Contents 


একাদশ খণ্ড 


(পারা-২৮ থেকে পারা ৩০ পর্যন্ত) 
সূরা হাশর থেকে সূরা নাস পর্যন্ত 


ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর রে) 


অধ্যাপক মাওলানা আখতার ফারূক 
অনূদিত 


Wwww.quraneralo.com 


Contents 


তাফসীরে ইবনে কাছীর (একাদশ খণ্ড) 
ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর রে) 
অধ্যাপক মাওলানা আখতার ফারূক অনূদিত 
[ইসলামী প্রকাশনা প্রকল্পের আওতায় প্রকাশিত] 


ইফা প্রকাশনা : ২০৯৪/২ 
ইফা গ্রন্থাগার : ২৯৭.১২২৭ 
ISBN :984-0০-0723-5 


প্রথম প্রকাশ 
মে ২০০৩ 


তৃতীয় সংস্করণ (উন্নয়ন) | 
নভেম্বর ২০১৪ 


অগ্রহায়ণ ১৪২১ 
সফর ১৪৩৬ 


মহাপরিচালক 

সামীম মোহাম্মদ আফজাল 

প্রকাশক 

আবু হেনা মোস্তাফা কামাল 

ইসলামিক ফাউন্ডেশন | 
আগারগীও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৭ 

প্রচ্ছদ শিল্পী 

জসিম উদ্দিন 

মুদ্রণ ও বাধাই 

মোঃ মহিউদ্দিন চৌধুরী 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৭ 


মূল্য : ৪১০.০০ (চার শত দশ) টাকা মাত্র । 


TAFSIRE IBNE KASIR (10th Volume) [Commentary on the Holy Quran] : Written 
by Imam Abul Fida Ismail Ibn Kasir (Rh.) in Arabic, Translated by Prof. Mulana 
Akhter Faroog into Bangla and published by Abu Hena Mostafa Kamal, Project 
Director Islamic Publication Project, Islamic Foundation, Agargaon, Sher-e-Bangla 
Nagar, Dhaka-1207. Phone : 8181538 November 2014 


E-mail : directorpubif@yahoo.com 
Website : www .islamicfoundation-bd.org 


Price: Tk 410.00; US Dollar: 24.00 


Wwww.quraneralo.com 


Contents 


মহাপরিচালকের কথা 


' মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ 
এক অনন্য মু'জিযাপূর্ণ আসমানী কিতাব। আরবী ভাষায় নাধিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত 
তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতময় ভাষায় মহান রাব্বুল আলামীন বিশ্ব ও বিশ্বাতিত তাবৎ জ্ঞানের বিশাল 
ভাণ্ডার বিশ্ব-মানবের সামনে উপস্থাপন করেছেন। মানুষের ইহকালীন ও পরকালীন জীবনসম্পৃক্ত ' 
এমন কোন বিষয় নেই, যা পবিত্র কুরআনে উল্লিখিত হয়নি। বস্তুত আল-কুরআনই সত্য ও 
সঠিক পথে চলার জন্য আল্লাহপ্রদত্ত নির্দেশনা, ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি। সুতরাং 
পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের পূর্ণ 
সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও অন্তর্নিহিত বাণী সম্যক অনুধাবন 
এবং সেই মোতাবেক আমল করার কোনও বিকল্প নেই। 

পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গী ও বাক্য বিন্যাস চৌম্বক বৈশিষ্ট্যসম্পন্ন, 
ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধর্মী। তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী পূর্ণভাবে অনুধাবন 
করা সম্ভব হয়ে ওঠে না। এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কখনও এর 
মর্মবাণী সম্যক উপলব্ধি করতে সক্ষম হন না। এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটে পবিত্র 
কুরআনের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উদ্ভব। তাফসীর শান্ত্রবিদগণ 
মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর পবিত্র হাদীসসমূহকে মূল উপাদান হিসেবে গ্রহণ করে 
কুরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ দক্ষতা প্রয়োগ করেছেন এবং মহাগ্রন্থ 
আল-কুরআনের শিক্ষা ও মর্মবাণীকে সহজবোধ্য করে উপস্থাপন করেছেন। এভাবে বহু 
মুফাস্সির পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য করার কাজে অনন্য সাধারণ 
অবদান রেখে গেছেন। এখনও এই মহৎ প্রয়াস অব্যাহত রয়েছে। 

তাফসীর গ্রন্থসমূহের অধিকাংশই প্রণীত হয়েছে আরবী ভাষায় । ফলে বাংলাভাষী পাঠক 
সাধারণ এসব তাফসীর গ্রন্থ থেকে উপকৃত হতে পারেন নি। এদেশের সাধারণ মানুষ যাতে 
মাতৃভাষার মাধ্যমে পবিত্র কুরআনের মর্মবাণী অনুধাবন করতে পারেন, সেই লক্ষ্যে ইসলামিক 
ফাউন্ডেশন আরবী ও উর্দু প্রভৃতি ভাষায় প্রকাশিত প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থসমূহ 
বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো প্রসিদ্ধ তাফসীর 
আমরা অনুবাদ ও প্রকাশ করেছি । 

আরবী ভাষায় রচিত তাফসীরপ্রন্থগুলোর মধ্যে আল্লামা ইসমাঈল ইবনে কাছীর (র) প্রণীত 
“তাফসীরে ইবনে কাছীর’ মৌলিকতা, স্বচ্ছতা, আলোচনার গভীরতা এবং পুঙ্খানুপুঙ্খ 
বিশ্রেষণ-নৈপুণ্যে ভাস্বর এক অনন্য গ্রন্থ। আল্লামা ইবনে কাছীর (র) তার এই গ্রন্থে আল- 
কুরআনেরই বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াত এবং মহানবী (সা)-এর হাদীসের আলোকে কুরআন- 
ব্যাখ্যায় স্বীয় মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন। এ যাবত প্রকাশিত তাফসীর 
গ্ন্থগুলোর মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইবনে কাছীর-এর অনুরূপ এত বিপুলসংখ্যক 
হাদীস সন্নিবেশিত হয়নি। ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ হিসেবে 


www.quraneralo.com 


Contents 


[চার | 


মুসলিম বিশ্বে প্রসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুযৃতী (র) বলেছেন : “এ 
ধরনের তাফসীর গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি।” আল্লামা শাওকানী (র) এই গ্রন্থটিকে 
“সবেত্তিম তাফসীর গ্রন্থগুলোর অন্যতম’ বলে মন্তব্য করেছেন। 

আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের বাংলা অনুবাদের 
কাজ ১১ খণ্ডে সমাপ্ত করে বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। অনুবাদের 
গুরু দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত আলিম, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আখতার ফারূক।- 
গ্রন্থটির একাদশ খণ্ডের সবগুলো কপি ফুরিয়ে যাওয়ায় এবার-এর তৃতীয় সংস্করণ প্রকাশ করা 
হলো। 

এই অমূল্য গ্রন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে যারা 
গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই । | 

মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা 
এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন! 


Wwww.quraneralo.com 


Contents 


প্রকাশকের কথা 


আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অপার অনুগ্রহে ইসলামিক ফাউন্ডেশন আরবী ভাষায় প্রণীত 
বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ ‘তাফসীরে ইবনে কাছীর'-এর সকল খণ্ডের অনুবাদ বাংলা ভাষায় 
প্রকাশ করতে সক্ষম হয়েছে। এ জন্য পরম করুণাময় আল্লাহ্‌ তা'আলার দরবারে অশেষ 
শুকরিয়া জ্ঞাপন করছি। 

তাফসীর হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ 
(সা)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনের সুগভীর মর্মার্থ, অনুপম শিক্ষা, ভাব-ব্যঞ্জনাময় সাংকেতিক 
তথ্যাবলী এবং নির্দেশসমূহ সাধারণের বোধগম্য করার লক্ষ্যে যুগে যুগে প্রাজ্ঞ তাফসীরবিদগণ 
অসামান্য পরিশ্রম করে গেছেন। তাদের সেই শ্রমের ফলস্বরূপ আরবীসহ অন্যান্য ভাষায় বহু 
সংখ্যক তাফসীর গ্রন্থ রচিত হয়েছে । এসব তাফসীর গ্রন্থ বিদেশী ভাষায় রচিত হওয়ার কারণে 
বাংলাভাষী সাধারণ পাঠকদের পক্ষে কুরআনের যথার্থ শিক্ষা ও মর্মবাণী অনুধাবন করা অত্যন্ত 
দুরূুহ। এই সমস্যা নিরসনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বিদেশী ভাষায় রচিত প্রসিদ্ধ 
গ্রন্থসমূহ অনুবাদ ও প্রকাশের যে প্রয়াস অব্যাহত রেখেছে, এই গ্রন্থটি তার অন্যতম । 

আল্লামা ইবনে কাছীর (র) প্রণীত এই অনুপম গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, তাফসীরকার 
পুরোপুরি নির্ভরযোগ্য নয়__এমন সনদ ও ব্যাখ্যা-বিশ্রেষণ পরিহার করে পবিত্র কুরআনের 
ব্যাখ্যা করেছেন। শুধু পবিত্র কুরআনের বিশ্লেষণধর্মী আয়াত এবং হাদীসের সুস্পষ্ট দিক-নির্দেশনা 
অবলম্বন করার কারণে আল্লামা ইবনে কাছীরের এ গ্রন্থটি অর্জন করেছে সর্বাধিক নির্ভরযোগ্য 
তাফসীর গ্রন্থের মর্যাদা এবং বিশ্বজোড়া খ্যাতি । 

বিশিষ্ট আলিম, অনুবাদক ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আখতার ফারূক অনূদিত এই 
মূল্যবান গ্রন্থটি ইতিমধ্যেই পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। গ্রন্থটির একাদশ খণ্ডের 
দ্বিতীয় সংস্করণ ইতিমধ্যে ফুরিয়ে যাওয়ায় এবারের তৃতীয় সংস্করণ পাঠকদের সুবিধার্থে প্রকাশ 
করা হলো। | 

আমরা গ্রন্থটি নির্ভুলভাবে প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। এতদসত্তেও যদি 
কোন ভুল-ত্রুটি কারও চোখে ধরা পড়ে, অনুগ্রহপূর্বক আমাদের জানালে পরবর্তী সংস্করণে তা 
সংশোধনের ব্যবস্থা নেয়া হবে। 

মহান আল্লাহ আমাদের এই নেক প্রচেষ্টা কবুল করুন। আমীন! 


আবু হেনা মোস্তফা 
প্রকল্প পরিচালক 
ইসলামী প্রকাশনা কার্যক্রম 
ইসলামিক ফাউন্ডেশন 


www.quraneralo.com 


Contents 


| সাত] 


সূচিপত্র 


সূরা হাশর 
১-৫ আয়াতের তরজমা ও তাফসীর ...........,,,,,,১,,,,১,,,,,১১০০০১,,০ ২০ 
৬-৭ আয়াতের তরজমা ও তাফসীর... ২৮ 
৮-১০ আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০০৭ 225৪2582457 ৩৩ 
১১-১৭ আয়াতের তরজমা ও তাফসীর PE OE TR EES SOS RTT REO 80 
১৮-২০ আয়াতের তরজমা ও তাফসীর .................,,,,,,১,,,,,,১১১১,,১১১, ৪৩ 
২১-২৪ আয়াতের তরজমা ও তাফসীর... ৪৬ 
১-৩ আয়াতের তরজমা ও তাফসীর ERE EES A EE ERNE ET CT EEE ৫১ 
8৪-৬ আয়াতের তরজমা ও তাফসীর... ৬০ 
৭-৯ আয়াতের তরজমা ও তাফসীর... AE ৬৪ 
১০-১১ আয়াতের তরজমা ও তাফ সীর ৯535455555255555755554455285775255552 ৬৯ 
১২ আয়াতের তরজমা ও তাফসীর... ৭৫ 
১৩ আয়াতের তরজমা ও তাফসীর ............................, ০55 ৮৪ 

সুরা সাফ 
১-৪ আয়াতের তরজমা ও তাফসীর ......................১,.,,,১১,১১,,০০১,, ৮৭ 
৫-৬ আয়াতের তরজমা ও তাফসীর... ee ৯৩ 
৭-৯ আয়াতের তরজমা ও তাফসীর ..... ০০ ৯৮ 
১০-১৩ আয়াতের তরজমা ও তাফসীর ০০85235255755৮৮525555855755 সি ১০০ 
১৪ আয়াতের তরজমা ও তাফসীর ....... 75557565855 ১০১ 


Wwww.quraneralo.com 


আয়াত নম্বর 


১-৪ 
৫-৮ 
৯-১০ 


Contents 


[আট] 
সূরা জুর্মু“ আা 
শিরোনাম পৃষ্ঠা 
আয়াতের তরজমা ও তাফসীর... ১০৫ 
আয়াতের তরজমা ও তাফসীর... ১০৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ..... ee ১১৩ 
আয়াতের তরজমা ও তাফসীর ক eG sal a ELD 44555425258 ১১৯ 
সূরা মুনাফিক্ডুন 

আয়াতের তরজমা ও তাফসীর... ১২১ 
আয়াতের তরজমা ও তাফসীর... ১২৪ 
আয়াতের তরজমা ও তাফসীর... ১৩৬ 

সূরা তাপাবুন i 
আয়াতের তরজমা ও তাফসীর... ১৩৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ...........,,,,,,,,,,,,,,১,,,১০১,০১০, ১৪১ 
আয়াতের তরজমা ও তাফসীর .......................,,,.,,,,,,,,,,, ১৪৫ 
আয়াতের তরজমা ও তাফসীর... ১৪৮ 

সুরা তালাক 
আয়াতের তরজমা ও তাফসীর ................,,,,,০,,,১১১,১,০০,১০০, ১৫৩ 
আয়াতের তরজমা ও তাফসীর ...................,১,,,,১১,,,,০০,,১০, ১৫৮ 
আয়াতের তরজমা ও তাফসীর ................,,,,,..,,,,,,,,, ...... ১৬৩ 
আয়াতের তরজমা ও তাফসীর ...................,..,,,১,,,,,১,১,০০, ১৬৬ 
আয়াতের তরজমা ও তাফসীর... ১৭০ 
আয়াতের তরজমা ও তাফসীর... ১১৭৩ 


Wwww.quraneralo.com 


[নয়] 

সূরা তাহ্রীম 
আয়াত নম্বর শিরোনাম পৃষ্ঠা 
১-৫ আয়াতের তরজমা ও তাফসীর... ১৭৬ 
৬-৮ আয়াতের তরজমা ও তাফসীর... eee ১৮৭ 
৯-১০ আয়াতের তরজমা ও তাফসীর ..... eee ১৯৩ 
১১-১২ আয়াতের তরজমা ও তাফসীর ...... ০০০০০০০০০০০০০ ১৯৫ 

সূরা মুলক 

১-৫ আয়াতের তরজমা ও তাফসীর ...............,,১১,০০১০০০০,০০০০০০০০০, ২০১ 
৬-১১ আয়াতের তরজমা ও তাফসীর .........,...........১১,১,১,১০০০০০০০০, ২০৪ . 
১২-১৫ আয়াতের তরজমা ও তাফসীর .................১...০০০০০০,,,১,,,,,০, ২০৬ 
১৬-১৯ আয়াতের তরজমা ও তাফসীর ....১...........১১০০০০০০০০০০০০০১০০০০, ২০৮ 
২০-২৭ আয়াতের তরজমা ও তাফসীর ...................১.১১০০০০০০,০০০০০০, ২১০ 
২৮-৩০ আয়াতের তরজমা ও তাফসীর ..........................০০..০০০,,,,, ২১৩ 
১০-১৪ আয়াতের তরজমা ও তাফসীর ......................০০০০০০০০০০০, ২০৯ 
১৫-১৬ আয়াতের তরজমা ও তাফসীর .....................০০০১১০১০০, ১০,২১৩ 

সুরা কালাম 
১-৭ আয়াতের তরজমা ও তাফসীর ................. PE েবাররাক ২১৫ 
৮-১৬ আয়াতের তরজমা ও তাফসীর ....... ০০০০০০০০০০০০২ ২২২ 
১৭-৩৩ আয়াতের তরজমা ও তাফসীর ............১...,,,০০০০০০০০১০০০০০০০০, ২২৭ 
৩৪-৪১ আয়াতের তরজমা ও তাফসীর... uuu ২৩১ 
৪২-৪৭ আয়াতের তরজমা ও তাফসীর ..................,১১১০০০০০,,০০০০০০০০৭ ২৩২ 
৪৮-৫২ আয়াতের তরজমা ও তাফসীর ................,,,,,,১০০০০০০০০০০০০, ২৩৫ 

সূরা হালকা 
১-১২ আয়াতের তরজমা ও তাফসীর ..........................১১,১,১,১০১০, ২৪২ 
১৩-১৮ আয়াতের তরজমা ও তাফসীর ............................১১..১,,,১, ২৪৬ 
ইবনে কাছীর ১১তম খণ্ড_২ 


Contents 


www.quraneralo.com 


Contents 


প্র [দশ] 
১৯-২৪ আয়াতের তরজমা ও তাফসীর ..............০০-*৮০৮০০০০০০০১১৭০, ২৪৮ 
২৫-৩৭ আয়াতের তরজমা ও তাফসীর ............*.**১-১০০০০০০৮১০১০০০, ২৫১ 
৩৮-৪৩ আয়াতের, তরজমা ও তাফসীর... eee ২৫৩ 
৪৪-৫২ আয়াতের তরজমা ও তাফসীর ................০,০.,,১,,১,০০০০০০০০০, ২৫৫ 
সূরা মাঁআরিজ 
১-৭ আয়াতের তরজমা ও তাফসীর .............. HS TENE ২৫৭ 
৮-১৮ আয়াতের তরজমা ও তাফসীর....... ০০০০০০০০০০০ ২৬৪ 
১৯-৩৫ আয়াতের তরজমা ও তাফসীর... eee ২৬৭ 
৩৬-৪৪ আয়াতের তরজমা ও তাফসীর... eee ২৭১ 
সূরা নুহ 
১-৪ আয়াতের তরজমা ও তাফসীর ........... 178 ২৭৭ 
৫-২০ আয়াতের তরজমা ও তাফসীর ............,০০০০০০০০০০০০০০০০০০০০০০৭ ২৭৯ 
২১-২৪ আয়াতের তরজমা ও তাফসীর ...............০০-০০০০০০০০০০০০০০০০১০, ২৮৩ 
২৫-২৮ আয়াতের তরজমা ও তাফসীর ...............১..১০.১০০০০২০০, টিন ২৮৬ 
সূরা জিন 
১-৭ আয়াতের তরজমা ও তাফসীর ..............,,,১১১১,,০,,,,,০০০০০০৭ ২৮৯ 
৮-১০ আয়াতের তরজমা ও তাফসীর ................,০০০,,,০,,,০০০০০০০০, ২৯৩ 
১১-১৭ আয়াতের তরজমা ও তাফসীর ..... ২৯৫ 
১৮-২৪ আয়াতের তরজমা ও তাফসীর ................০১০০০,০০১০০০০৮০০০০০, ২৯৮, 
২৫-২৮ আয়াতের তরজমা ও তাফসীর... ৩০২ 
সূরা সুষ্যাম্নিল 
১-৯ আয়াতের তরজমা ও তাফসীর ......... ০০০০০০০০০০০০০ ৩০৬ 
১০-১৮ আয়াতের তরজমা ও তাফসীর ...............১১০০০,,,০০০০০০০০০০০০০০, ৩১৩ 
১৯-২০ আয়াতের তরজমা ও তাফসীর ...................,,,,,,,,,,,,,,,,,, ৩১৬ 


Wwww.quraneralo.com 


Contents 


[ এগারো ] 
আয়াত নম্বর শিরোনাম পৃষ্ঠা 
১-১০ আয়াতের তরজমা ও তাফসীর... ০০০ ৩২১ 
১১-৩০ আয়াতের তরজমা ও তাফসীর... ৩২৭ 
৩১-৩৭ আয়াতের তরজমা ও তাফসীর ...................,.১,১,,,১১,,১১১,১১, ৩৩৩ 
৩৮-৫৬ আয়াতের তরজমা ও তাফসীর ................,,,,,,,,১,১০০১১,১০,১১, ৩৩৮ 
সূরা কিয়াম্া 
১-১৫ আয়াতের তরজমা ও তাফসীর ..........,........,.,,,,,,,,,, যান ৩৪২ 
১৬-২৫ আয়াতের তরজমা ও তাফসীর... ৩৪৭ 
২৬-৪০ আয়াতের তরজমা ও তাফসীর .................,,১,,০১,১,,,১০০০০০০০, ৩৫১ 
সূরা দাহ 
১-৩ আয়াতের তরজমা ও তাফসীর ...................,,১,০০১০০,১০০০০০০, ৩৫৭ 
৪-১২ আয়াতের তরজমা ও তাফসীর...... ০০০০০০০০০০০০০ ৩৬০ 
১৩-২২ আয়াতের তরজমা ও তাফসীর ...............১১১..,,,,১১,,,০০০১,০০, ৩৬৫ 
২৩-৩১ আয়াতের তরজমা ও তাফসীর... ০০০. ৩৭০ 
সূরা সুরসালাত 
১-১৫ আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০ ৩৭৪ 
১৬-২৮ আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০০০০০. ৩৭৮ 
২৯-৪০ আয়াতের তরজমা ও তাফসীর ..............,,,,,১,০০০০,১০০০০১০০০০, ৩৮০ 
৪১-৫০ আয়াতের তরজমা ও তাফসীর ....................,,১,,,১,,০,১০০০০০০, ৩৮৩ 
সুরা নানা 
১-১৬ আয়াতের তরজমা ও তাফসীর ...........:........................ ৩৮৬ 
১৭-৩০ আয়াতের তরজমা ও তাফসীর ...............১১১১১,০০০০০০০০০১০০০০০, ৩৯০ 
৩১-৩৬ আয়াতের তরজমা ও তাফসীর... ৩৯৪ 
৩৭-৪০ আয়াতের তরজমা ও তাফসীর .....................,১,,,১,,,১১,০০১, ৩৯৬ 


www.quraneralo.com 


[বারো] 
সূরা নাখি ‘আত 
আয়াত নম্বর শিরোনাম পৃষ্ঠা 
১-১৪ 'আয়াতের তরজমা ও তাফসীর ...... নর TOS ET ETE ৪০০ 
১৫-২৬ আয়াতের তরজমা ও তাফ এ PSN রার্কারার ব্রার ৪০৪ 
২৭-৩৩ আয়াতের তরজমা ও তাফসীর ......... ০০০০০০০০০০০০২ ৪০৬ 
৩৪-৪৬ আয়াতের তরজমা ও তাফসীর .................,,,,,, EES 8০৮ 
সূরা আবাসা 
১-১৬ . আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০, EEE ৪১২ 
১৭-৩২ আয়াতের তরজমা ও তাফসীর... ৪১৫ 
৩৩-৪২ আয়াতের তরজমা ও তাফসীর ................,.,,,,,,১১,,০০১০০০০০, ৪১৯ 
১-১৪ আয়াতের তরজমা ও তাফসীর ...................১,০১,,,,,০০০০,,,০০, ৪২২ 
১৫-২৯ আয়াতের তরজমা ও তাফসীর... ৪২৯ 
সূরা হন্কিতান 
১-১২ আয়াতের তরজমা ও তাফসীর ..................,,,,,১,১,,০০০,,,০০, ৪৩৪ 
১৩-১৯ আয়াতের তরজমা ও তাফসীর ................,...,,.,,,,,,১০,,১০১১, ৪৩৭ 
১-৬ আয়াতের তরজমা ও তাফসীর... দ্র ৪৩৯ 
৭-১৭ আয়াতের তরজমা ও তাফসীর ..................., 54464 ৪৪২ 
১৮-২৮ আয়াতের তরজমা ও তাফসীর... ৪৪৬ 
২৯-৩৬ আয়াতের তরজমা ও তাফসীর... ৪৪৯ 
১-১৫ আয়াতের তরজমা ও তাফসীর ..................,.১,,,,,,,,,১১,১১,০, ৪৫২ 
১৬-২৫ আয়াতের তরজমা ও তাফসীর... ৪৫৬ 


Contents 


www.quraneralo.com 


‘১-১০ 
১১-১৭ 


১-১৩ 
১৪-১৯ 


১-৭ 
৮-১৬ 
১৭-২৬ 


১-১৪ 
১৫-২০ 
২১-৩০ 


১-১০ 
১১-২০ 


১-১০ 
১১-১৫ 


Contents 


[ তের ] 
সুরা বুর্জ 
শিরোনাম পৃষ্ঠা 
আয়াতের তরজমা ও তাফসীর TET NOE EET SEE TET TE CE ESET ৪৬১ 
সূরা তারিক 
আয়াতের তরজমা ও তাফসীর... 8৭২ 
আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০০০০০ 22542 ৪৭৫ 
সূরা আলা 
আয়াতের তরজমা ও তাফসীর ভ০452৮৯52228555555552875:585525৯25225 ৪৭৭ 
আয়াতের তরজমা ও তাফসীর হারা bs sas HSS Ia BENET iss 8৮০ 
সুরা গাম্পিয়া 
আয়াতের তর জম 1 ও তাফসীর ............... 25582555555545658555552 ৪৮৩ 
আয়াতের তরজমা ও তাফসীর ..................,,.,,১,,,,,,,১১,,১১, ৪৮৫ 
আয়াতের তরজমা ও তাফসীর ..................,...,,১,,,০১,,১০,,০, ৪৮৭ 
সূরা ফাজ্‌্ 
আয়াতের তরজমা ও তাফসীর ...................,,,,,,,,১১,,১১,০১১, ৪৯২ 
আয়াতের তরজমা ও তাফসীর ........... ই 5525555257272555557 ৪৯৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ......................,.,,.,,.,,,,,,,, ৫০১ 
সুরা বালাদ ld 
- আয়াতের তরজমা ও তাফসীর...... ০০০০০০০০ ... ৫০৫ 
আয়াতের তরজমা ও তাফসীর ...................,,,, EEE ,৫০৯ 
সূরা শাম 
আয়াতের তরজমা ও তাফসীর ee BETS AEE ofa Lo Callas lara EEL OLE ৫১৫ 
আয়াতের তরজমা ও তাফসীর GUSTS ELMO TE BEATE aL GTA MTA ৫১৮ 


Wwww.quraneralo.com 


আয়াত নম্বর 


১-১১ 
১২-২১ 


১-১১ 


১-৮ 


১-৫ 
৬-১০৯ 


১-৫ 


১-৫ 


১-৮ 


Contents 


[ চৌদ্দ 
সূরা লায়ল 
শিরোনাম পৃষ্ঠা 
আয়াতের তরজমা ও তাফসীর... ৫২০ 
আয়াতের তরজমা ও তাফসীর 2425524255555255555555875555255855 88 ৫২৫ 
সুতা ছুহা 
আয়াতের তরজমা ও তাফসীর... ৫২৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ...............,,,,,,,,,১০১,০০০১,০,,০৫৫৩৫ 
সূরা তীন 
আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০০০০০০০ ৫৩৯ 
সূরা আলাক 
আয়াতের তরজমা ও তাফসীর ...........,,,,,,,,,১,১,১১১১১১০০১০,১০, ৫৪২ 
আয়াতের তরজমা ও তাফসীর... ees ৫৪৫ 
সূরা কাদব 
আয়াতের তরজমা ও তাফসীর... ৫৪৮ 
সূরা বামিতলা 
আয়াতের তরজমা ও তাফসীর... he ৫৬১ 
আয়াতের তরজমা ও তাফ সীর 25225:85445৮8555 55555 55458/5885555558 ৫৬৩ 
ূ্‌ সূরা বিল্যাঁল 
আয়াতের তরজমা ও তাফসীর... ৫৬৭ 


www.quraneralo.com 


Contents 


| পনের ] 
১-১১ আয়াতের তরজমা ও তাফসীর .................. রানার ৫৭১ 


১-১১ আয়াতের তরজমা ও তাফসীর .................,,,-০,,১,০০০০১০০০০০, ৫৭৫ 


সূরা তাকাছুত্র 


১-৭ আয়াতের তরজমা ও তাফসীর... ue ৫৭৯ 
১-৩ আয়াতের তরজমা ও তাফসীর PE SO SE PT ES CE SEE ৫৮৮ 
সূরা হুমাখা 
১-৯ আয়াতের তরজমা ও তাফসীর....... ০০০০০০০ ৫৮৯ 
সুরা ফীল 
১-৫ আয়াতের তরজমা ও তাফসীর ...................,,,,,,,,,১০,১০১১১, ৫৯২ 


১-৪ আয়াতের তরজমা ও তাফসীর .............,,,,,,,,,,০,,,১১,, রানা ৬০০ 
সূরা মাডিন 
১-৭ আয়াতের তরজমা ও তাফসীর ...............,,,.,,,০০১১,০০০১,০০০০০ ৬০৩ 


সূরা কাওসার 
১-৩ আয়াতের তরজমা ও তাফসীর ..... ০০a ৬০৭ 


Wwww.quraneralo.com 


Contents 


| ষোল | 
সুরা কাফ্িক্ন 
১-৬ আয়াতের তরজমা ও তাফসীর... ৬১৩ 
সূরা নাস 
১-৩ আয়াতের তরজমা ও তাফসীর... eee ৬১৭ 
সূরা লাহাব 
১-৫ আয়াতের তরজমা ও তাফসীর... ৬২০ 
সূরা হখখলান্ন 
১-৪ আয়াতের তরজমা ও তাফসীর ..... ৬২৯ 
সূরা ফালাক 
১-৫ আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০০০৮০ ৬৩৪ 
সূরা নাস 
১-৬ আয়াতের তরজমা ও তাফসীর... ৬৩৮ 


Wwww.quraneralo.com 


ইবনে কাছীর ১১তম খণ্ড-_-৩ 


Contents 


www.quraneralo.com . 


Contents 


২৪ আয়াত, ৩ রুকু, মাদানী 


pn 


হযরত ইব্‌ন আব্বাস রো) এই সূরাটিকে সূরা বনু নাধীর বলিতেন। 

সাঈদ ইব্‌ন মানসূর (র) ....... সাঈদ ইব্‌ন জুবায়র (র) হইতে বর্ণনা করেন যে, 
সাঈদ ইবৃন জুবায়র (র) বলেন, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন, সূরা হাশ্র বনু 
নাধীর সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) অন্য সূত্রে 
হুশায়ম (র) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম বুখারী (রে) ....... সাঈদ ইব্‌ন জুবায়র (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইব্ন জুবায়র রে) বলেন, আমি একদিন ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করিলাম, 
ইহা কি সূরা হাশ্র ? উত্তরে তিনি বলিলেন, সূরা বনু নাধীর ৷ 

০4205025109 ও ৩5৬৮-০। ওড BAL (9 

(৮১০ ০2325515228 GM HAG 0) 


হু 2 0d 28252 ১৮ 33 পাত 22 পতি 4 পপ ১ পাঠা Id ৪১৩ 
৬০৯৫৩৯১৯০৮১ BI 5 fay Sto 
০ “2 ৰণ 52 £21 52, 2992 20/7 
NN sxe ১৯৮ ৯১1১ 

৯৯৮০1 ৮ 55৮ 2% ৯55৫ তি পাপা mi," 5 বত 2৬) পারো ৫০, রর 
১৯1 GMS AISI টে এতিরির্5 1) 


০90 ৬৩৩ 


Wwww.quraneralo.com 


Contents 
২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


2+6র্ণ 


১40 66 28865544548 টড HLS ০) 


টে 
৫৭ 204 5 বে Z 2 Ld 22002 235 
240 ৩১১৮০ ৪ %০ও (৪৮45 2 ৩৪ ৮৪৩ ( 
কর্ণ 27 
০৫৪৮১ ৮০০ 


১. আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও ' 
মহিমা ঘোষণা করে । তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 

২. তিনিই কিতাবীদিগের মধ্যে যাহারা কাফির তাহাদিগকে প্রথম সমাবেশেই 
তাহাদিগের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন । তোমরা কল্পনাও কর নাই 
যে, উহারা নির্বাসিত হইবে এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্ভেদ্য দুর্গগুলি 
উহাদিগকে রক্ষা করিবে আল্লাহ্‌ হইতে; কিন্তু আল্লাহ্‌র শাস্তি এমন এক দিক হইতে 
আসিল যাহা ছিল উহাদিগের ধারণাতীত এবং উহাদিগের অন্তরে তাহা ত্রাসের 
সঞ্চার করিল । উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজদিগের বাড়ী-ঘর নিজদিগের হাতে 
এবং মুমিনদের হাতেও; অতএব হে চক্ষুম্মাণ ব্যক্তিগণ! তোমরা উপদেশ গ্রহণ 
কর। 

ভারি রক নিত 
দিতেন; পরকালে উহাদিগের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি । 

৪. ইহা এইজন্য যে, উহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছিল 
এবং কেহ আল্লাহ্‌র বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ্‌ তো শাস্তি দানে কঠোর ।, 

৫. তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির 
রাখিয়া দিয়াছ তাহাতো আল্লাহরই অনুমতিক্ৰমে; ইহা এইজন্য যে, আল্লাহ্‌ 
পাপাচারীদিগকে লাঞ্চিত করিবেন। 


তাফসীর £ আল্লাহ্‌ বলিতেছেন যে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে 
সবকিছুই তাহার পবিত্রতা ঘোষণা করে, তাহারা মহিমা কীর্তন করে, প্রশংসা করে এবং 
একতৃতা ঘোষণা করে। যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


> 
21৮৯৬ ১৮ Ss 3 2H il ED EEE 1০১ 


১১১48505472 

অর্থাৎ সাত আকাশ, পৃথিবী এবং এইগুলির মধ্যে যাহা আছে সবই আল্লাহ্‌ 

তা'আলার মহিমা ঘোষণা করে। বস্তু মাত্রই তাহার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে। 
‘কিন্তু তোমরা উহাদিগের তাসবীহ পাঠ বুঝ না। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাশ্র ২১ 


<০", ১১/১৯ অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা মহাপরাক্রমশালী এবং সৃষ্টি 
নিয়ন্ত্রণে ও বিধান প্রদানে প্রজ্ঞাময় ৷ 


55-87-1551 878 
১:১৯] অর্থাৎ তিনিই কিতাবীদিগের মধ্যে যাহারা কুফরী করিয়াছিল প্রথম 
সমাবেশেই তাহাদিগকে তাহাদিগের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন। 
হইয়াছে। ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, যুহরী এবং আরো অনেকে এই মত ব্যক্ত 
 রুরিয়াছেন। ঘটনাটি সংক্ষেপে নিম্নরূপ ৪ 

হিজরত করিয়া মদীনায় আগমন করিবার পর রাসূলুল্লাহ্‌ (সা) বনু নাযীরের 
ইয়াহুদীদের সহিত এই মর্মে চুক্তিবদ্ধ হন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-ও তাহাদিগের সহিত 
যুদ্ধ করিবেন না এবং তাহারাও রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত যুদ্ধ করিকে না। কিন্তু 
কিছুদিন পরই তাহারা চুক্তি ভঙ্গ করিয়া ফেলে। ফলে শাস্তিস্বরূপ আল্লাহ্‌ তাআলা 
মুসলমানদিগকে উহাদিগের উপর বিজয় দান করেন এবং উহাদিগকে নিজ আবাসভূমি 
হইতে তাড়াইয়া দেন। বিতাড়িত হইয়া উহাদিগের একাংশ শামের আযরু আত নামক 
স্থানে চলিয়া যায় যেখানে কিয়ামতের সময় হাশ্র-নশর সংঘটিত হইবে ।'আরেকাংশ 
খায়বারে চলিয়া যায়। বিতাড়িত করিবার সময় তাহাদিগকে বলা হইয়াছিল যে, তোমরা 
তোমাদিগের সহায়-সম্পত্তি যাহা পার সঙ্গে করিয়া লইয়া যাও। ফলে তাহারা নিজ হাতে 
তাহাদিগের ঘর দরজা ভাঙ্গিয়া স্থানাত্তরযোগ্য সামগ্রী সম্ভব পরিমাণ সঙ্গে করিয়া লইয়া 
যায়। 

এই ঘটনা হইতে শিক্ষা গ্রহণ করিবার নির্দেশ দিয়া আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 


৮০০৭9 EE 1১১১ ০1৪ অর্থাৎ হে আল্লাহ ও তাঁহার রাসূলের 
বিরুদ্ধাচরণকারী এবং আল্লাহ্র কিতাব অস্বীকারকারী সম্প্রদায়! ইয়াহুদীদের এহেন 
নির্মম শাস্তি হইতে তোমরাও শিক্ষা গ্রহণ কর। ভবিষ্যতেও যাহারা আল্লাহ্‌ ও তাহার 
রাসূলের সহিত বে-ঈমানী করিবে, তাহাদিগকেও আল্লাহ্‌ তা'আলা দুনিয়াতে এইভাবেই 
লাঞ্ছিত করিবেন আর পরকালে কঠোর শাস্তি তো অবধারিত। 

ইমাম আবু দাউদ (র) ....... জনৈক সাহাবী হইতে বর্ণনা করেন যে, উক্ত সাহাবী 
বলেন ঃ বদর যুদ্ধের পূর্বের ঘটনা । রাসূলুল্লাহ (সা) তখন মদীনায় ছিলেন। তখন 
কুরাইশ মুশরিকরা ইব্‌ন উবাই এবং আউস ও খাজরাজ গোত্রের মূর্তিপূজকদের কাছে 
এই মর্মে পত্র লিখেন যে, আমরা শুনিতে পাইয়াছি যে, তোমরা মুহাম্মদকে তোমাদের 
দেশে আশ্রয় দিয়াছ। পত্র পাওয়ার পর অতিসত্তুর যুদ্ধ করিয়া হইলেও তাহাকে তাড়াইয়া 
দাও। অন্যথায় আল্লাহ্‌র শপথ করিয়া বলিতেছি যে, আমরা তোমাদিগকে তোমাদিগের 
আবাসভূমি হইতে তাড়াইয়া দিব এবং আমাদিগের সহিত যুদ্ধ করিতে চাহিলৈ তরবারীর 


www.quraneralo.com 


Contents 


২২. তাফসীরে ইব্‌ন কাছীর 


আঘাতে তোমাদিগকে নিপাত করিয়া দিব এবং তোমাদিগের ্ত্রী-কন্যাদিগকে 
আমাদিগের দাসী বানাইয়া লইব। এই পত্র পাইয়া আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই এবং তাহার 
সাঙ্গপাঙ্গরা পরামর্শ করিয়া মুহাম্মদ (সা)-এর সহিত লড়াই করিবার গোপন সিদ্ধান্ত 
গ্রহণ করে । এই সংবাদ শুনিতে পাইয়া রাসূলুল্লাহ্‌ (সা) নিজে তাহাদিগের সহিত সাক্ষাৎ 
করিয়া তাহাদিগের সহিত এই বিষয়ে আলাপ করেন। ফলে তাহারা পূর্বের সিদ্ধান্ত 
পরিবর্তন করিয়া ফেলে। 
অতঃপর কুরাইশরা এই সিদ্ধান্ত পরিবর্তনের সংবাদ পাইয়া বদর যুদ্ধের পর 

ইয়াহুদীদের নিকট পুনরায় পত্র লিখে যে, তোমরা মজবুত দুর্গের অধিকারী ও শক্তিশালী 
সম্প্রদায় । মুহাম্মদের সহিত যুদ্ধ না করিলে আমরা তোমাদিগকে রেহাই দিব না। 
তোমরা আক্রমণ কর, আমরা তোমাদিগের যথাসাধ্য সহযোগিতা করিব। 

এইবার বনু নাষীর বিশ্বাসঘাতকতা করিবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট এই প্রস্তাব পাঠায় যে, আপনি আপনার সাহাবীদের মধ্য 
হইতে ত্ৰিশজন লোক প্রেরণ করুন, আমাদের মধ্য হইতেও ব্রিশজন বিজ্ঞ লোক 
আসিতেছে। এই ষাটজন মধ্যবর্তী এক স্থানে বসিয়া আলাপ আলোচনা করিবে। 
আলোচনার পর যদি আমাদের এই ব্রিশজন আপনার প্রতি ঈমান আনে তো আমরাও 
আপনার প্রতি ঈমান আনয়ন করিব। কিন্তু তাহাদিগের এই ষড়যন্ত্রের কথা রাসূল 
(সা)-এর অজানা রহিল না। তাই তিনি পরদিন রণসাজে সজ্জিত হইয়া সাহাবীদের 
_ সঙ্গে লইয়া ইয়াহুদীদের গোটা এলাকা ঘেরাও করিয়া ফেলেন এবং তাহাদিগকে পুনরায় 
সন্ধি চুক্তিতে আবদ্ধ হইবার প্রস্তাব দিয়া বলিলেন, হয়তো তোমরা আমাদিগের এই 
প্রস্তাব মানিয়া লও, অন্যথায় তোমাদিগের রক্ষা নাই। কিন্তু তাহারা সন্ধি করিতে 
অস্বীকৃতি জানায় এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। ফলে সেই দিন সারাদিন যুদ্ধ হয়। 

পরদিন বনূ নাধীরকে এই অবস্থায় রাখিয়াই রাসূলুল্লাহ্‌ (সা) সৈন্যদের লইয়া বনু 
কুরায়যা গোত্রের নিকট গিয়া সন্ধির প্রস্তাব দেন। তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত 
সন্ধিচুক্তিতে আবদ্ধ হয় । ফলে তাহাদিগকে নিরাপদে থাকিবার অনুমতি দেওয়া হয়। 

অতঃপর পুনরায় বনূ নাধীরের নিকট ফিরিয়া আসিয়া আবার যুদ্ধ শুরু করেন। 
অবশেষে ইয়াহুদীরা পরাজিত হয়। রাসূল (সা) তাহাদেরকে শহর ত্যাগ করিবার নির্দেশ 
দেন এবং ঘোষণা করেন যে, তোমাদিগের যে সব সম্পদ তোমরা সঙ্গে করিয়া নিয়া 
যাইতে পার লইয়া যাও। ফলে তাহারা তাহাদিগের সহায়-সম্পদ সম্ভব পরিমাণ উটের 
পিঠে বোঝাই করিয়া নির্বাসনে চলিয়া যায়। আর যে সব সম্পদ নেওয়া সম্ভব হয় নাই 
তাহা রাসূলুল্লাহ্‌ (সা)-এর মালিকানায় চলিয়া আসে । আল্লাহ্‌ তা'আলা উহা বিশেষভাবে 
রাসূলুল্লাহ্‌ (সা)-কেই দান করেন । যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


বিডি SLE VE CES ee 
আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূল (সা)-কে গনীমতরূপে যাহা দান করিয়াছেন তোমরা উহা 
যুদ্ধ ছাড়াই লাভ করিয়াছ। 


www.quraneralo.com 


Contents 


সূরা হাশ্র ২৩ 


কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) উহার বড় অংশ মুহাজিরদের মাঝে বণ্টন করিয়া দেন আর 
কিছু দুই অসহায় আনসারীকে দান করেন। এই দুইজন ব্যতীত আনসারীদের অন্য 
কাছ এই বার পদম করা হয় লাই জর বাকা জা রাযদুরাহি (সা): এর হাতে 
থাকিয়া যায়। 


বনূ নাধীরের ঘটনা নিম্নরূপ ৪ বীরে মাউনা যুদ্ধে ৭০ জন সাহাবীকে শহীদ করা 
হইল । কেবল ইবৃন উমাইয়া যামরী (রা) বেঁচে গেলেন। তিনি মদীনা ফিরিবার পথে বনু 
আমিরের দুই ব্যক্তিকে হত্যা করেন । অথচ তাদের সাথে নবী (সা)-এর সন্ধিচুক্তি ছিল 
যাহা তিনি মানিতেন না । তিনি মদীনা পৌছে নবী (সা)-কে এই সংবাদ দিলেন। তখন 
নবী (সা) বলেন, তুমি এমন দুই ব্যক্তিকে হত্যা করিয়াছ যাহাদের রক্তপণ (দিয়ত) 
আমাকে আদায় করিতে হইবে । এই রক্তপণ আদায়ের সহায়তা করার' জন্য নবী (সা) 
বনু নাধীরের কাছে গমন করিলেন! তখন তাহারা মদীনার পূর্ব প্রান্তে কয়েক মাইল দূরে 
উচু এলাকায় বসবাস করিত । ইব্‌ন ইসহাক (র) বলেন, আমর ইব্ন উমাইয়্যা যামরী 
(রা) বনু আমিরের যে দুই ব্যক্তিকে হত্যা করিয়াছিলেন তাহাদের রক্তপণ আদায় করিতে 
সহায়তা চাওয়ার উদ্দেশ্যে নবী (সা) বনু নাধীরের নিকট গমন করিলেন। কেননা 
তাহাদের সহিত নবী (সা)-এর সন্দিচুক্তি ছিল। যখন তিনি আসিয়া তাহাদেরকে এই 
ব্যাপারটা জানাইলেন তাহারা বলিল, হে আবুল কাসিম! আপনি যাহা পছন্দ করেন 
আমরা তাহা আদায় করিব। অতঃপর তাহারা নির্জনে পরস্পরে ষড়যন্ত্র করিতে লিপ্ত 
হইল । তাহারা বলিল, এইবারের মত সুযোগ আর কোন সময় পাইবে না। অতএব কে 
আছে, যে এই দেওয়ালের অপর দিক হইতে উপরে উঠিয়া. একটা বড় পাথর তাহার 
মাথার উপর ছাড়িয়া দিবে। এই সময় নবী (সা) এ দেওয়ালের পার্শ্বে বসা ছিলেন। 
তাহাদের এই ষড়যন্ত্রের আহ্বানে আমর ইবৃন জিহাশ ইব্‌ন কাব সাড়া দিয়া বলে যে, 
সে এই কাজের দায়িত্ব নিল। সেই. হতভাগা পাথর নিক্ষেপ করার জন্য দেওয়ালের 
উপরে উঠিল। তখন নবী (সা) আবূ বকর, উমর ও আলী (রা) সহ সাহাবীগণের সাথে 
অবস্থান করিতেছিলেন। ইত্যবসরে তাহাদের ষড়যন্ত্রের ব্যাপারে ওহী অবতীর্ণ হইল। 
তৎক্ষণাৎ নবী (সা) মদীনা প্রত্যাবর্তন করিলেন। সাহাবীগণ তাহার বিলম্ব দেখিয়া 
তালাশ করিতে বাহির হইলেন। মদীনা হইতে আগমনকারীকে জিজ্ঞাসা করিলে তিনি 
বলিলেন যে, নবী (সা)-কে তিনি মদীনা প্রবেশ করিতে দেখিয়াছেন। সুতরাং সাহাবীগণ 
মদীনা প্রত্যাবর্তন করিয়া নবী (সা)-এর কাছে উপস্থিত হইলেন। নবী (সা) ইয়াহুদীদের 
এই বিশ্বাসঘাতকতার সংবাদ তাহাদেরকে অবগত করাইয়া তাহাদের বিরুদ্ধে যুদ্ধের 
জন্য প্রস্তুতির নির্দেশ দিলেন । নবী (সা) রওয়ানা হইয়া তাহাদেরকে ঘেরাও করিলেন। 
তাহারা দুর্গে আশ্রয় গ্রহণ করিল। নবী (সা) খর্জুর বৃক্ষ কাটিয়া ফেলিতে এবং বাড়ীঘরে 
আগুন জ্বালাইতে নির্দেশ দিলেন। তখন তাহারা ডাক ছাড়িয়া বলিতে লাগিল, হে 
মুহাম্মদ! আপনি যমীনে বিশৃঙ্খলা সৃষ্টি করিতে নিষেধ করেন এবং যে এইরূপ করে 


Wwww.quraneralo.com 


Contents 


২৪ তাফসীরে ইব্ন কাছীর 


তাহাকে দোষারোপ করেন অথচ আপনি খর্জুর কৃক্ষ কাটিয়া ফেলিতে ও আগুন 
জ্বালাইতে নির্দেশ দিয়াছেন, ইহার কারণ কি ? এদিকে বনু আওফ ইব্‌ন খাযরাজ গোত্র 
হইতে আব্ুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সহল, ওয়াদিআ ইবন মালিক ইবৃন আবূ কাওকল, 
সুওয়াইদ ও দায়িস বনূ নাধীরের নিকট লোক পাঠাইয়া বলিল যে, তোমরা দৃঢ় থাক 
আমরা তোমাদের সাহায্য পরিত্যাগ করিব না । যদি তোমরা যুদ্ধে লিপ্ত হও আমরাও 
যুদ্ধ করিব। আর যদি তোমরা এখান হইতে বাহির হইয়া যাও আমরাও তোমাদের 
সাথে বাহির হইয়া যাইব ৷ বনু নাধীরের লোকেরা উহাদের সাহায্যের প্রত্যাশায় রহিল । 
কিন্তু তাহারা আসিল না এবং ইহাদের অন্তরে ভীতি সঞ্চার হইল । তখন ইহারা 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে প্রার্থনা জানাইল যে, তিনি যেন তাহাদেরকে হত্যা না কারিয়া 
দেশত্যাগের সুযোগ দেন এবং সঙ্গে করিয়া উটের বোঝাই পরিমাণ সম্পদ নেওয়ার 
অনুমতি দেন। নবী করীম (সা) তাহাই করিলেন। তাহারা উটের বোঝাই পরিমাণ 
সম্পদ সঙ্গে নিয়া খায়বরের দিকে বাহির হইয়া গেল। এই সময় অনেকেই নিজেদের 
ঘরে আগুন জ্বালাইয়া দিল। আর তাহাদের কতিপয় লোক শাম দেশে চলিয়া গেল। 
তাহাদের অবশিষ্ট সম্পদ রাসূলুল্লাহ্‌ সো)-এর জন্য রহিয়া গেল। তিনি সেইগুলিকে 
প্রথম যুগের মুহাজিরদের মধ্যে বন্টন করিয়া দেন এবং আনসারগণের মধ্য হইতে 
শুধুমাত্র সাহল ইব্‌ন হুনাইফ ও আবু দুজানা সিমাক-ইব্ন হারশা এই দুইজনকে দরিদ্র 
হওয়ার কারণে সম্পদ দান করেন এবং বনু নাধীরের মাত্র দুই ব্যক্তি ইয়ামীন ইব্‌ন কাব 
এবং আবূ সাঈদ ইব্‌ন ওয়াহব ইসলাম গ্রহণ করিয়া নিজদিগের সম্পদের হিফাজত 
করিয়া নেন। ইব্‌ন ইস্হাক (র) বলেন, ইয়ামীনের বংশধরদের এক ব্যক্তি বলিল যে, 
নবী (সা) বলিলেন, হে ইয়ামীন! তোমার ভাতিজা আমর ইব্‌ন জিহাশকে দেখিতেছি 
না, সে কি করিল। আমার সাথে তাহার কোন সম্পর্ক নাই। তখন ইয়ামীন ইবৃন আমর 
পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়া এক ব্যক্তিকে সাব্যস্ত করিল, সে যেন আমর ইব্‌ন 
জিহাশকে হত্যা করিয়া ফেলে । অবশেষে সে তাহাকে হত্যা করিল। ইব্‌ন ইসহাক (র) 
বলেন, সূরা হাশর গোটা সূরাই বনু নাযীর সম্পর্কে অবতীর্ণ হয়। 

ইব্‌ন আবু হাতিম (র) ....... ইব্‌ন আব্বাস. (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, হাশর অনুষ্ঠিত হইবার স্থান যে শাম, ইহাতে যাহার সন্দেহ হইবে 
সে যেন [৷ 21:531। ৯ এই আয়াতটি পাঠ করে। 

বনু নাধীরকে নির্বাসন দিবার পর রাসূলুল্লাহ্‌ (সা) যখন বলিলেন, তোমরা বাহির 
হইয়া যাও। তখন তাহারা বলিল, কোথায় যাইব ? উত্তরে রাসূল (সা) বলিলেন, হাশর 
অনুষ্ঠিত হইবার জায়গায় । 

আবু সাঈদ আশাজ (র) ..... হাসান রে) হইতে বর্ণনা করেন যে, হাসান (র) 
বলেন, বনু নাধীরকে নির্বাসন দিবার পর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, এই হলো প্রথম 
হাশর। আমরা পিছনে আসিতেছি। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাশ্র ২৫ 


5 ভিউ 1১৯১১ 0175০ অর্থাৎ তোমরা ইয়াহুদীদেরকে 
ঘেরাও করিয়া রাখা অবস্থায় তোমরা এই কল্পনাও কর নাই যে, তাহারা স্বীয় আবাসভূমি 
ত্যাগ করিয়া চলিয়া যাইবে ৷ উল্লেখ্য যে, মুসলমানরা ইরাহদীদেরকক তাহ তর দা 
দুর্গে ছয়দিন অবরোধ করিয়া রাখিয়াছিল। তখন অবরুদ্ধ ইয়াহুদীদের ধারণা ছিল যে, 
তাহাদিগের এই দুর্ভেদ্য দুর্গই তাহাদিগকে আল্লাহ্র আযাব হইতে রক্ষা করিবে। 

i ELS ০ UME অর্থাৎ ত তাহাদিগের উপর এমন শাস্তি 
আসিয়া পড়িল যাহা তাহাদিগের কল্পনায়ও ছিল না। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
বলেন ৪ 


পা ত০ ee ee 


ES sal NE AEE ES AR SS 
LI sss Pld AL ese Bile 
অর্থাৎ উহাদিগের পূর্ববর্তীগণও চক্রান্ত করিয়াছিল । আল্লাহ্‌ উহাদিগের ইমারতের 
ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন। ফলে ইমারতের ছাদ উহাদিগের উপর ধ্বসিয়া পড়িল 
এবং উহাদিগের প্রতি শাস্তি আসিল এমন দিক হইতে যাহা ছিল উহাদিগের ধারণার 
অতীত । 

০০০11741855 8৮৪3 অর্থাৎ এই অবরোধ ইয়াহুদৃদিগের মনে ত্রাস ও 
ভীতির সঞ্চার করিল। কেনইবা করিবে না, অবরোধকারী তো ছিলেন এমন এক ব্যক্তি 
'যাহাকে এমন প্রভাব দান করা হইয়াছে যে, তিন নাত যি 
ভীত-সন্ত্স্ত হইয়া যাইত। টু 

১৮৭০1 ৩৪942526825 9৬০৯ তি “তাহারা নিজদিগের 
বাড়ী-ঘর নিজদিগের হাতে এবং মুমিনদিগের হাতে ধ্বংস করিয়াছিল।” 

অর্থাৎ নির্বাসন দেওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুমতিক্রমে ইয়াহুদীরা নিজ 
হাতে তাহাদিগের ঘর-বাড়ী ভাঙ্গিয়া যায়। উহার মূল্যবান সামগ্রী যাহা সম্ভব হইয়াছিল 
উটের পিঠে বোঝাই করিয়া লইয়া যায়। ইব্‌ন ইসহাক, উরওয়া ইব্‌ন যুবায়র, আবদুর 
রহমান ইব্‌ন যায়েদ, CR CUT UNE 
ব্যাখ্যা করিয়াছেন। 

মুকাতিল ইব্‌ন হায়য়ান রে) বলেন ঃ যুদ্ধ চলাকালে সম্মুখে অগ্রসর মুসলমানদের 
সামনে যখনই কোন ঘর পড়িত তাহা ভাঙ্গিয়া যুদ্ধের ময়দান প্রশস্ত করিয়া লইত। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

(25411 ied Elle 25৫ 04৯1 অৰ্থাৎ আল্লাহ 
তা'আলা যদি বনু নাধীরের ইয়াহুদীদের জন্য নির্বাসনের ফয়সালা না দিতেন তাহা হইলে ' 
ইবনে কাছীর ১১তম খণ্ড ৪ 


Wwww.quraneralo.com 


Contents 


২৬ তাফসীরে ইব্ন কাছীর 


উহাদিগকে অন্য শাস্তি দেওয়া হইত । যেমন হত্যা করা হইত, বন্দী করা হইত ইত্যাদি । 
আল্লাহ্‌ তা'আলার ফয়সালা এই ছিল যে, তিনি আখিরাতে জাহান্নামের শাস্তির সাথে 
সাথে তিনি তাহাদিগকে দুনিয়াতেও চরম শিক্ষণীয় শাস্তি প্রদান করিবেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) .... উরওয়া ইব্‌ন যুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, 
উরওয়া (রা) বলেন ঃ বদর যুদ্ধের ছয় মাস পর বনু নাধীরের ইয়াহুদীদের সহিত 
মুসলমানদের যুদ্ধ হয়। রাসূলুল্লাহ্‌ (সা) মদীনার এক প্রান্তে বসবাসকারী এই 
সম্প্রদায়টিকে প্রথমে অবরোধ করিয়া রাখেন এবং পরে নির্বাসনে বাধ্য করেন। অস্ত্র ছাড়া 
অন্যান্য আসবাবপত্র লইয়া যাওয়ার অনুমতি ছিল। উরওয়া রো) বলেন £ তাওরাতের 
বিধান অনুযায়ীই তাহাদিগকে নির্বাসন দেওয়া হয়। ইতিপূর্বে ইহাদিগের সম্প্রদায়ের কেহ 
কখনো নির্বাসিত হইয়াছিল না। ইহাদিগের সম্পর্কেই আল্লাহ্‌ তা'আলা ৭11 ৮... 
৫87157%2 আয়াত অবতীর্ণ হয়। 

ইকরিমা (র) বলেন £ আলোচ্য আয়াতে £542 অর্থ হত্যা বা নিপাত। কাতাদা (র) 
বলেন £ 2১ অর্থ এক দেশ ছাড়িয়া আরেক দেশে চলিয়া যাওয়া। 

যাহহাক (র) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বনূ নাযীরের ইয়াহুদীদেরকে শাম দেশে 
নির্বাসন দিয়াছিলেন এবং প্রতি তিনজনকে একটি করিয়া উট আর একটি পানির মশক 
দিয়াছিলেন। উল্লেখ্য যে, নির্বাসনের সিদ্ধান্ত দেওয়ার পর মালপত্র গোছাইয়া নেওয়ার 
জন্য রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে তিনদিনের সময় দেন। মুহাম্মদ ইব্‌ন মাসলামার 
মাধ্যমে রাসূলুল্লাহ্‌ (সা) ইয়াহুদীদেরকে এক সুযোগের কথা জানাইয়া দেন। 

Ue ৪৮৯৪ একি অর্থাৎ দুনিয়ার এই সামান্য শাস্তিই ইহাদিগের 
চূড়ান্ত সাজা নয় বরং, আল্লাহ্‌র অটল সিদ্ধান্ত যে, আখিরাতেও ইহারা জাহান্নামের 
কাঠোর শাস্তি ভোগ করিবে । 

তঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ CENA LCL 

ইহাদিগকে আপন ঘর-বাড়ী হইতে নির্বাসন দেওয়া এবং রাসূলুল্লাহ্‌ (সা) ও 
মু'মিনদিগকে ইহাদিগের উপর বিজয়ী করিবার কারণ হইল এই যে, ইহারা আল্লাহ্‌ ও 


তাহার রাসূলের বিরুদ্ধাচারী এবং মুহাম্মদ (সা) সম্পর্কে পূর্ববর্তী রাসূলগণের উপর 
নাধিলকৃত সুসংবাদ অস্বীকারকারী। 


#20 2-4 5 পরা প coer 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন $ 2১5০ 47111 0৮5 sili ৩৯ 
১৪11 অর্থাৎ কেহ আল্লাহ্‌র বিরুদ্ধাচরণ করিলে তাহার জানিয়া রাখা উচিত যে, 
আল্লাহ্‌ শাস্তি দানে কঠোর । 
নর 55538 ৩০৪৩৪৩৩৩০৩০ “oe ww Os on ee 
4111 ১১৮২ Cel le ৮905 0৯৩০ ও1 8.2] ৮51 ibil 
i 


www.quraneralo.com 


sual 


সূরা হাশ্র ২৭ 


অর্থাৎ তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির 
রাখিয়া দিয়াছ; তাহাতো আল্লাহরই অনুমতিতে; ইহা এইজন্য যে, তিনি 
পাপাচারীদেরকে লাঞ্চিত করিবেন। 

?5-4 উন্নতমানের এক ধরনের খেজুর বৃক্ষকে বলা হয় আবু উবায়দা (রা) বলেনঃ 
আজওয়া ও বারনী খর্জুর ব্যতীত অন্যান্য বর্জর বৃক্ষকে ?/ বলা হয়। বহুসংখ্যক 
মুফাস্সিরের মত হইল, 'আজওয়া ছাড়া সকল বর্ণের খেজুর বৃক্ষকেই % ৫: বলা হয়। 
ইব্‌ন জারীর (র) বলেন ৪ যে কোন খর্জুর বৃক্ষকেই_€ 1 বলা হয় এবং ইহা মুজাহিদ 
(র)-এরও মত। 

বনু নাধীরের সম্প্রদায়কে অবরোধ করিবার পর রাসূলুল্লাহ্‌ (সা): তাহাদের ভীতি ও 
ঘৃণা প্রদর্শন ও হুমকিরূপে তাহাদিগের খর্জুর বৃক্ষগুলি কাটিয়া ফেলার নির্দেশ দেন। 

যায়েদ ইব্‌ন রূমান, কাতাদা ও মুকাতিল ইব্ন হায়য়ান (র) বলেন ৪ বনূ নাযীরের 
এই ঘটনার পর বনু কুরায়যা এই বলিয়া অভিযোগ তোলে যে, কি'ব্যাপার ? আপনি 
দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলিতেছেন আর এইসব ধ্বংস চালাইতেছেন ? এই . 
অভিযোগের উত্তরে আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি নাযিল করেন। অর্থাৎ খর্জুর বৃক্ষ 
কর্তন করা বা কর্তন না করিয়া নিরাপদে রাখিয়া দেওয়া এই সবই আল্লাহ্র নির্দেশ ও 
অনুমতিক্রমেই হইতেছে। শত্রুপক্ষের অপমান ও দর্প চূর্ণ করাই ইহার উদ্দেশ্য। 

মুজাহিদ রে) বলেন £ কতিপয় মুজাহিদ খর্জুর বৃক্ষগুলি কাটিতে চাহিলে অন্যরা 
বাধা দিয়া বলিল যে, বৃক্ষ কাটিয়া লাভ কি ? শেষ পর্যন্ত তো এইগুলি আমাদিগের 
হাতেই চলিয়া আসিবে। ফলে উভয় দলের সমর্থনে আলোচ্য আয়াত নাযিল হয়। অর্থাৎ 
বৃক্ষ কাটিয়া ফেলা এবং না কাটিয়া অক্ষত রাখিয়া দেওয়া উভয়েই আল্লাহ্‌র অনুমোদন 
রহিয়াছে। 

ইমাম নাসাঈ রে) ....... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন 8 611 ২21 ১5৮1৯ ৮০ এই আয়াতের ব্যাখ্যায় বলেন 8 
বনু নাধীরের কিছু বৃক্ষ কার্টিয়া ফেলিবার এবং কিছু রাখিয়া দেওয়ার পর সাহাবাগণের 
মনে সংশয় সৃষ্টি হয় যে, কাটিয়া ফেলা ঠিক হইল না-কি রাখিয়া দেওয়া ঠিক হইল? 
ফলে তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট গিয়া জিজ্ঞাসা করেন যে, হুযুর! আমরা যাহা 
কাটিয়া ফেলিয়াছি উহাতে আমরা কোন সওয়াব পাইব ? আর যাহা রাখিয়া দিয়াছি 
উহাতে কি কোন গুনাহ হইবে ? তখন আল্লাহ্‌ তা'আলা ....... ১1 ৮০:৮৪ ৮৭ 
এই আয়াতটি নাযিল করেন। 

অনুরূপ জাবির (রা) হইতে এটি আবু ইয়ালা (র) বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ রে) :..... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বনু নাযীরের খর্জুর বৃক্ষগুলি কাটিয়া আগুন দ্বারা 
পোড়াইয়া ফেলিয়াছিলেন। 


www.quraneralo.com 


Contents 


২৮ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম বুখারী (র) ....... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বনূ নাধীরকে মদীনা হইতে নির্বাসন করেন আর বনু 
কুরায়যাকে প্রথমে নিরাপদে বসবাস করিবার সুযোগ দেন। কিন্তু পরবতীতে ইসলাম 
বিরোধী তৎপরতায় লিপ্ত হওয়ার কারণে বনু কুরায়যার বিরুদ্ধেও অভিযান চালাইয়া 
পুরুষদেরকে হত্যা ও বন্দী করা হয় আর মহিলা, নাবালেগ শিশু এবং ধন-সম্পদকে 
মুসলমানদের মাঝে বন্টন করিয়া দেওয়া হয়। তবে অল্পসংখ্যক লোক কেবল আত্মসমর্পণ 
করিয়া ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়া মুক্তি লাভ করে। ইহার পর সকল 
ইয়াহুদীদেরকেই মদীনা হইতে তাড়াইয়া দেওয়া হয়। আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালামের গোত্র 
বনু কায়নুকা, বনু হারিছা ইত্যাদির কাউকেই আর এক দণ্ড থাকিতে দেওয়া হয় নাই। 
বুখারী ও মুসলিম শরীফে অনুরূপ আরও একটি হাদীস ইব্ন উমর (রা) হইতে উল্লেখ 
করিয়াছেন। 

ইব্‌ন ইসহাক রে) বলেন ঃ বনু নাধীরের ঘটনা ওহুদ ও বীরে মাউনার পরে সংঘটিত 
হয়। আর ইমাম বুখারী (র) বলেন ঃ বনু নাধীরের ঘটনা সংঘটিত হয় বদর যুদ্ধের ছয় 
মাস পর । (এখানে অনেক আরবী কবিতা আবৃত্তি করা হইয়াছে। প্রয়োজন না থাকায় 
অনুবাদ বর্জন করা হইয়াছে ।) 


৫152 ৫ LS ALL 222 2 ৬ শ্ব 
V3 ৩১৯৯ 2 ৫৩ 7৩৬ 25 ৩০85 dx IHL 0 
22% গরু ১৮1] 24৯4 NEG 2 পর্ব 1 fh ৫ ৫ 
০%১6৪৪৩৪৬০ 40১, জে ৩০৪৫০ BLL এ) 695৮ 
5৫142 2 ৬ 2? 24 2 2 MD AAS | 
BO 5৩১59559545 ৮ ০5 39192/064 HG (V) 
পাও রা | 4১৮১ 


পে 2/2 Lass পা 24 2 2 পার পা 
৮১৪ ০০559 ৫ (১১৯৬5 ১:9০ 2 এ, 
পাধুঃ & 33/30 ঠঠতা 4 aL 2d 2১55৫ £ 2% 
৮2431529152 45605658৬৬৬ OPI ৩০৮০৩ 


/ ও 5 পু পু 2৫ 
০১5) ৩৪০৪ 4) 61 


৬. আল্লাহ্‌ ইয়াহুদীদিগের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়াছেন 
তাহার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্ট্রে আরোহণ করিয়া যুদ্ধ কর নাই; আল্লাহ্‌ তো 
যাহার উপর ইচ্ছা তাহার রাসূলদিগকে কর্তৃত্ব দান করেন; আল্লাহ্‌ সর্ববিষয়ে 
সর্বশক্তিমান । 

৭. আল্লাহ্‌ এই জনপদবাসীদিগের নিকট হইতে তাহার রাসূলকে যাহা কিছু 
দিয়াছেন তাহা আল্লাহ্‌র, তাহার রাসূলের, রাসূলের স্বজনগণের এবং 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাশ্র ২৯ 


ইয়াতীমদিগের, অভাবগ্রস্ত পথচারীদিগের; যাহাতে তোমাদিগের মধ্যে যাহারা 
বিত্তবান কেবল তাহাদিগের মধ্যেই এশ্বর্য আবর্তন না করে। রাসূল তোমাদিগকে 
যাহা দেয় তাহা তোমরা গ্রহণ কর এবং যাহা হইতে তোমাদিগকে নিষেধ করে তাহা 
হইতে বিরত থাক এবং তোমরা আল্লাহ্‌কে ভয় কর; আল্লাহ্‌ শান্তিদানে কঠোর । 


তাফসীর £ ফায় কাহাকে বলে ? ফায়-এর পরিচয় কি? এবং ফায়-এর বিধান কি? 
আলোচ্য আয়াতে এই সম্পর্কে আলোচনা করা হইয়াছে। কাফিরদের হইতে যেই সম্পদ 
যুদ্ধ ছাড়া হস্তগত হয় তাহাকে ফায় বলে। যেমন ঃ বনূ নাধীরের সম্পদ । ইহা ফায় 
এইজন্য যে, মুসলমানরা ইয়াহুদীদিগের এই সম্পদ যুদ্ধ করিয়া হস্তগত করে নাই, বরং 
উহারাই রাসূল (সা)-এর ভয়ে ভীত ও সন্ত্রস্ত হইয়া তাহাদিগের ধন-সম্পদ মুসলমানদের 
হাতে ছাড়িয়া দিয়া চলিয়া যায়। ফলে আল্লাহ্‌ তা“আলা তাহার রাসূলকে উহা দান করেন 
এবং তাহাকে উহা ইচ্ছানুযায়ী ব্যয় করিবার অধিকার দান করেন। ফলে রাসূলুল্লাহ্‌ (সা) 
উপযুক্ত ও কল্যাণমূলক খাতেই উহা ব্যয় করেন। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
১০০৭১১১০৯১৮ LE 0০৮ সিটি 


(cA পপ 


BC SCN OH [8১৬ 55017774154 


অর্থাৎ আল্লাহ্‌ বনূ নাযীরের ইয়াহুদীদিগের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় 
দান দিয়াছেন তাহার জন্য তোমরা অশ্বে বা উষ্ট্রে আরোহণ করিয়া যুদ্ধ কর নাই । আল্লাহ্‌ 
সর্বশক্তিমান। কোন শক্তিই কখনো তাহাকে পরাভূত করিতে পারে না। 
59 


srl sy Jeli EEE Dr VES EOL ET (91০ 
dl oly Sally ভাশচাও 

অর্থাৎ যে কোন দেশের যে কোন জনপদ এইভাবে বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত 
হইলে বনূ নাযীরের সম্পদের ন্যায় উহার অধিকারী হইবে আল্লাহ্‌, ₹তাহার রাসূল বা 
রাসূলের আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফির অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সা) 
নিয়মানুযায়ী এই সব লোকদের মধ্যে উহা বণ্টন করিয়া দিবেন। এইগুলি ফায়-এর 
সম্পদের মাসরাফ (ব্যয়ের খাত) এবং উহার হুকুম । 

ইমাম আহমদ (র) ....... হযরত উমর (রা) হইতে বর্ণনা করেন যে, উমর (রা) 
বলেন ৪ বিনা যুদ্ধে প্রাপ্ত বনূ নাধীরের ফায়-এর সম্পদ শুধুমাত্র রাসূলুল্লাহ্‌ (সা)-কেই 
দেওয়া হইয়াছিল। তিনি পরিবারের গোটা বছরের ব্যয় এখান হইতে প্রদান করিতেন 
আর অবশিষ্টাংশ দ্বারা যুদ্ধের অস্ত্র খরীদ করিতেন। 


www.quraneralo.com 


Contents 


৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আবু দাউদ (র) ....... মালিক ইব্‌ন আউস (রা) হইতে বর্ণনা করেন যে, 
মালিক ইব্‌ন আউস (রা) বলেন, আমীরুল মু'মিনীন হযরত উমর (রো) একদিন বেলা 
দিপ্রহরের সময় আমাকে ডাকিয়া পাঠাইলেন। আমি তাহার ঘরে গিয়া দেখিলাম যে, 
তিনি চৌকির উপর বসিয়া আছেন। তিনি আমাকে বলিলেন, তোমার সম্প্রদায়ের কিছু 
লোক আসিয়াছিল। আমি তাহাদিগের জন্য কিছু অনুদান মঞ্জুর করিয়াছি। তুমি 
তাহাদিগের মাঝে উহা বন্টন করিয়া দাও। উত্তরে আমি বলিলাম, এই দায়িতৃটি 
আমাকে না দিয়া অন্য কাউকে দিলে ভালো হইত! উমর (রা) বলিলেন, না, ভুমিই 
বন্টন করিয়া দাও। ইত্যবসরে উমর (রা)-এর দারোয়ান ইয়ারফা আসিয়া বলিল 
উছমান ইব্‌ন আফ্ফান, আব্দুর রহমান ইব্‌ন আউফ, যুবায়র ইব্‌ন আওয়াম ও সা'দ 
ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) অনুমতির অপেক্ষায় দরজায় দীড়াইয়া আছেন। উমর (রা) 
উহাদিগকে প্রবেশ করিবার অনুমতি প্রদান করেন। তাহারা ঘরে প্রবেশ করেন। মুহূর্ত 
পর দারোয়ান আবার আসিয়া বলিল, হযরত আব্বাস ও আলী (রা) অনুমতি 
চাহিতেছেন। উমর (রা) তাহাদিগকেও প্রবেশের অনুমতি দিলেন । হযরত ইব্‌ন আব্বাস 
(রা) বলিলেন, আমীরুল মু'মিনীন! আমার ও আলীর ব্যাপারে একটি মীমাংসা করিয়া 
দিন। তখন পূর্বের চারজনের কেহ কেহও বলিলেন, হ্যা, আমীরুল মু'মিনীন! ইহাদের 
ব্যাপারে একটি ফয়সালা করিয়া দিন এবং তাহাদিগের প্রতি সদয় হউন। হযরত উমর 
(রা) প্রথম চারজনের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, আমার সেই আল্লাহ্র শপথ করিয়া 
জিজ্ঞাসা করিতেছি, যিনি আকাশ ও যমীনের নিয়ন্তা। আপনাদিগের কি জানা নাই যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “আমাদিগের কেহ উত্তরাধিকারী হয় না। আমরা যাহা 
রাখিয়া যাই উহা সাদকা?” উত্তরে তাহারা বলিলেন, হ্যা, রাসূলুল্লাহ্‌ সো) এই কথা 
বলিয়াছেন। অতঃপর উমর (রো) হযরত আলী ও আব্বাস রো)-কে উদ্দেশ্য করিয়া 
জিজ্ঞাসা করিলেন, আপনারা কি এই কথা জানেন না ? উত্তরে তাহারাও বলিলেন, হ্যা, 
জানি। অতঃপর উমর (রা) বলিলেন, আল্লাহ্‌ তাআলা তাহার রাসূল (সা)-কে 
বিশেষভাবে এমন কিছু দান করিয়াছেন যাহাতে অন্য কাহারো কোন অধিকার নাই। 
তারপর তিনি ........ 15191 এই আয়াতটি তিলাওয়াত করিয়া বলিলেন ৪ আল্লাহ্‌ 
তা'আলা বনূ নাধীরের পরিত্যক্ত সম্পদকে ফায় রূপে রাসূলুল্লাহ্‌ সো)-কে দান 
করিয়াছেন । রাসূলুল্লাহ্‌ (সা) এই সম্পদ দ্বারা নিজের এবং পরিবারের গোটা বছরের 
খরচ চালাইতেন। * . 

উল্লেখ্য যে, ফায়-এর সম্পদ ব্যয় করার যে পাঁচটি খাতের কথা উল্লেখ করা 
হইয়াছে গনীমতলন্ধ মাল ব্যয় করার খাতও এই পীচটি। সূরা আনফালের ব্যাখ্যায় এই 
বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। 


1৩১০ ০ 02891 02 £1% 3545 ০ অৰ্থাৎ ফায়-এর সম্পদ ব্যয় করার জন্য 


এই পাঁচটি খাত এইজন্য নির্ধারণ করিয়া দিয়াছি, যাহাতে এই সম্পদ শুধুমাত্র ধনী 
লোকদের হাতে কুক্ষিগত হইয়া না পড়ে। উপযুক্ত সকলেই যেন উহা ভোগ করিতে 
পারে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাশর ৩১ 


75 


65৪৮০) 


বিছা তোমরা অল্লান বদনে তাহা পালন 
কর আর তিনি যাহা করিতে নিষেধ করেন, তাহা হইতে তোমরা সযত্বে বিরত থাক। 
কারণ, রাসূলুল্লাহ্‌ সো) তো তোমাদিগকে তাহাই করিতে বলেন যাহা তোমাদিগের জন্য 
কল্যাণকর, জার রাহা করিতে বিটি করের ভাহা ভোমাদিতার জন্য কতকর ও 
অমঙ্গলজনক। 

ইব্‌ন আবূ হাতিম রে) .... মাসন্ধক (র) হইতে বর্ণনা করেন যে, মাসরূক রে) 
বলেন, জনৈক মহিলা হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট গিয়া বলিল, শুনিতে 
পাইলাম যে, আপনি নাকি মহিলাদিগকে উল্কি পরিতে এবং (দেহে বিশেষ প্রক্রিয়ায় 
সূচবিদ্ধ করিয়া রচিত চিত্রকে উল্কি বলা হয়।) এবং মাথার আসল চুলের সহিত ভিন্ন 
চুল সংযোগ করিতে নিষেধ করেন । আল্লাহ্র কিতাবে বা রাসূলের হাদীসে এই বিষয়ে 
আপনি কিছু পাইয়াছেন কি ? উত্তরে ইব্‌ন মাসউদ (রা) বলিলেন যে, হ্যা, কুরআন এবং 
হাদীসে তো ইহার প্রমাণ পাওয়া যায়। মহিলাটি বলিল, কোথায়, কুরআনের শুরু হইতে 
শেষ পর্যন্ত তন্নতন্ন করিয়া সন্ধান করিয়াও তো আমি পাইলাম না। ইবৃন মাসউদ (রা) 
বলিলেন, আচ্ছা! তুমি কি ............ *1১/41171510 এই আয়াতটি-তিলাওয়াত কর 
নাই ? (আয়াতের অর্থ-রাসূলুল্লাহ্‌ তোমাদিগকে যাহা করিতে বলেন'তাহা কর আর 
যাহা করিতে নিষেধ করেন তাহা হইতে বিরত থাক ।) ইব্‌ন মাসউদ (রা) বলিলেন £ 
একদিকে এই আয়াত অপরদিকে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে মাথায় ভিন্ন চুল সংযোজন 
করিতে, উল্কি পরিতে এবং কপাল ও মুখের পশম উপড়াইতে নিষেধ করিতে 
শুনিয়াছি। তাই রাসূলুল্লাহ্‌ (সা) যাহা করিতে নিষেধ করেন তাহাই কুরআনের নিষেধ 
বলিয়া বিবেচিত। মহিলাটি বলিল, আপনার পরিবারে এই প্রচলন আছে বলিয়া মনে 
হয়। ইব্‌ন মাসউদ (রা) বলিলেন, যাও তুমি ঘরে গিয়া দেখিয়া আস। মহিলাটি ঘরে 
গিয়া তদন্ত করিয়া আসিয়া বলিল, না আপত্তিজনক কিছু দেখিতে পাইলাম না। ইব্‌ন 
মাসউদ (রা) বলিলেন, তুমি কি জান না যে, আল্লাহ্‌র এক নেক বান্দা (হযরত শুআইব 
(সা)! বযাছরে £ 

Le UTC ৪1 4151 51,019 আমার ইচ্ছা নয় যে, আমি 
তোমাদিগকে যাহা করিতে নিষেধ করিব আমি নিজেই উহার বিরুদ্ধাচরণ:করিব। 

ইমাম আহমদ রো) ....... আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন, 
তিনি বলেন £ যে মহিলা উল্কি করে বা করায় মাথার চুলের সহিত অন্যের চুল মিশ্রিত 
করে, বা করায়, মুখমপ্তলের কেশ উপড়িয়া ফেলে বা ফেলায়, তাহার উপর আল্লাহ্‌র 
অভিশাপ বর্ষিত হোক । উম্মে ইয়াকুব নামী এক মহিলা ঘরে ছিল। সেই মহিলা এই 
কথা শুনিয়া তাহার কাছে আসিয়া বলিল, আমি শুনিতেছি যে, আপনি এইরূপ বলিতেছেন । 


www.quraneralo.com 


Contents 


৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তিনি বলিলেন, যে মহিলাকে আল্লাহ্‌র রাসূল অভিশাপ দিয়াছেন এবং আল্লাহ্‌র কিতাবে 
অভিশাপ দেওয়া হইয়াছে আমি তাহাকে কেন অভিশাপ দিব না। তখন মহিলাটি বলিল, 
আমি পূর্ণ কুরআনুল করীমে কোথায়ও এই কথা দেখিতে পাই নাই। তিনি বলিলেন, 
যদি তুমি কুরআন পড়িতে তাহা হইলে পাইতে। তুমি এই আয়াত (এ (০ 
1১2১051০865 ০০1৯ 5৮,১৭। পাঠ কর নাই। মহিলাটি বলিল, থা 
পাঠ করিয়াছি । তখন ইব্‌ন মাসউদ (রা) বলিলেন, নিশ্চয়ই নবী করীম (সা) উহা 
নিষেধ করিয়াছেন । মহিলাটি বলিল, আমার মনে হয় আপনার পরিবারে ইহার প্রচলন 
রহিয়াছে। তিনি বলিলেন, তুমি ঘরে প্রবেশ করে দেখ । সে ঘরে গিয়া সেই কাজের 
কোন কিছু পাইল না, আসিয়া বলিল, আমি কোন কিছু দেখিতে পাইলাম না। তিনি 
বলিলেন, যদি আমার পরিবারের এই দোষ থাকিত তাহা হইলে কখনো আমার সাথে 
একত্রে মিলিত হইত না। বুখারী ও মুসলিম (র) এই হাদীস উল্লেখ করিয়াছেন। 

বুখারী ও মুসলিমে আবূ হুরায়রা (রা) হইতে আরো বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন ৪ “আমি তোমাদিগকে কোন নির্দেশ দিলে তোমরা যথাসম্ভব তাহা 
পালন কর আর কোন কিছু করিতে নিষেধ করিলে তাহা হইতে বিরত থাক ।” 

ইমাম নাসাঈ (র) ....... আমর ও ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
আমর ও ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) কদুর খোল, সবুজ কলসী, খর্জুর 
বৃক্ষ খোদাই করিয়া (তৈরী পাত্র ও আলকাতরা মাখা কলস) খেজুর বা কিসমিস 
ইত্যাদি ভিজাইয়া নাবীয তৈয়ার করিতে নিষেধ করিয়াছেন। অতঃপর রাসূল (সা) ৬ 
ট115-১০+$5 এই আয়াতটি পাঠ করেন। 


০08৮0155555 2111 91 211115515 আল্লাহ্র আদেশ পালন এবং নিষিদ্ধ 
কাজ হইতে বিরত থাকার ব্যাপারে তীহাকে ভয় করিয়া চল, কারণ যাহারা আল্লাহর 
ভি যা জি হারার জি 
কঠোর শাস্তি প্রদান করিবেন। - 

। 9825) R23 ৩০৯৯৪ Gil 0542 Es (8) 
১৩$১৬৮৬৫ Ih 43405288569 5 GIS 
৩ ৬০৩%০০ 8১602 ৩50৩০ EFS Gs (5) 

(55584 1522 ডি বশ 223 EIOHVE ANTES) 

৮০৫1 শি 24. পতি ৩৫৩৫ 224% পপ ৫৫ ৩ 444 

(৮১ 7১৬ 1৬৪) ০৮০ ৮০০৮০৪৮৪৪০৫ % 51৪৮1 


০ ৩৯৯১৪ 


Wwww.quraneralo.com 


Contents 


2 পার 2 


ক MCI ৩৮৯2১৪৬৩৫02 টিভি ৫5৩15 (১) 


পুরণ ৮2211 ১০ 


৬৩৭৩ উ ৩৪5৩4১১৪৬৪৫ 
te? YL bd ES PAAR 


০১৯১ ১2+) ৩১1 


৮. এই সম্পদ অভাবপ্রস্ত মুহাজিরগণের জন্য, যাহারা নিজদিগের ঘর-বাড়ি ও 
সম্পত্তি হইতে উৎখাৎ হইয়াছে। তাহারা আল্লাহ্র অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে 
এবং আল্লাহ্‌ ও তাহার রাসূলের সাহায্য করে । উহারাই তো সত্যাশ্রয়ী ৷ 

৯. মুহাজিরদিগের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে বসবাস করিয়াছিল ও 
ঈমান আনিয়াছে তাহারা মুহাজিরদিগকে ভালবাসে এবং মুহাজিরদিগকে যাহা 
দেওয়া হইয়াছে তাহার জন্য তাহারা অন্তরে আকাঙ্কা পোষণ করে না, আর 
তাহারা তাহাদিগকে নিজদিগের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবপ্রস্ত হইলেও, 
যাহারা কার্পণ্য হইতে নিজদিগকে বিরত রাখিয়াছে তাহারাই সফলকাম । 

১০. যাহারা উহাদিগের পরে আসিয়াছে, তাহারা বলে, “হে আমাদিগের 
প্রতিপালক! আমাদিগকে এবং ঈমানে অগ্রণী আমাদিগের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং 
মু'মিনদিগের বিরুদ্ধে আমাদিগের অন্তরে হিংসা-বিদ্বেষ রাখিও না। হে আমাদিগের 
প্রতিপালক! তুমি তো দয়ার্্র, পরম দয়ালু ৷’ 

তাফসীর £ ফায় তথ বিনা যুদ্ধে প্রাপ্ত কাফিরদের সম্পদের গরীব পাওনাদারদের 
অবস্থা বর্ণনা করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন উহারা হইল ৪ | 


॥ 

৮০ পা লা ক ভি: পা পু ৩৬ ০০০৩ “ত os ০৪০০৯ প? 

(১13 ১১ 401 ০ A Nh ERE 
“08 #2 9 


ECO irl EE 
অর্থাৎ এই ফায় এর সম্পদ অসহায় মুহাজিরদের জন্য, যাহারা আল্লাহ্‌র অনুগ্রহ ও 
সন্তুষ্টি লাভের নিমিত্ত নিজদিগের ঘর-বাড়ি ও সহায়-সম্পত্তি ত্যাগ করিয়াছে। যাহারা 
আল্লাহ ও তাহার রাসূলের সাহায্যে সদা তৎপর । 
০৯১১০। 5:47 অর্থাৎ উহারাই সত্যাশ্রয়ী। কারণ উহারা মুখের কথাকে 
ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাস্তবে রূপান্তরিত করিয়া দেখাইয়াছে। উহারা হইল 
মুহাজিরদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ । 


ভারত HAVE TRE TE 
১০11 ১২ ০৪ bse SE 0111 9555 ১2315 
অর্থাৎ হিজরতের পূর্বে হইতেই যাহারা দারুল হিজরত মদীনায় অবস্থান করিতেছে এবং 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৫ 


www.quraneralo.com 


Contents 


৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


হিজরতের পূর্বেই ঈমান আনয়ন করিয়াছে, তাহারা স্বীয় মহানুভবতা ও উদারতার 
কারণে মুহাজিরগণকে অন্তর দিয়ে ভালবাসে এবং অর্থ-সম্পদ ব্যয় করিয়া তাহাদিগের 
প্রতি সমবেদনা প্রকাশ করে। 

হযরত উমর (রা) বলেন ৪ SEE aS BAG 
তিনি প্রথম মুহাজিরদের হক যথাযথভাবে আদায় করেন এবং তাহাদের মর্যাদার প্রতি 
লক্ষ্য রাখেন আর আনসারদের সম্পর্কে আমার উপদেশ হইল যে, তাহাদিগের সৎকর্মের 
যথাযথ মূল্যায়ন করা হয় এবং তাহাদিগের ক্রটি-বিচ্যুতি ক্ষমা করিয়া দেওয়া হয়। 

ইমাম আহমদ (র) ...... হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
(রা) বলেন ঃ মুহাজিরগণ একদিন বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আনসারদের ন্যায় এত 
মহানুভর মানবদরদী এবং অন্যের জন্য নিজের সম্পদ এত অকাতরে ব্যয়কারী তো আর 
আসিতেছে এবং তাহাদিগের কষ্টার্জিত উপার্জনে আমাদিগকে শরীক করিয়া রাখিয়াছে। 
হুযূর! আমাদিগের আশংকা হয় যে, আমাদিগের সব সওয়াব তাহারাই লইয়া যাইবে । 
৩ BAA যতদিন পর্যন্ত তোমরা উহাদিগের প্রশংসা করিতে থাকিবে 

টিসি চয় নাহি হাজারি ডিক 
না। 

ইমাম বুখারী (র) ...... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
ইব্‌ন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আনসারদিগকে ডাকিয়া বলিলেন 
যে, বাহরাইনের ভূমি আমি তোমাদিগকে লিখিয়া দিতে চাই । উত্তরে তাহারা বলিলেন, 
না, আমাদিগের মুহাজির ভাইদেরকেও ততটুকু দেওয়া না হইলে আমরা উহা গ্রহণ 
করিতে রাজী নই ৷ রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ ঠিক আছে, তাহাই যদি হয় তো 
ভবিষ্যতেও তোমরা ধৈর্যধারণ করিবে । কারণ, এমনও হইতে পারে যে, তখন 
তোমাদিগকে না দিয়া অন্যদেরকে দেওয়া হইবে। 


দি et BOO EEE অর্থাৎ আল্লাহ্‌ তা‘আলা 


মুহাজিরদিগকে যেই মর্যাদা ও শ্রেষ্ঠতৃদান করিয়াছেন, আনসারগণ তাহার জন্য কোন 
বিদ্বেষ ও হিংসা পোষণ করেন না! 


হাসান বসরী (র) বলেন £ আলোচ্য আয়াতের অর্থ হইল আনসারদের মনে 
মুহাজিরদের প্রতি কোন হিংসা নেই। 

কাতাদা রে) বলেন ঃ তি অর্থ +৫১1৬1 ৮ ০| ৮৮2৪ অর্থাৎ 
তাহাদিগের ভ্রাতাগণকে যাহা দেওয়া হইয়াছে উহারা তাহাতে উহাদিগের মনে কোন 
হিংসা নাই। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাশ্র ৩৫ 


ইমাম আহমদ (র) ..... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, 
একদিন আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত বসিয়াছিলাম। হঠাৎ. তিনি বলিয়াছেন ঃ 
এখন তোমাদিগের কাছে একজন জান্নাতী ব্যক্তির আগমন করিবে:। তখন জুতাজোড়া 
বাম হাতে লইয়া এক আনসারী আমাদিগের কাছে উপস্থিত হইলেন। তাহার দীড়ি 
হইতে তাজা ওযুর পানি ঝরিয়া পড়িতেছিল। পরদিন রাসূলুল্লাহ্‌ সো) ঠিক একই কথা 
বলিলেন, আর সেই আনসারী সাহাবী একই অবস্থায় আমাদের সামনে উপস্থিত হয়। 
তৃতীয় দিনও রাসূলুল্লাহ্‌ (সা) পূর্বের ন্যায় বলিলেন, আর সেই আনসারী সাহাবী পূর্বের 
অবস্থায় আগমন করেন। অবশেষে রাসূলুল্লাহ্‌ (সা) চলিয়া যাইবার পর আব্দুল্লাহ্‌ ইব্‌ন 
আমর ইব্‌ন আস (রা) সেই সাহাবীকে বলিলেন, আমি আজ আমার আব্বার সহিত 
কথা কাটাকাটি করিয়া শপথ করিয়াছি যে, তিনদিনের মধ্যে আমি ঘরে যাইব না। 
অনুমতি হইলে এই তিনদিন আপনায় কাছে থাকিতে চাই৷ তিনি অনুমতি দিলেন। 
আনাস (রা) বলেন, আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) তিন রাত তাহার-সান্নিধ্যে থাকিয়া 
তেমন কিছু দেখিতে পাইলেন না। শুধু এতটুকু দেখিতে পাইলেন যে, তিনি ঘুম হইতে 
জাগ্রত হইয়া শয়ন অবস্থায়ই আল্লাহ্‌র নাম যিক্র করিতেন এবং তাকবীর বলিতেন। 
তবে তাহার মুখে আমি ভাল কথা ব্যতীত কোন মন্দ কথা শুনিনি। আব্দুল্লাহ্‌ ইব্‌ন 
আমর (রা) বলেন, আমি তাহাকে তিনরাত অতিবাহিত হইবার পর আমি তাহাকে 
জিজ্ঞাসা করিলাম ৷ হে আল্লাহ্‌র বান্দা! আসলে আমার আব্বার সহিত আমার কোন 
ঝগড়াও হয় নাই আর আমি ঘরে না যাইবার শপথও করি নাই। কিন্তু আপনার সম্পর্কে 
রাসূলুল্লাহ্‌ সো)-কে আমি তিনবার এই কথা বলিতে শুনিয়াছি যে, তোমাদিগের কাছে 
একজন জান্নাতী লোকের আগমন ঘটিবে। তিনবারই আপনিই আগমন করিয়াছিলেন 
আপনি কি আমল করিয়া এত বড় মর্যাদা লাভ করিলেন । তাহা স্বচক্ষে দেখিবার জন্যই 
আমি এই কৌশল অবলম্বন করিয়াছি । কিন্তু তেমন বড় কোন আমল করিতে তো 
আপনাকে দেখিলাম না। ব্যাপারটা কি একটু খুলিয়া বলুন। উত্তরে তিনি বলিলেন, 
আপনি যাহা দেখিলেন তাহার চেয়ে বেশি কোন আমল আমার নেই। তবে আমি 
কাহারো সহিত ধোকাবাজী করি না এবং মনে কাহারো প্রতি হিংসা পোষণ করি না। 
শুনিয়া আব্দুল্লাহ্‌ ইবৃন আমর (রা) বলিলেন, তাহা হইলে এই গুণের কারণেই আপনার 
এত বড় মর্যাদা। 


55577275575 অর্থাৎ আনসারদের 
আরেকটি গুণ হইল যে, নিজেদের প্রয়োজন থাকা সত্বেও তাহারা অন্য মুসলমান ভাইকে 
নিজেদের উপর প্রীধান্য দান করে এবং নিজেদের প্রয়োজন মিটাইবার আগে অন্য 
ভাইয়ের প্রয়োজন মিটাইয়া দেয়। 

সহীহ্‌ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “যাহার কাছে সামান্য সম্পদ 
আছে আর নিজেরও প্রয়োজন আছে, তাহা সত্তেও সে উহা সাদকা করিয়া দেয়, এই 


Wwww.quraneralo.com 


Contents 


৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


দানশীলদের সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন 8৪ ১১০২৮০১ 
৯৮০ ৫৮৮৮1 অর্থাৎ সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তাহারা 
অসহায়দেরকে আহার দান করে । আলোচ্য আয়াতে উল্লেখিত শ্রেণীর মর্যাদা ইহাদের 
অপেক্ষা অনেক উর্ধে । কারণ, এই শ্রেণীর লোক সম্পদের প্রতি মায়া থাকা সত্ত্বেও 
আল্লাহ্‌র পথে ব্যয় করে ঠিক কিন্তু ইহাদের কোন অভাব বা প্রয়োজন নাই। কিন্ত 
আয়াতে উল্লেখিত ব্যক্তিরা নিজেদের অভাব ও প্রয়োজন থাকা সত্তেও নিজেদের 
করে। হযরত আবূ বকর সিদ্দীক (রা) এই শ্রেণীরই অন্তর্ভুক্ত । নিজের সমুদয় সম্পদ 
সাদকা দেওয়ার পর রাসূলুল্লাহ্‌ সো) তাহাকে জিজ্ঞাসা করিলেন £ তোমার পরিবারের 
জন্য কি রাখিয়া আসিয়াছ? উত্তরে তিনি বলিয়াছেন, পরিবারবর্ণের জন্য আল্লাহ্‌ এবং 
তাহার রাসূল (সো)-কে রাখিয়া আসিয়াছি। ' 

ইয়ারমুক যুদ্ধের পানির ঘটনাও এইখানে উল্লেখযোগ্য । পিপাসা কাতর আহত 
মুজাহিদরা একদিকে পানি পানি করিয়া চিৎকার করিতেছিলেন। অপরদিকে এহেন 
সংকটময় মুহূর্তেও আরেক ভাইয়ের আহাজারি শুনিয়া পানি নিজে পান না করিয়া অন্য 
ভাইকে দিতে বলিয়াছেন । এইভাবে প্রত্যেকেই পানি নিজে পান না করিয়া অন্য ভাইকে 
নিজের উপর প্রাধান্য দিয়াছিলেন। অথচ প্রত্যেকের তখন এক ফোটা পানির তীব্র 
প্রয়োজন ছিল। অবশেষে একে একে প্রত্যেকেই শাহাদাতবরণ করেন। কাহারো আর 
পানি পান করা হইল না। 

ইমাম বুখারী (র) ....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! 
আমি বড় ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীদের কাহারো ঘরে 
কিছুই পাওয়া গেল না। অগত্যা রাসূলুল্লাহ্‌ (সা) উপস্থিত লোকদেরকে বলিলেন, এমন 
কেহ আছ কি, যে এই লোকটিকে একরাতের জন্য মেহমান রাখিবে? ফলে এক 
আনসারী দীড়াইয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি প্রস্তুত আছি। অতঃপর আনসারী 
সাহাবী মেহমানকে সংগে লইয়া ঘরে চলিয়া গেলেন । স্ত্রীকে বলিলেন, ইনি আল্লাহ্‌র 
রাসূলের মেহমান । স্ত্রী বলিলেন, শিশুদের সামান্য খাবার ব্যতীত ঘরে কোন কিছুই 
নাই। আনসারী বলিলেন, ঠিক আছে। তুমি বাচ্চাদেরকে কোনক্রমে ফুসলাইয়া না 
খাওয়াইয়াই ঘুম পাঁড়াইয়া রাখ । আর আমরাও মেহমানের সংগে একত্রে খাইতে 
বসিব। খাওয়া শুরু হওয়ার পর কোন এক বাহানায় বাতিটা নিভাইয়া দিও। তখন 
অন্ধকারে আর আমরা খাইব না। এতে মেহমানের খাওয়া হইয়া যাইবে, আমরা 
উপবাস করিয়া রাত কাটাইয়া দিব। পরদিন মেহমান লোকটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
নিকট উপস্থিত হইলে রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, অমুক স্বামী ও স্ত্রীর রাতের ঘটনায় 
আল্লাহ্‌ তা'আলা সন্তুষ্ট হইয়াছেন । এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা ......৮12 ১৯১১9 
আয়াতটি নাযিল করেন। মুসলিম শরীফের এক বর্ণনায় এই আনসারী সাহাবীর নাম 
আবু তালহা (রা) উল্লেখ করা হইয়াছে। 


www.quraneralo.com 


Contents 


কাযা ৩৭ 


55417556275 অর্থাৎ যাহারা কার্পণ্য হইতে 
নিরাপদ রহিয়াছে প্রকৃতপক্ষে তাহারাই সফলকাম ও মুক্তি লাভের উপযোগী । 

ইমাম আহমাদ (র) .... জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন যে, 
জাবির ইব্ন আব্দুল্লাহ্‌ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “তোমরা 
জুলুম-অত্যাচার হইতে বাচিয়া থাক।” কারণ, জুলুম কিয়ামতের দিন নানাবিধ 
অন্ধকারে পরিণত হইবে । আর কার্পণ্য হইতে বিরত থাক । কারণ, কার্পণ্য তোমাদিগের 
পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংস করিয়াছে। কার্পণ্য আর অর্থের মোহে পড়িয়াই তাহারা 
রক্তপাতে লিপ্ত হইয়াছিল আর অবৈধকে বৈধ মনে করিয়াছিল। 

লায়ছ (র) .... আবু হুরায়রা (রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা রো) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ আল্লাহ্র পথের ধূলা আর জাহান্নামের ধূলা একই 
ব্যক্তির পেটে কখনো একত্রিত হয় না। আর একই বান্দার অন্তরে কখনো কার্পণ্য আর 
ঈমানের সমাবেশ ঘটে না। | 

ইব্‌ন আবূ হাতিম (রে) ... আসওয়াদ ইব্‌ন হিলাল (র) হইতে বর্ণনা করেন যে, 
আসওয়াদ ইব্‌ন হিলাল (র) বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ্‌ (রা)-এর নিকট 
আসিয়া বলিলেন, হে আবু আব্দুর রহমান! আমি তো ধ্বংস হইয়া গেলাম ৷ আব্দুল্লাহ্‌ 
(রা) বলিলেন, কি ব্যাপার? লোকটি বলিল, আল্লাহ্‌ বলিতেছেন, যে ব্যক্তি কার্পণ্য 
হইতে রক্ষা পাইল সে সফলকাম । ইয়া আবদাল্লাহ! আমি তো কৃপণ লোক । খরচ 
করিতেই মন চাহে না। উত্তরে তিনি বলিলেন, তুমি যাহা বুঝিয়াছ আয়াতে কার্পণ্য 
বলিতে উহা বুঝানো হয় নাই। বরং উহার দ্বারা উদ্দেশ্য হইল অন্যের সম্পদ অন্যায়ভাবে 
ভোগ করা। তবে পকেটের টাকা প্রয়োজনে ব্যয় করিতে কার্পণ্য করাও খুবই মন্দ 
স্বভাব। . 

সুফিয়ান সাওরী (র) ..... আবূ হিয়াজ আসাদী (র) হইতে বর্ণনা করেন। তিনি 
বলেন ৪ আমি একদিন বায়তুল্লাহ্‌ তাওয়াফ করিতেছিলাম। হঠাৎ দেখিতে পাইলাম যে, 
এক ব্যক্তি শুধু এই দু'আ করিতেছে যে, ৬১০ ৮৩৫11] অর্থাৎ হে আল্লাহ! 
আমাকে মনের কার্পণ্য হইতে রক্ষা কর! দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম যে, তুমি 
কেন শুধু এই দু'আ করিতেছ? উত্তরে সে বলিল, আমি যদি মনের কার্পণ্য হইতে রক্ষা 
পাইয়া যাই তাহা হইলে আমি চুরি, ব্যভিচার ইত্যাদি সব গুনাহ হইতেই বাচিয়া যাইব । 
চাহিয়া দেখি যে, লোকটি হইলেন, আব্দুর রহমান ইব্‌ন আউফ (রা)। 

ইব্‌ন জারীর (র) ...... আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
ইবন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি যাকাত আদায় করে, 
মেহমানদারী করে এবং প্রয়োজনে দীনের কাজে অর্থ ব্যয় করে সে কার্পণ্যের অভিযোগ 
হইতে মুক্ত। 


Wwww.quraneralo.com 


Contents 


৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


১১৩] ৮১০19১35 TE 0219821৯৮2১ 1১০৯ ০১15 
807551৮0051 98 Ul 3 UY ০০735 0৮828 
MD Ie 

অর্থাৎ “যাহারা উহাদিগের পরে আসিয়াছে তাহারা বলে, হে আমাদিগের 
প্রতিপালক! আমাদিগকে এবং ঈমানের অগ্রণী আমাদিগের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং 
মু'মিনদিগের বিরুদ্ধে আমাদিগের অন্তরে হিংসা-বিদ্বেষ রাখিও না। হে আমাদিগের 
প্রতিপালক! তুমিতো দয়ার্দ, পরম দয়ালু ।” 

এই আয়াতে ফায়-এর সম্পদের প্রাপকদের তৃতীয় প্রকারের গরীবদের কথা বলা 
হইয়াছে । অর্থাৎ ফায়-এর প্রাপক প্রথমত মুহাজিরগণ তারপর আনসার, এরপর 
উহাদিগের পরে ঈমান আনয়নকারী সম্প্রদায়। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
বলেন $ 


al EE EES IE ১১৮15 ১১৭৩, url 
Lisle 2 LL 

অর্থাৎ “প্রথম প্রথম অগ্রগামী মুহাজির ও আনসার এবং যাহারা সৎ কর্মে ইহাদের 
অনুসারী সকলের প্রতিই আল্লাহ্‌ তুষ্ট এবং ইহারাও আল্লাহ্র প্রতি তুষ্ট।” উল্লেখ্য যে, 
যাহারা আনসার ও মুহাজিরদের আদর্শের অনুসারী এবং গোপনে, প্রকাশ্যে যাহারা 
উহাদিগের জন্য দু'আ করে তাহারাই আনসার ও মুহাজির সাহাবীগণের অনুসারী বলিয়া 
গণ্য হইবে। আলোচ্য আয়াতে -.:১০:/:২১:২০। বলিয়া উহাদিগকেই বুঝানো 
হইয়াছে। এই আয়াত দ্বারা ইমাম মালিক (র) প্রমাণ করিয়াছেন যে, রাফেযী অর্থাৎ 
যাহারা সাহাবায়ে কিরামকে গালি দেয় ও তাহাদের সমালোচনা করে উহারা ফায়-এর 
সম্পদের অংশ পাইবে না। কারণ উহারা সাহাবায়ে কিরামের জন্য দু'আ করার পরিবর্তে 
তাহাদিগকে গালি দেয় ও সমালোচনা করে। 

ইব্‌ন আবূ হাতিম (র) .... আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা রো) 
বলেন ৪ ইহাদিগকে সাহাবাগণের জন্য ক্ষমা প্রার্থনার নির্দেশ দেওয়া হইয়াছে আর 
ইহারা তাহার পরিবর্তে সাহাবাগণকে গালিগালাজ করে। এরপর তিনি আলোচ্য 
আয়াতটি পাঠ করেন। 

ইসমাঈল ইব্‌ন উমাইয়া (র) ...... আয়েশা রো) হইতে বর্ণনা করেন। আয়েশা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবাদিগের জন্য তোমাদিগকে ক্ষমা প্রার্থনা 
করিবার নির্দেশ দেওয়া হইল আর তোমরা কিনা উহাদিগকে গালিগালাজ কর। আমি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, “এই উম্মতের পতন হইবে না, যতক্ষণ না 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাশ্র চাহ 


ইব্‌ন জারীর (র) ..... মালিক ইবৃন আউস ইবৃন হাস্সান (রা) হইতে বর্ণনা করেন 
যে, মালিক ইবৃন আউস (রা) বলেন, হযরত উমর (রা) শ৪%111-08৮০11 0০61 
“ "১:15... পাঠ করিয়া বলিলেন, যাকাতের প্রাপক হইল ইহারা । এরপর 
211 রে ০১১০১১1৮0০3 পাঠ করিয়া বলিলেন ঃ গনীমতের 
সম্পদের প্রাপক হইল ইহারা । তাহার পর ৮৯০2 ০৭০ 4115 213 পাঠ করিয়া 
বলিলেন ঃ সর্বস্তরের মুসলমানই এই ফায়-এর সম্পদের প্রাপক। ইহাতে প্রত্যেক 
শ্রেণীরই কিছু না কিছু অধিকার রহিয়াছে । আমি যদি বাচিয়া থাকি তো তোমরা দেখিতে 
পাইবে যে, এমন রাখালকেও আমি ফায়-এর অংশ প্রদান করিব, ইহা অর্জন করিবার 
577878777 


234 2522৩ 224৫ পাও ডর A পা ঠিপার্তি 
TH THORS 0212521556 OM 4)% SON 
GNI oD 25 I HL ৩৯৯ চি ১: ৩৩০ ০80 ১৬ 

SE 21 22d sir UL 222 27 
০ IH (৮৫1, ৩১১৪ ০৭) ১ ৮ ED ৮১৩৮ ৩ 


LA 25555 £ পাপা 3132232 22 22 > রি 


Desires S153 ৫৯ ৩৯:৯০) 1১৯১৯ ৩ 


০ Irs 40058 OES 
£% 2264 ১৯ LI LAT ILI. (\*) 


AY ৮৮৪০৩ ১১৮০ mie BHI BS 


A 222 তে 
০ ৬৯৪৫১ * 


৮৪৫ ৫ 22 A 


৯১৩৯2, ৩5 ঠা 245 G53 0৯) এ (55৬ (১2) 
2 2224 পা Ee ৮৪৮৫0? ০০ পুতি, ঠিক পু হ্পার্ঠ ১25 
2 BUS BS Gx AAG US Ete Al 


চক 
ঢা 21 ০৬ 


০৬৮৮৯) 

0৫৩655৯4065 45 ৩5৫08 (1) 
91 0৩8 ৬৫০৫7 905৯৮ (৬9 ৬৮০৪1৩৪০৪০০ (9 
০৬৮০ ৩40৩৬ ১০ 

১8817650১৫2 ৮৩৬১৩3৫৩৫0০) 


রত 


Wwww.quraneralo.com 


sual 


80 তাফসীরে ইব্‌ন কাছীর 


১১. তুমি কি মুনাফিকদিগকে দেখ নাই? উহারা কিতাবীদিগের মধ্যে যাহারা 
কুফরী করিয়াছে উহাদিগের সেই সব সংগীকে বলে, “তোমরা যদি বহিষ্কৃত হও, 
আমরা অবশ্যই তোমাদিগের সংগে দেশত্যাণী হইব এবং আমরা তোমাদিগের 
ব্যাপারে কখনো কাহারো কথা মানিব না এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা 
অবশ্যই তোমাদিগকে সাহায্য করিব ।’ কিন্তু আল্লাহ্‌ সাক্ষ্য দিতেছেন যে, উহারা 
অবশ্যই মিথ্যাবাদী । 

১২. বস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদিগের সংগে দেশ ত্যাগ 
করিবে না এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদিগকে সাহায্য করিবে না এবং 
ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করিবে । অতঃপর তাহারা 
কোন সাহায্যই পাইবে না। 

১৩. প্রকৃতপক্ষে ইহাদিগের অন্তরে আল্লাহ্‌ অপেক্ষা তোমরাই অধিকতর 
ভয়ংকর; ইহা এই জন্য যে, ইহারা এক নির্বোধ সম্প্রদায় । 

১৪. ইহারা সকলে সমবেতভাবেও তোমাদিগের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ 
হইবে না। কিন্তু কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে বা দুর্গ-প্রাচীরের অন্তরালে 
থাকিয়া; পরস্পরের মধ্যে উহাদিগের যুদ্ধ প্রচণ্ড। তুমি মনে কর উহারা এঁক্যবদ্ধ, 
কিন্তু উহাদিগের মনের মিল নাই। ইহা এই জন্য যে, ইহারা এক নির্বোধ সম্প্রদায় । 

১৫. ইহাদিগের তুলনা ইহাদিগের অব্যবহিত পূর্বে যাহারা নিজদিগের কৃতকর্মের 
শাস্তি আস্বাদন করিয়াছে তাহারা । ইহাদিগের জন্য রহিয়াছে মর্মস্তুদ শাস্তি ৷ 

১৬. ইহাদিগের তুলনা শয়তান-_ যে মানুষকে বলে, “কুফরী কর ।’ এরপর 
যখন সে কুফরী করে শয়তান তখন বলে, “তোমার সহিত আমার কোন সম্পর্ক 
নাই । আমি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌কে ভয় করি ৷’ 

১৭. ফলে উভয়ের পরিণাম হইবে জাহান্নাম । সেথায় ইহারা স্থায়ী হইবে এবং 
ইহাই জালিমদিগের কর্মফল । 


তাফসীর £ মুনাফিক নেতা আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই এবং তাহার সাঙ্গ-পাঙ্গরা বনু 
করিবার জন্য উস্কানি দিয়াছিল। ইহাদের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 
ঠএ ১৮১৫১511529 052 058555115115517 
EE CE EEE te TEE COE OES CEE 

১০55 178 

অর্থাৎ তুমি কি মুনাফিকদিগকে দেখ নাই? উহারা কিতাবীদিগের মধ্যে যাহারা 
রী কে “তোমরা যদি বহিষ্কৃত হও আমরা 
অবশ্যই তোমাদিগের সংগে দেশ ত্যাগী হইব এবং আমরা কখনো তোমাদিগের ব্যাপারে 
কাহারো কথা মানিব না এবং যদি তোমরা আক্রান্ত হও, আমরা অবশ্যই তোমাদিগকে 
সাহায্য করিব। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাশর ৪১ 


ঘি 81825 210 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সাক্ষ্য দিতেছেন যে, 
মুনাফিকরা ইয়াহুদীদের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়াছে উহাতে তাহারা মিথ্যাবাদী । 
মিথ্যাবাদী হওয়ার দুইটি কারণ হইতে পারে। প্রথমত, প্রতিশ্রুতি প্রদানের সময়ই উহা 
বাস্তবায়ন করার নিয়ত ছিল না উহা ছিল প্রতারণা মাত্র । দ্বিতীয়ত, প্রতিশ্রুতি দিয়াছে 
ঠিকই কিন্তু উহা বাস্তবায়ন করিবার শক্তি সামর্থ্য উহাদিগের নাই। 

তাই আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ ১৩ 0১৩০১৪1৯১৮৪ ৮এও 
তি বিডি অর্থাৎ ইয়াহুদীরা যদি আক্রান্ত হয় তো মুনাফিকরা 
উহাদিগের সাহায্যের জন্য আগাইয়া আসিবে না । অর্থাৎ উহাদিগের পক্ষে যুদ্ধ করিবে 
না। আর যদি লজ্জার খাতিরে ময়দানে আসিয়াও পড়ে তো মুসলমানদের অস্ত্রের 
ঝনঝনানির আওয়াজ কানে আসিবা মাত্র রণে ভঙ্গ দিবে ও ময়দান ত্যাগ করিয়া 
আত্মরক্ষা করিবে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


৮8587558281 অর্থাৎ এই মুনাফিকরা আল্লাহ্‌র 
অপেক্ষা তোমাদিগকেই বেশি ভয় করে। 


অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 80105755586 
২১০5 19 4111 ২১১ ৫ অর্থাৎ উহাদিগের একটি দল মানুষকে আল্লাহ্‌র সমান 

ংবা আল্লাহ্‌র অপেক্ষা বেশি ভয় করে । আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

৬৮৫৪১১ ৮৪785 405 অর্থাৎ নির্বোধ বিধায় ইহারা এই ধরনের সত্য পরি- 
পন্থী মানসিকতা পোষণ করিয়া থাকে । 

এরপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ০৪ 5 | (শন CE COE EE NES | 
০০৯০০ ০০ ঠা ২০০৯৯ অৰ্থাৎ উহারাই এতই কাপুরুষ যে, উহারা সকলে 
একত্রিত হইয়াও তোমাদিগের সহিত মুখোমুখী যুদ্ধ করিবার শক্তি সাহস উহাদিগের 
নাই। কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে কিংবা দুর্গ-প্রাচীরের অন্তরালে থাকিয়াই 


কিছুটা সাহস করিতে পারে । তখন অবরুদ্ধ অবস্থায় আত্মরক্ষার জন্য বাধ্য হইয়াই 
TN 


#22 


OES পূ তল LO 
প্রচণ্ড । তুমি উহাদিগকে এঁক্যবদ্ধ মনে করিলেও উহাদিগের মধ্যে পরস্পর মনের কোন 
মিল নাই । 

ইবরাহীম নাখয়ী (র) বলেন £ আলোচ্য আয়াতের অর্থ হইল, মুনাফিক ও 
কিতাবীগণকে বাহ্যত এক্যবদ্ধ মনে হইলেও প্রকৃতপক্ষে উহাদিগের মধ্যে মনের মিল 
নাই। 
ইবনে কাছীর ১১তম খণ্ড-_৬ 


www.quraneralo.com 


Contents 


৪২ তাফসীরে ইবৃন কাছীর 


চি 72 ls অর্থাৎ ইহা এই জন্য যে, উহারা একটি নির্বোধ 
সম্প্রদায়। 

তারপর আল্লাহ্‌ তা'আলা বলেন 1585 ৮১১৪141৪১০৪ ০৯ 
ছি lie els. al IU অর্থাৎ “ইয়াহুদীদিগের তুলনা ইহাদিগের 
অব্যবহিত পূর্বে যাহারা নিজদিগের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে তাহারা ৷ 
ইহাদিগের জন্য রহিয়াছে মর্মভুদ শাস্তি ।” 

যাহারা অব্যবহিত পূর্বে কৃতকর্মের শাস্তি ভোগ করিয়াছে মুজাহিদ, সুদ্দী ও মুকাতিল 
ইব্‌ন হায়য়ান (র)-এর মতে উহারা হইল বদরের যুদ্ধে নিহত কাফিরগণ । ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ঃ বনু কায়নুকার ইয়াহুদী সম্প্রদায়। ইব্‌ন আব্বাস (রা)-এর মতটিই 
সর্বাধিক সঠিক বলিয়া মনে হয়। কারণ বনু নাধীরের ঘটনার অব্যবহিত পূর্বে রাসূলুল্লাহ্‌ 
(সা) বনু কায়নুকার ইয়াহুদীদেরকেই দেশান্তর করিয়াছিলেন । 
1251০901858 তে -চচহ ০1০8 055 %১০০০৯॥ 05০4 

০1111521112 082 

অর্থাৎ মুনাফিকদের সাহায্যের প্রতিশ্রুতিতে প্রতারিত হওয়ার ব্যাপারে ইয়াহুদীদের 
উপমা হইল শয়তানের ন্যায় যে, শয়তান মানুষকে বলিল, কুফরী কর। ফলে যখন সে 
কুফরী করিয়া বসিল তখন শয়তান বলিল, তোমার সহিত আমার কোন সম্পর্ক নাই। 
আমি জগতসমূহের প্রতিপালক আন্নাহ্‌কে ভয় করি । 

ইব্‌ন জারীর (র) ..... আব্দুল্লাহ্‌ ইব্‌ন নাহীক (র) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ্‌ ইব্‌ন নাহীক রে) বলেন, আমি হযরত আলী (রা)-কে বলিতে শুনিয়াছি যে, 
বনী ইসরাঈলের এক আবেদ দীর্ঘ ষাট বছর যাবত আল্লাহ্‌র ইবাদতে মগ্ন ছিল। শয়তান 
বহু চেষ্টা করিয়াও তাহাকে বিভ্রান্ত করিতে পারে নাই। অবশেষে একদিন শয়তান এক 
মহিলার উপর নিজের প্রভাব ফেলে এইভাব সৃষ্টি করে যেন তাহাকে জিন আছর 
করিয়াছে । আর মহিলার ভাইদেরকে বুদ্ধি দেয় যে, তোমাদের বোনের চিকিৎসা করিতে 
হইলে অমুক আবেদের নিকট লইয়া যাও, তাহারা মহিলাটিকে আবেদের নিকট লইয়া 
যায় এবং আবেদ তাহাকে নিজের কাছে রাখিয়া সরলমনে তাহার চিকিৎসা করিতে 
থাকে। ধীরে ধীরে শয়তান তাহার মনে কুমন্ত্রণা দিতে থাকে । অবশেষে একদিন আবেদ 
মহিলার সহিত কুকর্ম করিয়া বসে। ফলে মহিলা অন্তঃসত্ত্বা হইয়া পড়ে। এইবার 
আবেদকে বিপদ হইতে উদ্ধার করিবার জন্য মহিলাকে হত্যা করিবার পরামর্শ দেয়। 
আবেদ মহিলাটিকে হত্যা করিয়া ফেলে । এইবার শয়তান একদিকে মহিলার ভাইদের 
কানে এই হত্যার সংবাদ জানাইয়া দেয়, অপরদিকে আবেদকে বলে যে, মহিলার 
ভাইয়েরা আসিতেছে । এইবার তোমার মান আর জান দুই-ই শেষ হইয়া যাইবে । তবে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাশ্র ৪৩ 


আবেদ শয়তানকে সিজদা করে । সিজদা শেষে শয়তান বলিয়া উঠে যে, তোমার সহিত 

আমার কোন সম্পর্ক নাই। আমি জগতসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। 
এরপর আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

(3৮১ 4১১-০১ ১০০৮১ ০০ এ৪ ৮৮৪৮ 0০৮৮5 9৫৪ 
অর্থাৎ কুফরী করিবার জন্য উস্কানী দেয় আর যাহারা কুফরী করে জাহান্নামের 

অগ্নিই হইল উভয়ের পরিণাম ৷ সেথায় তাহারা চিরকাল থাকিবে । আর ইহাই হইল 

প্রত্যেক জালিমের শাস্তির পরিণাম। 


পু১2৫৫৫০:52 22215 26 28৮5 NAAN 
২১৪ ৩5৪5৫. 99০ 2892 20011521151 ৩১০) গু (১/) 


ARE CALA 
ক 


তি তপু পাত ৫1 ৮ ৫81 
0s) 3G A> Wl UL UN 

2 we 5 23/722 2 ১৫৫ ৫৭ ৫১৮৫২ SLAY 
৮০ এ, ৮০4০1562015 এতুর্ভিত নত? (৭) 


22 তপ্ত 2104৫ লু ৫5৫ 
luo 


+-১ 2৫2 ifs I Ni I Lif GSS (Y.) 


১৮. হেমু'মনিগণ! আল্লাহ্‌কে ভয় কর, প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামীকালের 
জন্য সে কী অগ্রিম পাঠাইয়াছে। আর আল্লাহ্‌কে ভয় কর, তোমরা যাহা কর আল্লাহ্‌ 
সে সম্পর্কে অবহিত । 

১৯. আর তাহাদিগের মত হইও না, যাহারা আল্লাহ্‌কে বিস্মৃত হইয়াছে, ফলে 
আল্লাহ্‌ উহাদিগকে আত্মবিস্থৃত করিয়াছেন। উহারাই তো পাপাচারী । 

২০. জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নহে। 
জান্নাতবাসীরাই সফলকাম । 

তাফসীর ঃ ইমাম আহমদ (র) ..... ইব্‌ন জারীর (র) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন জারীর (র) বলেন, আমরা একদিন দ্িপ্রহরের সময় রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে 
বসিয়াছিলাম। ইত্যবসরে কতিপয় লোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হয়। 
তাহাদিগের পায়ে জুতা নাই, গায়ে শুধু একটি করিয়া চাদর জড়ানো আর গলায় 


www.quraneralo.com 


Contents 


88 তাফসীরে ইব্‌ন কাছীর 


তরবারী ঝুলানো । প্রায় সকলেই তাহারা মুযার গোত্রের লোক । উহাদিগের ক্ষুধার্ত মলিন 
চেহারা দেখিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর চেহারা বিবর্ণ হইয়া গেল। এরপর রাসূলুল্লাহ্‌ (সা) 
ঘরে প্রবেশ করিয়া বাহির হইয়া আসিলেন এবং হযরত বিলাল (রা)-কে আযান দিতে 
বলিলেন। আযান শেষে ইকামত হইল এরপর নামাযের জামায়াত হইল। নামায শেষে 
রাসূলুল্লাহ্‌ (সো) প্রথমে এই আয়াতটি পাঠ করিলেন। তাহার পর সূরা হাশরের 
আলোচ্য আয়াত EAT 11119551314 02301 1575 পাঠ 
করিয়া সকলকে দান করিবার জন্য উদ্বুদ্ধ করেন। এমনকি বলিলেন যে, আল্লাহ্‌র সন্তুষ্ট 
অর্জনের জন্য তোমরা এক টুকরা খেজুর হইলেও দান কর। খুতবা শেষে এক আনসারী 
কাধে করিয়া এক থলিয়া খাদ্য আনিয়া হাযির করেন। তাহার পর একে একে প্রত্যেকেই 
সাধ্য পরিমাণ দান করিতে শুরু করে। দেখিতে দেখিতে খাদ্য ও কাপড় চোপড়ের 
দুইটি স্তূপ হইয়া গেল। দেখিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর চেহারা উজ্জ্বল হইয়া গেল। 
অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ যে কেহ একটি ভালো কাজের নিয়ম চালু করিবে 
তাহার দেখাদেখি যাহারা সেই ভালো কাজ করিবে সে নিজের এবং অন্যান্য সকলের 
সওয়াব লাভ করিবে । কিন্তু ইহাতে অন্যদের সওয়াব কমিয়া যাইবে না। আর যে কেহ 
একটি মন্দ কাজের নিয়ম চালু করিবে তাহার দেখাদেখি পরবর্তী যাহারা এই কাজ 
করিবে, সে এবং অন্য সকলের গুনাহের ভাগী হইবে । ইহাতে অন্যদের গুনাহ হাস 
পাইবে না। 

আল্লাহ্‌ তা'আলা বলেন £ 51111651195 210 ৮311 ef অর্থাৎ হে 
ঈমানদারগণ! আল্লাহ্‌ তা'আলা ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ 
দিয়াছেন। আল্লাহ্‌র যে কোন হুকুম পালন করা এবং যে কোন নিষিদ্ধ কাজ হইতে 
বাচিয়া থাকাকে তাকওয়া বলা হয়। 

৬২] ০৭৪ (%.. ১০555 "প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামী কালের 
জন্য সে কি অগ্রিম পাঠাইয়াছে।” অর্থাৎ তোমাদিগ হইতে হিসাব গ্রহণের পূর্বে তোমরা 
নিজেরাই নিজেদিগের হিসাব লও আর ভাবিয়া দেখ যে, নিজেদের মুক্তির লক্ষ্যে 
77787 


০৪০০০ 


কর (ইহা বিজয় রী আনি রাখ হে, অ SY RNC NE 
কর্মকাণ্ড ও অবস্থা সম্পর্কে সম্যক অবগত । ছোট-বড়, গোপন-প্রকাশ্য কোন কিছুই 
তাহার দৃষ্টির বাহিরে নহে। 


ei SU 510 155545 অর্থাৎ তোমরা আল্লাহ্‌কে 
ভুলিয়া যাইও না। অন্যথায় কিয়ামতের দিবসে যে আমলে সালিহ তোমাদিগের উপকারে 


www.quraneralo.com 


Contents 


সূরা হাশর 8৫ 


আসিবে উহার কথা আমাদিগকে ভুলাইয়া দেওয়া হইবে । অর্থাৎ তোমাদিগের নেক 
আমল করিবার তৌফিক হইবে না। : 

তাই আল্লাহ্‌ তা'আলা বলেন £ ১৮5... ১117৯ 411 দারা 
কথা ভুলিয়া যায় উহারা ফাসিক তথা আল্লাহ্‌র নাফরমান এবং কিয়ামতের দিন 
777 


প৩ ৩ পল 


TEC? 
অর্থাৎ হে ঈমানদারগণ! তোমাদিগের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন 
তোমাদিগকে আল্লাহ্র যিক্র হইতে বমুখ না রাখে। যে এমন করিবে সে ক্ষতিগ্রস্ত 
হইবে। 
হযরত আবূ বকর (রা) এক খুতবায় বলেন £ তোমরা কি জান যে, তোমরা 
আনুগত্যে জীবন অতিবাহিত করা। আল্লাহ্‌র অনুগ্রহ ব্যতীত বাহুবলে কেহ এই লক্ষ্য 
অর্জন করিতে পারে না। যাহারা নিজেদের জীবন আল্লাহ্‌র নাফরমানীতে অতিবাহিত 
করে তোমরা তাহাদের ন্যায় হইও না। চিন্তা করিয়া দেখ, তোমাদিগের পরিচিতজনরা 
আজ কোথায়? কোথায় সেই ক্ষমতাধর রাজা-বাদশাহরা যাহারা বড় বড় শহর নগর 
নির্মাণ করিয়াছে এবং সুরক্ষিত দুর্গ তৈয়ার করিয়াছিল? সকলেই তো আজ এক স্তূপ 
মাটির নীচে পড়িয়া আছে। ইহা আল্লাহ্‌র কিতাব । এই নূর হইতে তোমরা আলো গ্রহণ 
কর এবং ইহার ঘটনাবলী হইতে শিক্ষা গ্রহণ কর। দেখ, আল্লাহ্‌ তা'আলা হযরত 
যাকারিয়া (আ) এবং তাহার পরিবারবর্ণের প্রশংসা করিয়া বলিতেছেন ৪ 


[১119১059 Be EP (১৬০১১ oly ০৯ ০৬০১৪ Sl 

অর্থাৎ তাহারা নেক কাজে অগ্রণী ছিল এবং আশা ও ভয়ের সহিত আমার নিকট 
দু'আ করিত । আর আমার সম্মুখে ছিল তাহারা ভীত অবনত । 

যে কথায় আল্লাহ্‌র সন্তুষ্টি উদ্দেশ্য নয়, উহাতে কোন কল্যাণ নাই । যে সম্পদ 
আল্লাহ্‌র পথে ব্যয়িত হয় না। উহাতে কোন মঙ্গল নাই । যাহার অজ্ঞতা সহনশীলতাকে 
হার মানায় তাহার জীবনে কোন কল্যাণ নাই এবং যে ব্যক্তি আল্লাহ্‌র ব্যাপারে নিন্দুকের 
পরোয়া করে তাহার জীবনেও কোন মঙ্গল নাই। 

২১৯11 ০৮৯9 EEE অর্থাৎ জাহান্নামী ও জান্নাতী 
আল্লাহ্‌র নিকট সমান নহে। 


www.quraneralo.com 


Contents 


৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

০) ১৮518112501 উ111৮৯৮2৯। 9201 ৮৯ তী 
হা এড হি পি ALS Hy Slagle 

অর্থাৎ পাপাচারীরা কি এই ধারণা করে যে, আমি তাহাদিগকে উহাদিগের ন্যায় 
করিব যাহারা ঈমান আনে ও সৎকাজ করে, তাহাদিগের জীবন মৃত্যু সমান হইবে? 
কতই না মন্দ উহাদিগের এহেন দাবী । 

অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 
১৩০০৯] laces উন ১21 rally ৮591১5০5203 

অর্থাৎ অন্ধ আর চক্ষুম্মান, ঈমানদার সৎকর্ম পরায়ণ আর পাপাচারীরা সমান নয়। 
তোমরা অল্পই উপদেশ গ্রহণ কর। 

সবশেষে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 3৮৭৮5 হি ০১০ অর্থাৎ 
থাকিবে । 

৩296 ৬১৬ HIE এ 0801৬ IHG (YY) 


৬ 


পে গর্ত ৫৫ 2 2 পর্ণ & 24 ALLE ৪ ৬) ০৮১৫৫ 
০০১৮৩০৪০১৫১ ৪:১5 ০৩০ ১5৮ hl 28৮ 


32,2 1/2 


৩৮৮ RBI ALBIN 4) 29) GH 208 (NY) 
02১৯9) 

৩৮৮1০) ০১৩৬ ৬০০5৭), ও 4928 (চা) 
০৩24৬49৩০১9 (খা LA 

SRS ৮৪০০ ASN 2৮ তো (02012 Cre) 
০918৯) 285 oN ৮০০ 2 


২১. যদি আমি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করিতাম তুমি দেখিতে উহা 
আল্লাহ্‌র ভয়ে বিনীত ও বিদীর্ণ হইয়া গিয়াছে । আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি 
মানুষের জন্য যাহাতে তাহারা চিন্তা করে। 


www.quraneralo.com 


Contents 


সূরা হাশ্র ৪৭ 


২২. তিনিই আল্লাহ্‌, তিনি ব্যতীত কোন ইলাহ নাই; তিনি অদৃশ্য ও দৃশ্যের 
পরিজ্ঞাতা; তিনি দয়াময়, পরম দয়ালু । 

২৩. তিনিই আল্লাহ্‌ তিনি ব্যতীত কোন ইলাহ নাই; তিনিই অধিপতি, তিনিই 
করে আল্লাহ্‌ তাহা হইতে পবিত্র, মহান। 

২৪. তিনিই আল্লাহ্‌ সৃজনকর্তা, উদ্ভাবন কর্তা, রূপদাতা, সকল উত্তম নাম 
তাহারই । আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে, সমস্তই তাহার পবিত্রতা ও 
মহিমা ঘোষণা করে । তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷ 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনের মহত শ্রেষ্ঠতৃ এবং সুউচ্চ মর্যাদার 
কথা উল্লেখ করিয়া বলিতেছেন ৪ 
না এ 
ঢু টর্চ 

“যদি আমি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করিতাম তুমি দেখিতে উহা 
আল্লাহ্‌র ভয়ে বিনীত বিদীর্ণ হইয়া গিয়াছে ।” 

অর্থাৎ পর্বতের ন্যায় শক্ত কঠিন সদৃঢ় এবং সুউচ্চ পদার্থের উপর যদি আমি এই 
কুরআন অবতীর্ণ করিতাম আর পর্বত এই কুরআন বুঝিয়া ইহার উপলব্ধি করিতে 
পারিত, তাহা হইলে পর্বত আল্লাহ্‌র ভয়ে ভীত হইয়া ভাঙ্গিয়া চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইত। 
পক্ষান্তরে হে মানুষ! পর্বতের তুলনায় তোমরা বহু গুণে দুর্বল ও ছোট । সুতরাং 
কুরআনের উপলব্ধি করা সত্তেও আল্লাহ্র ভয়ে তোমাদিগের অন্তর ভীত ও বিগলিত না 
হওয়া কিভাবে শোভা পায় ? 


Ls eld li ২০০০০ ULI UL, অর্থাৎ, এই সব দৃষ্টান্ত 
আমি এইজন্য উপস্থাপন করিতেছি যাহাতে মানুষ চিন্তা করে। 

মুতাওয়াতির হাদীসে আছে যে, মিম্বর তৈরির পূর্বে রাসূলুল্লাহ্‌ (সা) একটি খর্জুর 
বৃক্ষের খুঁটির সহিত ঠেস দিয়া জুমুআর খুতবা পাঠ করিতেন। মিন্বর নির্মাণের পর 
খুঁটিটি একটু সরাইয়া রাখা হয়। সর্বপ্রথম যেদিন খুঁটির পরিবর্তে রাসূলুল্লাহ্‌ (সা) মিষ্বরে 
দাড়াইয়া খুতবা দিতে লাগিলেন তো খুঁটিটি ছোট শিশুর ন্যায় ফুঁফাইয়া কাদিতে আরম্ভ 
করে। ইমাম হাসান বসরী (র) এই হাদীসটি বর্ণনা করিয়া বলিলেন “হে মানুষ! এই 
নিষ্প্রাণ খর্জুর খুঁটির অপেক্ষা রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি তোমাদিগের বেশী ভালোবাসা 
থাকা উচিত ৷’ দ্ধপ আলোচ্য আয়াতেও এই কথাই বলা হইয়াছে যে, নির্জীব পর্বতই 
যখন আল্লাহ্‌র কালাম শুনিয়া বুঝিতে পারিলে আল্লাহ্‌র ভয়ে ভীত ও চূর্ণ-বিচূর্ণ হইয়া 
যাইত, তাহা হইলে তোমরা কুরআন শ্রবণ কর ও উহার মর্ম বুঝিতে পার। তোমাদিগের 
অবস্থা কেমন হওয়া উচিত একটু ভাবিয়া দেখ। 


www.quraneralo.com 


Contents 


৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
2১125505277 7221 25525518015 81511 
অর্থাৎ আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ্‌ নাই। তিনি ব্যতীত কোন প্রতিপালক নাই। তিনি 
ব্যতীত কাহারো ইবাদত করা বৈধ নহে । আমরা যাহা চর্ম চক্ষে দেখি আর যাহা দেখি 
না তিনি তাহার সব কিছু সম্পর্কে অবগত । আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা আছে কোন 
কিছুই তাহার জানার বাহিরে নহে। এমনকি ঘোর অন্ধকারে লুক্কায়িত অণু-পরমাণু 
সম্পর্কেও তিনি সম্যক জ্ঞান রাখেন । তিনি রাহমান, তিনি রাহীম ৷ 
অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা দয়া সৃষ্টির সব কিছুর মধ্যে বি্ৃত ও পরিবযপ্-- সকলের 
প্রতিই তিনি দয়ালু। 
অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ (৮১৫৫ ০৪১-১১১ আমার 
দয়া সর্বত্র বিস্তৃত । 
আরেক আয়াতে বলেন ঃ ৮১৮14895782 ৪ তোমাদিগের 
প্রতিপালক নিজের উপর দয়া প্রদর্শন অনিবার্য করিয়া লইয়াছেন। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
১ ভি Iota al 15581) এ] TESS TEE 5১1 2411 ৮৯ 
SEE il 
তিনি আল্লাহ্‌, তিনি ব্যতীত কোন ইলাহ নাই । তিনিই অধিপতি, তিনিই পবিত্ৰ, 


প্রবল, তিনিই অতীব মহিমান্বিত 

২1 অর্থ সবকিছুর অধিপতি সর্ববিষয়ে যাহার একচ্ছত্র কর্তৃত্ব, যাহার কোন 
কাজে বাধা প্রদান করার মত কেহ নাই। 

+,% ওহাব ইব্‌ন মুনাব্বিহ (র) বলেন, “১. অর্থ পবিত্র। মুজাহিদ ও 
কাতাদা (র) বলেন ৪ মুবারক তথা বরকতময় । 

১০7 যাবতীয় দোষ-ত্রটি হইতে নিরাপদ ও মুক্ত। 

১১, হিনি কাহারো উপর জুলুম করার প্রবণতা হইতে নিরাপত্তা দান করেন। 
যাহ্হাক (র) ইব্‌ন আব্বাস রো) হইতে এই অর্থ বর্ণনা করেন। নিরাপত্তা বিধায়ক। 
ইব্‌ন যায়েদ (র) বলেন ধন রাড হয যাদের হুর 
সত্যয়নকারী। . 


www.quraneralo.com 


Contents 


সূরা হাশূর 8৯ 


EES - ইব্‌ন আব্বাস (রা) সহ অনেকে বলেন ৪ ১.4% অর্থ আল্লাহ্‌ 
মানুষের প্রতিটি কর্মকাণ্ডের উপর সতর্ক দৃষ্টি রাখেন। যেমন- আল্লাহ্‌ বলেন ৪ ৪১০21 
০০5৪ অর্থাৎ আল্লাহ্‌ সর্ববিষয়ে দ্ৰষ্টা । অন্য আয়াতে বলেন ঃ ডিন 
১৮১১, ১," 5 অর্থাৎ মানুষ যাহা করে আল্লাহ সে সব কিছু প্রত্যক্ষ করেন। 

১০ _ প্রবল যিনি সব কিছুর উপর বিজয়ী । '১৫-11 পরাক্রমশালী । ১৫2, | 
গৌরবাৰিত ও মহিমান্বিত ৷ 

সহীহ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ মহত্‌ আমার ইযার আর অহংকার 
আমার চাদর। যে কেহ আমার এই দুইটির কোন একটি লইয়া টানাটানি করিবে আমি 
তাহাকে শাস্তি প্রদান করিব । 


ইব্‌ন জারীর (র) বলেন £ ১. অর্থ, যিনি সৃষ্টির সর্ববিষয়ে নিয়ন্ত্রণ ও সংশোধন 
করেন। 

এরপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ ৮৮,৯১ ৮.০ 4111 ১৮১ “উহারা 
যাহাকে শরীক স্থির করে আল্লাহ্‌ উহা হইতে পবিত্র মহান ।” 

‘ais 10911 21115 “তিনিই আল্লাহ্‌ সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, 
রূপদাতা ৷” ূ 

‘51% অর্থ-পরিকল্পনা করা ও নির্ধারণ করা আর ৮৮? অর্থ পরিকল্পনাকে 
নাই। আল্লাহই একমাত্র সত্বা যিনি যাহা ইচ্ছা পরিকল্পনা ও নির্ধারণ করিতে পারেন। 
আর পুংখানুপুংখরূপে উহা বাস্তবায়িত করিতে পারেন । ',; = অর্থ রূপদাতা । অর্থাৎ 
আল্লাহ্‌ তা‘আলা যখন যাহা সৃষ্টি করিতে চাহেন তিন বলেন, ‘হও’ আল্লাহ্‌র ইচ্ছানুযায়ী 
তাহার নির্ধারিত রূপে ও গুণে উহা হইয়া যায়। ইহার কোনই ব্যতিক্রম ঘটে না। 

যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ ১ ০০১০ ৪০১০ ডো শও 
অর্থাৎ যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করিয়াছেন। 

১:০৯) 2৮০51 41 “সকল উত্তম নাম তীহারই ৷” 

বুখারী, মুসলিম শরীফে আছে যে, হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ আল্লাহ্র নিরানব্বই নাম আছেন যে ব্যক্তি সেইগুলি 
অনুধাবন করিবে ও মুখস্ত রাখিবে সে জান্নাতে প্রবেশ করিবে। তিনি বেজোড় এবং 
বেজোড়কে ভালোবাসেন । 
ইবনে কাছীর ১১তম খণ্-৭ 


Wwww.quraneralo.com * 


Contents 


৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 
রা 


Ed oe 2 


i - Li Ll, ১৯৮1- চি? i 
NAL od 


11772151711 টিকা ৪11-08511 
RA REE ০], ei Jali. di. ৮৪/১11- Li. 


৯০452 চা পা ০ 


৪১৯7১5818১৯ ll - i. ৪৬৮১ ৩৮৮11 
2 


#02, 


- ১৫1 ১১415 এশা 98821 sll. —l- | 
sl ৮১1 ll. dl: a Ee SEU 


-১৯1511 Cl lt le dled dle dl 


-০৮৮- ath Ai. 15. হা ili AEs Lali 
LI BI ESE AS EEE I 
os 1. ত ১111 ৮৭ রর 7.1 ৪.9. 11-71-8819 এ ৰ 1132. র 1৭1 


2 “os #8 “os soos 8B Lod so Ls gi EE 2 Ls OO 0 
Sl lll LC LAL sad 


৯1 ১2১৮1 ১৯5 অৰ্থাৎ আল্লাহ তা'আলা পরাক্রমশালী এবং জগত 
পরিচালনা ও বিধান প্রণয়নে প্রজ্ঞাময় । 

ইমাম আহমদ রে) :.... নানান রে 
মা'কাল ইব্‌ন ইয়াসার (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন $ যে ব্যক্তি সকালে 
তিনবার :-৯৮]। ১১০11 ১০৮11 ৮5৮51141115 ৮5 পড়িয়া সূরা 
হাশরের শেষ তিন আয়াত পাঠ করিবে আল্লাহ্র নির্দেশে সত্তর হাজার ফিরিশৃতা সন্ধ্যা 
পর্যন্ত তাহার জন্য দু'আ করিতে থাকিবে আর সন্ধ্যায় পাঠ করিলে একই ফযীলত লাভ 
করিবে । যদি এ দিনে বা রাতে মৃত্যু হয় তবে সে শহিদী দরজা হাসিল করিবে। 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা মসুম্তভাহিলা 


১৩ আয়াত, ২ রুকু, মাদানী 


pnp 


OHS 3 LG G5 GGG SG GIG OY 
584 ৬৫2. ৯5 ff HARARE 1A SL EL 
|| ৬৯ 
০৯১) OF ASE ৫2 BE 358 ৩১5১১০৬ >} 
১১১১৩ ৯. ১ পার্ট ১5 2£ 5 2৫ ১৫১৭ 
252 ১১৯ Nat Ld ১৩ ss 
রা পি নি রণ ১2 % 8:৫0 


০ ৬ ক] ঠা পাতি 


ভা 353১১0 ১3৩ ১৪৪ 
০০৯০76246 এ 
রি 5 ৬৯ ৫৫) Ee রা ০ ৮0184 ১ 2৪৩) 


উপ fp 


© 2025128 বেশ td 
থা 2195555৮০05 ১৫১৮1 
i STAID টি TASES OY 


০৮: 055 
১. হে মুমিনগণ! আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না, 
লিনা উস হিতে হা ভারে নিকট রে 
আসিয়াছে তাহা প্রত্যাখ্যান করিয়াছে, রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কৃত 
করিয়াছে এই কারণে যে, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে বিশ্বাস কর। 
যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশ্যে বহির্গত 


Wwww.quraneralo.com 


Contents 


৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইয়া থাক, তবে কেন তোমরা উহাদের সহিত গোপনে বন্ধুত্ব করিতেছ? তোমরা 
যাহা গোপন কর এবং তোমরা যাহা প্রকাশ কর, তাহা আমি সম্যক অবগত । 
তোমাদের মধ্যে যে কেহ ইহা করে সে তো বিচ্যুত হয় সরল পথ হইতে । 

২. তোমাদিগকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু এবং হস্ত ও 
রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করিবে এবং চাহিবে যে, তোমরাও কুফরী কর। 

৩. তোমাদের আত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কিয়ামতের দিন কোন কাজে 
' আসিবে না। আল্লাহ্‌ তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন; তোমরা যাহা কর 
তিনি তাহা দেখেন । 


তাফসীর ঃ এই সূরার শুরুভাগ হাতিব ইব্‌ন আবূ বলতাআ (রা)-এর ঘটনার 
পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হইয়াছে । ঘটনার বিবরণ নিম্নরূপ ৪ | 

হাতিব (রা) হিজরতকারীদের একজন এবং বদর যোদ্ধাদেরও অন্যতম । তিনি 
গোত্রীয়ভাবে কুরাইশী ছিলেন না বর? হযরত উসমান (রা)-এর হলীফ বা অঙ্গীকারাবদ্ধ 
ছিলেন। মক্কায় তাহার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি রহিয়া গিয়াছিল। যখন মক্কার 
কাফিরগণ হুদায়বিয়ার সন্ধিচুক্তি ভঙ্গ করিয়াছিল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা বিজয়ের 
সংকল্প নিয়াছিলেন। এরপর মক্কার কাফিরদের বিরুদ্ধে মুসলমানদিগকে যুদ্ধের প্রস্তুতির 
জন্য আদেশ করিলেন এবং তিনি দু'আ করিয়াছিলেন, “হে আল্লাহ্‌! আমাদের এই 
খবরকে তুমি তাহাদের নিকট গোপন রাখিও।” 

হাতিব (রা) এই আকাঙ্ক্ষা করিয়া পত্র লিখিয়া কুরাইশ গোত্রের এক মহিলাকে 
মক্কায় প্রেরণ করিলেন যেন তিনি তাহাদিগকে জানাইয়া দিতে পারেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) তাহাদের বিরুদ্ধে জিহাদের সংকল্প করিয়াছেন। ফলে তিনি তাহাদের নিকট আস্থা 
অর্জন করিবেন। 

এইদিকে আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ সো)-কে ওহীর মাধ্যমে ব্যাপারটি জানাইয়া 
দিলেন। সুতরাং তিনি উক্ত মহিলার পশ্চাদ্ধাবন করিবার জন্য লোক প্রেরণ করিলেন এবং 
মহিলার নিকট হইতে পত্রটি উদ্ধার করিলেন। এই ঘটনা সঠিক হওয়ার ব্যাপারে বুখারী 
ও মুসলিম শরীফে বর্ণনা রহিয়াছে। 

আহমদ ইব্‌ন হাম্বল রে) .... হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে জুবায়ের ইব্‌ন আওয়াম ও মিকদাদ (রা)-কে প্রেরণ করিলেন 
এবং তিনি বলিলেন যে, তোমরা ম:হলাটির পশ্চাদ্ধাবন কর, মহিলাটিকে তোমরা 
“রওজায়ে খাক” নামক স্থানে উটের পিঠে বসা অবস্থায় পাইবে । তাহার নিকট একটি 
পত্র আছে, পত্রটি উদ্ধার করিবে । হযরত আলী (রা) বলেন £ আমরা উষ্টর চালাইয়া 
দ্রুতগতিতে মহিলাটির পশ্চাদ্ধাবন করিলাম । রওজায়ে খাকে তাহাকে পাইলাম এবং 
_ বলিলাম, পত্রটি বাহির করিয়া দাও। মহিলাটি বলিল- আমার নিকট পত্র নাই। আমরা 
বলিলাম, হয় পত্র বাহির করিয়া দাও, না হয় তোমাকে আমরা বিবস্ত্র করিয়া ফেলিব। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুম্তাহিনা ৫৩ 


পরিশেষে মহিলাটি তাহার চুলের খোপা হইতে পত্রটি বাহির করিয়া দিল । আমরা পত্রটি 
লইয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হইলাম । পত্রটির সারাংশ ছিল হাতিব (রা) 
মক্কার কাফিরদিগকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর অভিযান সম্পর্কে অবহিত করিতে চায়। 
এরপর রাসূলুল্লাহ্‌ সো) হাতিব (রা)-কে বলিলেন, হে হাতিব! এই কাজ করিতে তুমি 
কেন উদ্বুদ্ধ হইয়াছ? হাতিব (রা) আরয করিলেন, আমি গোত্রীয়ভাবে কুরাইশী নই বরং 
গোপনীয়ভাবে বসবাসকারীদের একজন । প্রত্যেক মুহাজিরের আপন লোক মক্কায় 
রহিয়াছে । তাহারা তাহাদের আত্মীয়-স্বজনকে হিফাজত করে । আমি ঈমানকে গোপন 
রাখিয়া, ঈমান হইতে দূরে সরিয়া বা পাপাচারীকে পছন্দ করিয়া এই কাজ করি নাই। 
বরং কাফিরদের নিকট এই সংবাদ পৌছাইয়া একটু আস্থা লাভ করিতে পারিলে, 
তাহাদের জুলুম-নির্যাতন হইতে আমার গোত্রীয় লোকেরা হিফাজতে থাকিবে । 

রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন £ হাতিব সত্য বলিয়াছে। এই দিকে হযরত উমর (রা) 
অগ্নিশর্মা হইয়া বলিলেন, “আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়াইয়া 
দিব ।' হযরত (সা) বলিলেন, হে উমর! তোমার কি জানা নাই যে, আল্লাহ্‌ তা'আলা 
বদর যোদ্ধাদিগকে সাধারণ ক্ষমা ঘোষণা করিয়াছেন। আর হাতিব তো বদর যোদ্ধাদের 
অন্যতম । মুহাদ্দেসীনগণের বিরাট একটি দল অনুরূপ বর্ণনা করিয়াছেন । তবে ইব্‌ন 
মাজাহ্‌ শরীফে সুফিয়ান ইব্‌ন উয়ায়নার ভিন্ন সূত্রে উহার বর্ণনা রহিয়াছে । 

ইমাম বুখারী রে) তাহার সংকলনে “মাগাজী” অধ্যায়ে আরও বৃদ্ধি সহকারে উহা 
উদ্ধৃত করিয়াছেন । উক্ত ঘটনার প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা অবতীর্ণ করিয়াছেন ৪ 

210 55105554555 5551058 

ইমাম বুখারী (র) তফসীর অধ্যায়ে বলেন ৪ উক্ত ঘটনার প্রেক্ষিতে এই সুরা 
অবতীর্ণ হইয়াছে । তবে এই উদ্ধৃতিটি আমরের সূত্রে না উমরের সূত্রে সেই ব্যাপারে 
তিনি নিশ্চিত নহেন। তিনি বলেন £ আলী ইব্‌ন মদীনী রে)-কে জিজ্ঞাসা করা 
হইয়াছিল যে, এই ঘটনার প্রেক্ষিতে কি এই সূরা অবতীর্ণ হইয়াছে? আলী ইব্‌ন মদীনী 
বলেন £ আমি ইহা উমর (রা) হইতে এমনভাবে মুখস্ত করিয়াছি যে, একটি অক্ষর পর্যন্ত 
ভুলিয়া যাই নাই। তবে আমি আর কাহাকেও ইহা মুখস্ত করিতে দেখি নাই । 

ইমাম বুখারী ও মুসলিম (র) .... হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 
হযরত আলী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) আমাকে, আবূ মারসাদ ও জুবায়ের ইব্‌ন 
আওয়াম (রা)-কে অশ্বারোহী অবস্থায় প্রেরণ করিলেন এবং তিনি বলিয়া দিলেন যে, উক্ত 
মহিলার পশ্চাদ্ধাবন করিবে, তাহাকে তোমরা রওজায়ে খাকে পাইবে, মহিলাটির নিকট 
হাতিব ইব্‌ন আবূ বলতা“আর লিখিত মক্কার কাফিরগণের প্রতি একটি পত্র রহিয়াছে। 
পত্রটি উক্ত মহিলা হইতে উদ্ধার করিবে । আমরা মহিলাটিকে সেস্থানে পাইলাম, 
যেস্থানের কথা রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছিলেন। আমরা তাহাকে বলিলাম ঃ পত্রটি 
কোথায়? মহিলাটি বলিল ৪ আমার নিকট কোন পত্র নাই। এরপর আমরা তাহার উষ্ট্রকে 
বসাইয়া অনুসন্ধান করিয়াও পত্র পাইলাম না। 


www.quraneralo.com 


Contents 


৫৪ তাফসীরে ইবৃন কাছীর 


আমরা বলিলাম ঃ রাসূলুল্লাহ্‌ সো) তো ভুল করিতে পারেন না, হয় তুমি পত্র বাহির 
করিয়া দাও, না হয় আমরা তোমাকে বিবস্ত্র করিয়া ফেলিব। 

মহিলাটি গত্যন্তর না দেখিয়া পরিধেয় বন্ত্রে আবৃত অবস্থায় কোমর হইতে পত্রটি 
বাহির করিয়া দিল। পরিশেষে আমরা পত্রটি লইয়া হযরতের দরবারে উপস্থিত হইলাম। 

হযরত উমর রো) বলিলেন £ ইয়া রাসূলাল্লাহ! আমাকে অনুমতি দিন। সে তো 
আল্লাহ্‌, আল্লাহর রাসুল ও সকল মুসলমানের সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছে। আমি 
তাহার গর্দান উড়াইয়া দিব। | 

রাসূলুল্লাহ্‌ (সা) হাতিব (রা)-কে জিজ্ঞাসা করিলেন, তুমি এই কাজে কেন উদ্বুদ্ধ 
হইয়াছ? হাতিব (রা) আরয করিলেন। ইয়া রাসূলাল্লাহ্‌! Ea 
রাসূলের প্রতি ঈমান আনয়নকারী মু'মিন। আমি এই আশা করিয়াছিলাম যে, যদি 
মক্কাবাসীর নিকট একটু আস্থা অর্জন করিতে পারি, তাহলে আমার গোত্র ও সম্পদ 
হইতে মুসিবত দূরীভূত হইয়া যাইবে। হযরত (সা) বলিলেন, সে সত্য বলিয়াছে। 
তোমরা তাহার প্রতি সর্দা-সর্বদা সুধারণা রাখিবে। 

এই দিকে উমর (রা) আবার বলিলেন, আমাকে অনুমিত দিন। আমি তাহার গর্দান 
উড়াইয়া দিব। কেননা, সে আল্লাহ্‌ ও তাহার রাসূল এবং সকল মু'মিনের সহিত 
বিশ্বাসঘাতকতা করিয়াছে । হযরত (সা) বলিলেন ৪ সে কি বদর যোদ্ধাদের অন্তর্ভুক্ত 
নহে? তিনি আরো বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আহলে বদর সম্পর্কে অবহিত আছেন 
এবং তিনি ঘোষণা করিয়া দিয়াছেন, “তোমরা যাহা ইচ্ছা করিতে পার, তোমাদের জন্য 
জান্নাতকে ওয়াজিব করিয়া দেওয়া হইল। অথবা আমি তোমাদিগকে ক্ষমা করিয়া 
দিলাম ৷’ 

হযরত উমর (রা) অশ্রুবিগলিত কণ্ঠে আরয করিলেন, “আল্লাহ্‌ ও তাহার রাসূল 
আসল সত্য সম্পর্কে জানেন।' ইহা বুখারী শরীফের বদর যুদ্ধ পরিচ্ছেদের মাগাজী 
অধ্যায়ের বর্ণনা । 

হযরত আলী (রা) হইতে ইহা ভিন্ন সূত্রেও বর্ণিত হইয়াছে। ইব্‌ন হাতিম (র) ..... 
আলী (রো) হইতে বর্ণনা করেন। আলী (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা অভিযান সংকল্পের সময় সাহাবাদিগকে একত্রিত করিলেন। 
উহার মধ্যে হাতিব ইব্‌ন আবূ বলতা“আ (রা)-ও উপস্থিত ছিলেন। আর জনগণের মধ্যে 
প্রচারিত হইয়া গিয়াছিল যে, তিনি খায়বার অভিযানের ইচ্ছা পোষণ করেন। আলী (রা) 
বলেন, অতঃপর হাতিব (রা) মক্কায় পত্র পাঠাইলেন যে, তিনি মক্কা অভিযানের প্রস্তুতি 
গ্রহণ করিয়াছেন। 

এইদিকে আল্লাহ্‌ তাআলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে ওহীর মাধ্যমে ঘটনাটি জানাইয়া 
দিলেন। আলী (রা) বলেন, এমতাবস্থায় রাসূলুল্লাহ্‌ সো) আমাকে ও আবু মারসাদকে 
উটে আরোহণ অবস্থায় পাঠাইলেন এবং তিনি ইহাও বলিয়া দিলেন যে, তোমরা 
রওজায়ে খাকে একটি মহিলার সাক্ষাৎ পাইবে । তাহার নিকট একটি পত্র আছে, পত্রটি 


www.quraneralo.com 


Contents 


সুরা মুমৃতাহিনা | ৫৫ 


উদ্ধার করবে । হযরত আলী (রা) বলেন £ আমরা মহিলাটিকে সেম্থানে পাইলাম 
যেস্থানের উল্লেখ রাসূলুল্লাহ্‌ (সা) করিয়াছিলেন । আমরা তাহাকে বলিলাম,পত্রটি বাহির 
করিয়া দাও! মহিলাটি বলিল, আমার নিকট পত্র নাই। এরপর আমরা তাহার সফর 
সামগ্ৰী নামাইয়া অনুসন্ধান করিবার পরেও পত্রটি পাইলাম না। আবু মারসাদ বলিলেন, 
তাহার নিকট পত্র নাই। হযরত আলী (রা) বলিলেন, রাসূলুল্লাহ (সা) কখনো ভুল 
বলিতে পারেন না এবং কাহাকে মিথ্যা প্রতিপন্নও করিতে পারেন না। আমরা তাহাকে 
আবার বলিলাম, হয় পত্রটি বাহির করিয়া দাও, না হয় তোমাকে অনাবৃত করিয়া 
ফেলিব। মহিলাটি বলিল, আপনারা কি মুসলমান নহেন, আপনারা কি আল্লাহ্‌কে ভয় 
করেন না। আমরা তাহাকে বলিলাম, হয় পত্র বাহির কর, না হয় তোমাকে বিবস্ত্র 
দিয়াছিল। হাবীব ইব্‌ন আবু ছাবিত রে) বলেন £ মহিলা পূর্ব হইতেই পত্র বাহির করিয়া 
দিয়াছিল। 3 

এরপর আমরা পত্র লইয়া হযরতের দরবারে উপস্থিত হইলাম এবং পত্রটি হাতিব 
(রা)-এর ছিল। এই দিকে উমর (রা) দীড়াইয়া আরয করিলেন £ ইয়া রাসূলাল্লাহ্‌! 
আমাকে অনুমতি দিন। আমি তাহার গর্দান উড়াইয়া দিব। সে আল্লাহ্‌ ও তাহার 
রাসূলের সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছে। হযরত (সা) বলিলেন, হাতিব কি বদর 
যোদ্ধাদের একজন নহে? সাহাবায়ে কিরাম বলিলেন, হ্যা, হযরত উমরও বলিলেন, হ্যা ৷ 
তবে সে তো চুক্তি ভঙ্গকারী এবং আপনার শক্রদিগকে আপনার বিরুদ্ধে সাহায্য 
করিয়াছে । হযরত (সা) বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আহলে বদর সম্পর্কে অবগত 
আছেন, এবং তাহাদিগকে তিনি ক্ষমা ঘোষণা করিয়াছেন এই বলিয়া যে, তাহারা যাহা 
(রা) অশ্রু বিগলিত কণ্ঠে বলিলেন, আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রাসূল সম্যক অবগত । এরপর 
রাসূলুল্লাহ্‌ (সা) হাতিবকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এই কাজ করিতে কেন 
উদ্বুদ্ধ হইয়াছ, হাতিব রো) আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কুরাইশ গোত্রের 
অধিবাসী । আমার ধন-সম্পদ, পরিবার-পরিজন সেথায় রহিয়া গিয়াছে। আর আমার 
স্বজন বলিতে সেথায় কেহ নাই। অথচ আপনার সকল সাহাবীর গোত্রীয় লোক সেথায় 
রহিয়াছে । যাহারা তাহাদের পরিবার-পরিজন, ধন-সম্পদ হিফাজত করিয়া থাকে । আমি 
যদি এই কাজ করিয়া তাহাদের নিকট একটু আস্থা লাভ করিতে পারি, তাহলে আমার 
সকলে সেথায় নিরাপদে থাকিতে পারিবে । 

ইয়া রাসূলাল্লাহ! আমি একজন মু'মিন। আমি আল্লাহ্‌ ও তাহার রাসূলকে বিশ্বাস 
করি। হযরত (সা) বলিলেন ঃ হাতিব সত্য বলিয়াছে। তোমরা সদা-সর্বদা তাহার প্রতি 
সুধারণাই করিবে । 

হাবীব ইব্‌ন আবূ ছাবিত (র) বলেন ঃ এরপর আল্লাহ্‌ তা'আলা এই ঘটনার 
প্রেক্ষিতে_ 5১,0 ৮৫555 595155319 02৮1 205 
এই আয়াতাংশ অবতীর্ণ করেন। | 


www.quraneralo.com 


Contents 


৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন জারীর (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইহা এঁতিহাসিকগণও বর্ণনা 
করিয়াছেন । এই প্রেক্ষিতে উরওয়া ইব্ন জুবায়ের (রা) ও অন্যান্য মুহাদ্দেসীনগণ হইতে 
মুহাম্মদ ইব্‌ন জাফর ইব্‌ন জুবায়ের ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার (র) বর্ণনা 
করেন যে, তিনি বলেন ৪ 

যখন রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা অভিযানের উদ্দেশ্যে জনসমাবেশ করিলেন, তখন হাতিব 
ইব্‌ন আবু বলতা“আ (রা) সংবাদ প্রদানের জন্য এই মর্মে একটি পত্র লিখিয়াছিলেন যে, 
তিনি মক্কা অভিযানের সংকল্প করিয়াছেন। তিনি পত্রটি মক্কার কাফিরদের নিকট একটি 
মহিলার মাধ্যমে প্রেরণ করিলেন । 

মুহাম্মদ ইব্‌ন জা'ফরের ধারণা, মহিলাটি যুযায়না বংশের এবং তিনি ব্যতীত 
সকলের ধারণা যে, মহিলাটির নাম “সারা”, বনী আব্দুল মুত্তালিবের দাসী । 

হাতিব (রো) পত্রটি কুরাইশদের নিকট পৌছাইবার জন্য উক্ত মহিলাকে নির্ধারিত 
করিয়াছিলেন । মহিলা পত্রটি তাহার মাথায় চুলের খোপার মধ্যে রাখিয়াছিল এবং খোঁপা 
হইতে বাহির করিয়া দিয়াছিল। এদিকে রাসূলুল্লাহ (সা) আসমান হইতে হাতিব 
(রা)-এর কার্যকলাপ সম্পর্কে অবহিত হইলেন। 

এরপর রাসূলুল্লাহ্‌ (সা) আলী ও জুবায়ের ইব্‌ন আওয়ামকে এই বলিয়া প্রেরণ 
করিলেন যে, তোমরা কুরাইশদের প্রতি হাতিব (রা)-এর লিখিত পত্র একটি মহিলার 
নিকট পাইবে । হাতিব তাহাদিগকে আমাদের কার্যসূচী সম্পর্কে সাবধান করাইতে চায়। 
তাহারা মহিলাটিকে হালীফায়ে বনী আহমদের নিকট পাইলেন। তাহারা হালীফায় 
না। 

হযরত আলী (রা) বলেন ৪ আমি শপথ করিয়া বলিতে পারি, রাসূলুল্লাহ্‌ (সা) 
কখনো ভুল বলিতে পারেন না এবং তিনি কাহাকেও মিথ্যা প্রতিপন্ন করিতে পারেন না, 
হয় তুমি পত্র বাহির করিয়া দাও, না হয় তোমাকে অনাবৃত করিয়া ফেলিব। মহিলাটি 
গুরুত্ব বুঝিয়া তাহার চুলের খোঁপা হইতে পত্রটি বাহির করিয়া হযরত আলী (রা)-এর 
হাতে সোপর্দ করিয়া দিল। তিনি পত্রটি লইয়া হযরতের দরবারে হাযির হইলেন। 
রাসূলুল্লাহ্‌ (সা) হাতিবকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন £ হে হাতিব! তুমি কেন পত্র 
রাসূলের প্রতি ঈমান আনিয়াছি, আমার ঈমানের মধ্যে কোন প্রকারের সন্দেহ আসে 
নাই, আমার ঈমান অটল । তবে আমি এমন এক ব্যক্তি যাহার মক্কায় স্বগোত্রীয় কোন 
নাই। . 

হযরত উমর (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অনুমতি দিন আমি তাহার 
গর্দান উড়াইয়া দিব । সে মুনাফিক হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হে উমর! 
তোমার কি জানা নাই? আল্লাহ্‌ তা'আলা বদরের দিন বদরীদিগকে সাধারণ ক্ষমা করিয়া 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুমৃতাহিনা ৫৭ 


দিয়াছেন এবং তিনি বলিয়াছেন, ‘তোমরা যাহা ইচ্ছা করিতে পার, আমি তোমাদিগকে 
ক্ষমা করিয়া দিলাম ।' এরপর হাতিবের এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা (৮: 
ভিত 952 রাত 1১১, ১১11এই আয়াতাংশ হইতে শেষ 
পর্যন্ত অবতীর্ণ করেন। মা'মার রে), উরওয়া (র) হইতে যুহ্রী রে) সূত্রেও অনুরূপ 
বর্ণনা করিয়াছেন । 

মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) বর্ণনা করিয়াছেন যে, উক্ত আয়াতগুলি হাতিব ইব্‌ন 
আবু বলতাআ (রা)-কে উপলক্ষ করিয়া অবতীর্ণ হইয়াছে। কেননা, তিনি বনী হাশেমের 
সারা নামক এক দাসীকে দশ দিরহামের বিনিময়ে মক্কার কাফিরগণের নিকট একটি পত্র 
প্রেরণ করিয়াছিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) মহিলাটির পশ্চাদ্ধাবনের লক্ষ্যে হযরত উমর ইবৃন 
খাত্তাব ও আলী ইব্‌ন আবূ তালিব (রা)-কে পাঠাইলেন। তাহারা মহিলাকে জুহ্‌ফা 
নামক স্থানে পাইলেন । ঘটনার অবশিষ্টাংশ পূর্বে বর্ণিত ঘটনার ন্যায় অনুরূপ উল্লেখ 
করিয়াছেন । 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, কাতাদা (র) প্রমুখ হইতে আওফী (র) বলেন ৪ 
আয়াতগুলি হাতিব ইব্‌ন আবু বলতা'আ (রা)-কে উপলক্ষ করিয়া অবতীর্ণ হইয়াছে। 


পি প০৩ SSE ৪ ০:০0) ০৪ ০: পুতাশ। 
-৯1৩০৫৭৮ ৮ 25/58 5555858/5885558 2৯55 উজ EE Isis 
A পি লি ্ 


অর্থাৎ যেই সকল মুশরিক ও কাফিরগণ আল্লাহ্‌, আল্লাহ্‌র রাসূল ও মুমিনদের 
সহিত যুদ্ধ করে, আল্লাহ্‌ তা'আলা এই আয়াতে তাহাদের সহিত লড়াই করা ও শত্রুতা 
পোষণ করাকে বৈধ বলিয়া ঘোষণা করিয়াছেন এবং তাহাদিগকে আল্লাহ্‌ তা'আলা 
অভিভাবক, বন্ধু ও দোস্তরূপে গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন ।.যেমন- আল্লাহ্‌ তা'আলা 
বলিয়াছেন 


00 তেও ৪৯০ 2154 aah এ 
০% ০ ক. 8:5 8৮৬. চা a RIE «সি 
-+০ 4১৩১০1674৯2 9 
আয়াতটি কঠিনতম ভীতি প্রদর্শন ও হুশিয়ারী স্বরূপ । আল্লাহ্‌ তা'আলা আরও বলেন ঃ 


৮৮ 
প্‌ 9. ০ এ ০:5০ 5৮ 5 ০5 22. ৬ EE esd “2 
EES Ul ERENT 193 ৯০] 2 1১১৯১ Isl ১১2১4) ৮6213 


অর্থাৎ হে মুমিনগণ! তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে, তাহাদের 
মধ্যে যাহারা তোমাদের দীনকে হাসি-তামাশা ও ক্রীড়ার বস্তু মনে করে, আল্লাহ্‌কে 
ছাড়িয়া তাহাদিগকে ও কাফিরদিগকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ্‌ আরও 
বলেন £ 
5 & co #0 ০৪ AE 155: - 0 £ PEE EEE EN EX ot 
Esai ০35 ৮৮০ est AAS ly Il ul (ESAS EE 
Ch ৪০১৭০] সিএ 0 5০ 
ইবনে কাছীর ১১তম খণ্ড_৮ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৮ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ হে মু'মিনগণ! তোমরা মুমিনগণ ব্যতীত কাফিরদিগকে সাহায্যকারীরূপে 
গ্রহণ করিও না। তোমরা কি আল্লাহ্র জন্য তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ সৃষ্টি করিতে 
চাও? আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


on og oe ee 0 o#0 o# 0 EE 5 “0 “02 ef Haake 
১০১৬ ১০০৮৯৯১৩০০৮ ৪০279! ছি 


০1০25401585 2 পে (85 ১০5 40 02০৪৪ WS 


মুমিনগণ যেন মু'মিনগণ ব্যতীত কাফিরদিগকে বন্ধুরূপে গ্রহণ না করে । যেই কেহ 
এইরূপ করিবে, তাহার সহিত আল্লাহ্র কোন সম্পর্ক থাকিবে না । তাহাতে দোষ নাই 
নিজেই তোমাদিগকে সাবধান করিতেছেন। যেহেতু হাতিব (রা) তাহার ধন-সম্পদ ও 
সন্তান-সন্ততি হিফাজতের লক্ষ্যে কুরাইশদিগকে সাহায্য করিয়াছিলেন, সেহেতু হযরত 
(সা) তাহার উষর গ্রহণ করিয়াছিলেন। 

ইমাম আহমদ (র) .... হযরত হুযাইফা (রা) হইতে বর্ণনা করেন। হুযাইফা (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) আমাদিগকে এক, তিন, পাচ, সাত, নয় হইতে এগারটি পর্যন্ত 
উপমা বর্ণনা করিয়াছিলেন। উক্ত উপমা হইতে তিনি একটি মাত্র উপমা আমাদিগকে 
বর্ণনা করিয়া শুনাইয়াছিলেন। আর বাকীগুলি তিনি আমাদিগকে বলেন নাই । উপমাটি 
নিম্নরূপ । তিনি বলেন ৪ একটি অসহায় দুর্বল জাতির সহিত শক্তিশালী, বিদ্রোহী, 
উগ্ৰপন্থী দল যুদ্ধ ঘোষণা করে। এরপর আল্লাহ্‌ তা“আলা দুর্বল, অসহায় দলটিকে বিজয় 
দান করিলেন । দুর্বল দলটি যখন শক্তিশালী বাহিনীর উপর আক্রমণ করিয়া বিজয় অর্জন 
করিবার ফলে কাফিরগণ রুষ্ট হইয়া মু'মিনগণের সহিত নির্যাতন আরম্ভ করিল। এরপর 
আল্লাহ্‌ তা“আলা কাফিরগণের প্রতি অনন্তকালের জন্য অসন্তুষ্ট হইলেন। 

51215 4১১]। ১৯৯৯১: আয়াতাংশটির ভাবার্থ এই যে, মুমিনগণ যেন 
কখনো তাহাদের শক্রদের সহিত বন্ধৃত্‌ না রাখে এবং তাহাদের শত্রুদের ব্যাপারে সর্বদা 
উত্তেজিত থাকে । কেননা তাহারা রাসূলুল্লাহ্‌ (সা) ও তাহার সাথীদিগকে নির্বাসিত করে 
এই অপরাধে যে, তাহারা একমাত্র আল্লাহ্‌র প্রতি ঈমান আনয়ন করিয়াছে এবং তাহারই 
ইবাদত করে । এই পর্যায়ে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 187১4111১১5 
অর্থাৎ তাহাদের নিকট তোমাদের একটাই অপরাধ যে, তোমরা বিশ্ব প্রতিপালক এক 
আল্লাহ্‌র প্রতি ঈমান আনিয়াছ। এই প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


Fee OE SE OG Ce পাতি EG [০9 “উহারা 
তোমাদিগকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত 
পরাক্রমশালী ও প্রশংসার আল্লাহ্‌র প্রতি ।” 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুমৃতাহিনা ৫৯ 


আল্লাহ্‌ তা'আলা আরও বলেন $ ne, ea alist ail 911 
“উহারা তোমাদিগকে তোমাদের ঘর-বাড়ি হইতে অন্যায়ভাবে বহিষ্কৃত করিয়াছে। শুধু 
এই অপরাধে যে, তাহারা বলে, “আমাদের প্রতিপালক আল্লাহ্‌ ।” 

UN 


“00 


EE EE SOME জা SF ens তাহলে তোমরা 

তাহাদের সহিত বন্ধুত্ব করিও না এবং তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে 

অভিভাবক বানাইও না । অথচ তাহারা তোমাদের উপর বিষণ্ন হইয়া ও ধর্মের প্রতি 

ক্ৰোধাম্বিত হইয়া ঘর-বাড়ী, ধন-সম্পদ হইতে তোমাদিগকে নির্বাসিত করিয়াছে। 
le 


০:4৬. ৭ 


MT অথচ তোমরা যাহা গোপনে ও প্রকাশ্যে কর, 
উহা সর্বব্যাপারে সম্যক অবগত আছি। 


Jl 21১01 ০৪5৭ ৮৮০৭৪ আয়াতটির সারমর্ম এই যে, 
যদি উহারা তোমাদিগকে কাবু করিতে পারে, তাহলে তোমাদিগকে কথাবার্তায়, 

কাজে-কর্মে কষ্ট ও ভীতি প্রদর্শন করিবে। 

৮১ % ২5 1155 অর্থাৎ তাহারা বাসনা করিবে যেন তোমরা মঙ্গল অর্জন 
করিতে না পার। 

ইহাও তোমাদের সহিত তাহাদের গোপনে ও প্রকাশ্যে শক্রতা। তাহলে তোমরা 
তাহাদের প্রতি বন্ধুত্বের হস্ত কিভাবে প্রসারিত করিবে ? 

(ভি রি OE 


০ পর্ণ oO ৩৮০9 গর ক০৩৬এ 


দাতা লানারি কানা 
আসিবে না। যদি তোমরা আল্লাহকে অসন্তুষ্ট কর আর তাহাদিগকে সন্তুষ্ট কর এই 
উদ্দেশ্যে যে, তাহারা তোমাদের সকল মুসীবতকে দূরীভূত করিয়া দিবে, এটা তোমাদের 
ভুল ও ভ্রান্ত ধারণা । আর যে ব্যক্তি তাহার বংশের পাপাচারের অনুকূলে হইবে 
তাহাদিগকে সন্তুষ্ট রাখিবার জন্য, সে বরবাদ হইয়াছে, ধ্বংস হইয়াছে এবং তাহার 
সকল কৃতকর্ম বিফলে গিয়াছে। 

মনে রাখিবে, আল্লাহ্‌ তা'আলার নিকট তাহার নিকটতম কেহই উপকার করিতে 
পারিবে না। চাই সে কোন নবীরও নিকটতম স্বজন হইয়া থাক। | 


Wwww.quraneralo.com 


Contents 


৬০ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম আহমদ (র) ....... হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, “এক 
ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ্‌! আমার পিতা কোথায় ? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ‘জাহান্নামে’ ৷ ফিরিয়া যাওয়ার সময় রাসূলাল্লাহ্‌ (সা) তাহাকে 
ডাকিয়া বলিলেন, আমার ও তোমার পিতা জাহান্নামী ।” সহীহ্‌ মুসলিম ও সুনানে আবু 
দাউদে হাদীসটি বর্ণিত হইয়াছে। 


A? 2. ৫52 A dA 
12108 51 ₹ Rae 08১2 ৭১৫৮1 তে ৬৫৮৩৩ (5) 


3 56549) ৬১ ১৪৩১৩ Ls? HG) ১৫2৯) 


255981558৯2 1589৩ CEOS OE 
৩০4 ০৪ TIAL রে ৩6০ 282 রত] 4৩০০) 0১৯! 


eo 


গু 


চারা 522 DLE, 5৬ 


রণ? MEANT Fd 


০25 ৫ ১, 2 5 ৫ হা (০) 


৫ 112:9) 
|| 
০1৮৯০ ১% ৯১৯৭ 
পেত ঠা পা ১৮৬2৮ 25955 ol ৮৫৫ 
৮:১৯, 220 ৯০১) 1৯৯১ ৩৪৩০ ২:2৭ নি SE 


টি 2 পারা ও AF পা) পাতার পর রি 


০ ৬৮০০ ৪৪025 20190 323 ৩৪ 


৪. তোমাদের জন্য ইব্রাহীম ও তাহার অনুসারীদের মধ্যে রহিয়াছে উত্তম 
আদর্শ; তাহারা তাহাদের সম্প্রদায়কে বলিয়াছিল, “তোমাদের সঙ্গে এবং তোমরা 
আল্লাহ্‌র পরিবর্তে যাহার ইবাদত কর তাহার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। 
আমরা তোমাদিগকে মানি না। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও 
বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহ্‌র ঈমান আন ।’ তবে 
ক্ষমা প্রার্থনা করিব; এবং তোমার ব্যাপারে আল্লাহ্র নিকট আমি কোন অধিকার 
রাখি না।' 

ইব্রাহীম ও তাহার অনুসারীরা বলিয়াছিল, “হে আমাদের প্রতিপালক! আমরা 
তো তোমারই উপর নির্ভর করিয়াছি, তোমারই অভিমুখী হইয়াছি এবং প্রত্যাবর্তন 
-তো তোমারই নিকট ।' 


. 
Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুমৃতাহিনা ৬১ 


৫. ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদিগকে কাফিরদের পীড়নের পাত্র 
করিও না, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের ক্ষমা কর, তুমি তো 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 

৬. তোমরা যাহারা আল্লাহ্‌ ও আখিরাতের প্রত্যাশা কর নিশ্চয়" তাহাদের জন্য 
রহিয়াছে উত্তম আদর্শ উহাদের মধ্যে । কেহ মুখ ফিরাইয়া লইলে সে জানিয়া 
রাখুক, আল্লাহ্‌ তো অভাবমুক্ত, প্রশংসার । 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা তাহার সেই মু'মিন বান্দাদের উদ্দেশ্যে বলিয়াছেন, 
যাহাদিগকে তিনি কাফিরদের সহিত জিহাদ করিবার, শত্রুতা বজায় রাখার, তাহাদের 
পার্শ্ববর্তী না হওয়ার ও তাহাদের সহিত সম্পর্ক ছিন্ন করিবার আদেশ দিয়াছেন। 

MEE {ECE HE ORF TE EH ECT ভাতার 
সারমর্ম হইল সেই সকল অনুসারীগণ যাহারা তাহার প্রতি ঈমান আনিয়াছে। 

৮৫০195১2001 ০৫০১4 1191055 আমরা তোমাদের সহিত সম্পর্কচ্ছেদ 
করিয়াছি। 

18 4101 ৩১০ ০৮০১ ১০, এবং তোমাদের ধর্ম, রীতি-নীতির 
সহিত ৷. 

191 2৯119 Fld 2৫ নি L715 অর্থাৎ এখন হইতে 
তোমাদের ও আমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ পোষণ করা বৈধ হইয়া গিয়াছে, যতক্ষণ 
পর্যন্ত তোমরা কুফর বা পাপাচারের উপর অধিষ্ঠিত থাকিবে । সুতরাং আমরা চিরকালের 
জন্য তোমাদের সহিত সম্পর্কচ্ছেদ ও বিদ্বেষ পোষণ করিব। 

১০১১7101০৯5 ৮৭ যেই পৰ্যন্ত তোমরা এক আল্লাহকে বিশ্বাস না 
করিবে ও একমাত্র তাহারই ইবাদত না করিবে, যাহার কোন শরীক নাই এবং আল্লাহ্র 
ইবাদতের সহিত শির্ক ছাড়িয়া দিতে হইবে৷ 

1১১০8 4542৮৮205৪1 অর্থাৎ তোমাদের জন্য ইব্রাহীম ও 
তাহার সম্প্রদায়ের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। তবে ব্যতিক্রম ইব্রাহীমের ক্ষমা 
প্রার্থনা তাহার বাপের জন্য। এই কারণে যে, তিনি শুধুমাত্র প্রতিশ্রর্তি পালন 
করিয়াছিলেন । যখন তাহার নিকট পরিষ্কার হইয়া গেল যে, তাহার পিতা আল্লাহ্‌র শত্রু, 
তখনই তিনি স্বীয় পিতা হইতে সম্পর্কচ্ছেদ করিয়াছিলেন। এবং এই কারণে কিছু 

খ্যক মু'মিন মুশরিক অবস্থায় মৃত্যু বরণকারী পিতা-মাতার জন্য মাগফিরাতের দোয়া 
করেন ও তাহার প্রমাণ হিসাবে পেশ করেন যে, ইব্রাহীম তাহার পিতার জন্য ক্ষমা 
প্রার্থনা করিয়াছিলেন। উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা 115 


‘ 


5295 72 2 রি ভব । ১2১11 এই আয়াত অবতীর্ণ করেন। 


Wwww.quraneralo.com 


Contents 


৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


“আত্মীয়-স্বজন হইলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, নবী এবং মুমিনদের 
জন্য সঙ্গত নহে, যখন উহা স্পষ্ট হইয়া গিয়াছে যে, উহারা জাহান্নামী ৷” 

ইব্রাহীম (আ) তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিলেন, তাহাকে উহার 
প্রতিশ্রুতি দিয়াছিলেন বলিয়া । অতঃপর ইহা তাহার নিকট যখন সুস্পষ্ট হইল যে, সে 
আল্লাহ্‌র শত্রু তখন ইব্রাহীম (আ) উহার সম্পর্ক ছিন্ন করিলেন। ইব্রাহীম (আ) তো 
নিন হাতির ভিউ ORR 


55107 Bi pbs 08555 উঠে 
15412520411 ০5 লিল ডিও 2৮৮12892018 

tb Se ৫ ১৭ ০৩৩১১১০৭৯৯০ 

অর্থাৎ ৪ মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনার মধ্যে তোমাদের কোন আদর্শ নাই। 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, কাতাদা, মুকাতিল, ইব্‌ন হাইয়ান, ০ 
অন্যরা ইহার অর্থ অনুরূপ বলিয়াছেন । 

যখন ইব্রাহীম (আ) ও তাঁহার অনুসারীগণ তাহাদের সম্প্রদায় হইতে পৃথক হইয়া 
গেলেন ও তাহাদের সহিত সকল সম্পর্ক ছিন্ন করিলেন। তখন তাহারা একমাত্র আল্লাহ্র 
নিকট আশ্রয়স্থল বানাইয়া লইল এবং তাহারই নিকট অশ্রু বিসর্জন দিল। 

অতঃপর ইব্রাহীম ও তাহার সম্প্রদায়ের উক্তি সম্পর্কে সুসংবাদ দিতে গিয়ে আল্লাহ্‌ 
তা'আলা বলেন ৪ 

০৪ | 119 (১251 17019 (5185 এপ ৮০) অর্থাৎ আমরা তো 
সকল কাজে তোমার উপর ভরসা করি ও তোমার উপর সোপর্দ করি এবং আখিরাতে 
সি রে: 
পা টিক হলি দা 
নিপতিত করিও না। কারণ, তাহারা বলিবে, যদি ইহারা সত্য ধর্মের উপর থাকিত, 
তাহলে ইহাদের উপর কেন আযাব আসিতেছে ? যাহ্হাক রে)-ও ইহার অর্থ অনুরূপ 
বলিয়াছেন। 

কাতাদা (র) বলেন £ আয়াতাংশের উদ্দেশ্য হইল ৪ তুমি তাহাদিগকে আমাদের 
নি ই সা 2৭ 
সত্য ধর্মের উপর রহিয়াছি। ইব্‌ন জারীরও ইহার অর্থ অনুরূপ বলিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুম্তাহিনা ৬৩ 


আয়াতাংশের অর্থ আলী ইব্‌ন আবু তালিব (রা) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন যে, রিভার As La dl, কেননা তাহারা 
আমাদের সহিত পরিহাস করিবে ।" 

2৫৯1? ১১১ শ। 50 | ৮১75 lity অর্থাৎ তুমি আমাদের 
গুনাহ্‌সমূহকে অন্যের দৃষ্টি হইতে গোপন করিয়া দিও। তোমার ও আমাদের মাঝে যাহা 
কিছু রহিয়াছে সব কিছুকে তুমি লোপ করিয়া দাও । 

25৯ ১2১-৮]। ৩ এ। কাজে-কর্মে, নীতি ও শক্তি প্রয়োগে তিনি অত্যন্ত 
প্রজ্ঞাময় । 

| ভিজ UE EOC EE ১৯51৩ (৪1 

এই জারাতের অর্থ পূর্বের আয্লাতের মত বরং এই আয়াতটি পূর্বের আাতের গরুতু 
বহন করে। 

১১১75152011 5১ এই আয়াতাংশে আল্লাহ্‌ ও আখিরাতের 
প্রতি ঈমান আনয়নকারী মু'মিনদিগকে উৎসাহ প্রদান করা হইয়াছে। 

U5, অর্থাৎ যাহারা মুখ ফিরাইয়া লয় আল্লাহ্র আদেশাবলী হইতে । 

০:01 (511 ৮5 2101 005 অর্থাৎ তোমরা এবং পৃথিবীর সকলেই যদি 
অকৃতজ্ঞ হইয়া যাও, তথাপি আল্লাহ্‌ তা'আলা অভাবমুক্ত, প্রশংসনীয় । ৃ 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা (র) বলেন £ ৮১ বলা 
হয় সেই সত্তাকে যিনি তাহার সম্পদে স্বয়ংসম্পূর্ণ, আর ইহার উপযুক্ত অধিকারী একমাত্র 
আল্লাহ্‌। যাহার কোন শরীক নাই। যাহার সমতুল্য কেহ নাই। আল্লাহ্‌ পবিত্র, এক প্রবল 
পরাক্রমশালী সত্তা । তাহার সৃষ্টির নিকট তিনি প্রশংসনীয় । তিনি তো সকল কাজে-কর্মে 

₹সার পাত্র । তিনি অদ্বিতীয় এবং তাহার সমকক্ষও আর কেহই নাই। 

55594 8s BEI LM ES: EE 4h রি ($) 


9? 4 92 24 পে 92 কু 


০ (১৯১) ৮৮১৬ alls ৮2৬৯৪ 
১৯05 903 SES তে ৩৪৮ 2509 
পট 


০৫৯১৫০৩৯252 IDES AIH I ৫১৩৪ 


Wwww.quraneralo.com 


Contents 


৬৪ তাফসীরে ইব্ন কাছীর 
12310 AAA 25 5 ন ¢ 2 4) ঠা 1 সা ১৫ 
৭৯৯5 9:91 ও IHS 059৬০ ৮০৯৪৩ (৭) 

a2 রা ৯? 2. শা 2 ১৮ 
GG Gs পি ও 5৯১ ৩০০০৪১০ ly ৩৯ 
০02৯) 2S 


৭. যাহাদের সহিত তোমাদের শত্রুতা রহিয়াছে সম্ভবত আল্লাহ্‌ তা“আলা 
তাহাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করিয়া দিবেন; আল্লাহ্‌ সর্বশক্তিমান, 
আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । 

৮. দীনের ব্যাপারে যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই এবং তোমাদিগকে 
স্বদেশ হইতে বহিষ্কৃত করে নাই, তাহাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার 
করিতে আল্লাহ্‌ তোমাদিগকে নিষেধ করেন না। আল্লাহ্‌ তো ন্যায়পরায়ণদিগকে 
ভালবাসেন । 

৯. আল্লাহ্‌ কেবল তাহাদের সহিত বন্ধত করিতে নিষেধ করেন যাহারা দীনের 
ব্যাপারে তোমাদের সহিত যুদ্ধ করিয়াছে, তোমাদিগকে স্বদেশ হইতে বহিষ্কৃত 
করিয়াছে । উহাদের সহিত যাহারা বন্ধুত্ব করে তাহারা তো জালিম। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা পূর্ববর্তী আয়াতে কাফিরদের সহিত শত্রুতা রাখার 
নির্দেশ প্রদানের পর, এখন মু'মিনদিগকে লক্ষ্য করিয়া বলেন ঃ 

2০০02 ৮1551803০১9 ০০০ আল্লাহ্‌ 
তা'আলা এই আয়াতাংশে তোমাদের মাঝে বিদ্বেষের পর ভালবাসা, বিষণ্নতার পর বন্ধুত্ব 
ও বিচ্ছেদের পর শীঘ্রই অনুরাগ সৃষ্টি করিয়া দিবেন। 

%*,৪ 4111? আল্লাহ্‌ তা'আলা ইচ্ছা করিলে ঝগড়া-বিবাদ, বিরোধ ও অভিন্ন দুই 
বস্তুকে একত্রে মিলাইয়া দেওয়ার ক্ষমতা রাখেন। 

আল্লাহ্‌ তা“আলা তোমাদের পরম্পরে শত্রুতা ও কঠোর বিরোধিতার পরে হৃদয়ের 
মাঝে অনুরাগ সৃষ্টি করিয়া দিলেন। ফলে তোমরা একটি সমাজে পরিণত হইলে । 

যেমন আল্লাহ্‌ তা'আলা আনসারদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করিয়া বলেন 81১21 
88157 «11155 ১ অর্থাৎ তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহকে স্মরণ 
কর, তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে গ্রীতির সঞ্চার করেন। 
ফলে তাহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে 

আনসারদিগকে লক্ষ্য করিয়া রাসূলুল্লাহ্‌ (সো) বলেন £ “আমি কি তোমাদিগকে 
বিপথগামী পাই নাই ? অতঃপর আল্লাহ্‌ তা'আলা আমার মাধ্যমে তোমাদিগকে সঠিক 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুম্তাহিনা ৬৫ 


পথ প্রদর্শন করিয়াছেন। আর তোমরা বিক্ষিপ্ত ছিলে, আল্লাহ্‌ তা'আলা আমার মাধ্যমে 
তোমাদিগকে একত্রে মিলাইয়া দিয়াছেন । আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
SLL al SL TG el ৪ UTS ৮৪ 
EE MELE MMC EL AE 
আল্লাহ্‌ তিনিই যিনি আপনাকে নিজ সাহায্য ও মু'মিন দ্বারা শক্তিশালী করিয়াছেন। 
এবং মুমিনদের অন্তরে গ্রীতির সঞ্চার করিয়া দিয়াছেন। পৃথিবীর সবকিছু যদি আপনি 
ব্যয় করেন তবুও তাহাদের অন্তরে প্রীতির সঞ্চার করিতে পারিবেন না। কিন্তু আল্লাহই 
তাহাদের পরস্পরে প্রীতি সঞ্চার করিয়াছেন। আল্লাহ্‌ পরাক্রমশালী ও প্রশংসনীয় । 
হাদীস শরীফে বর্ণিত হইয়াছে যে, বন্ধুর সহিত বন্ধুত্বের সময়: এইদিকেও লক্ষ্য 
রাখিবে যে, এ বন্ধু তোমার কোন এক সময় শত্রু হইয়া যাইবে এবং কাহারো সহিত 
শক্রতায় সীমালংঘন করিও না, হইতে পারে সে একদিন তোমার বন্ধু হইয়া যাইবে। 
আরবের এক কবি বলেন ঃ 


৮2৪১১ ৩1 541০৫ ০৮৪ 


দুইটি দূরবর্তী বস্তুর মাঝে পরস্পরে মিলনের ধারণা না থাকিলেও আল্লাহ্‌ কোন 
সময় উভয়কে একত্র করিয়া দেন। 


(G0 


১৮৮5 1411 অৰ্থাৎ কাফির যদি তওবা করে তাহলে আল্লাহ তাহার 
তওবাকে কবুল করেন। আর যদি সে আল্লাহ্র নিকট ফিরিয়া আসে, তাহলে আল্লাহ্‌ 
তাহাকে সুশীতল ছায়াতলে তাহার জন্য জায়গা করিয়া দেন। তিনি তো ক্ষমাশীল, 
দয়ালু, প্রত্যেক তাওবাকারীর তাওবাকে তিনি কবুল করেন। 

মুকাতিল রে) বলেন £ উক্ত আয়াত আবু সুফিয়ান, সখর ইব্‌ন হরব সম্পর্কে 
অবতীর্ণ হয়। কেননা, রাসূলুল্লাহ্‌ (সা) তাহার কন্যাকে বিবাহ করিয়াছিলেন । আর এই 
বিবাহই রাসূলুল্লাহ্‌ (সা) ও তাহার মধ্যে ভালবাসার কারণ হয়। 

কিন্তু মুকাতিলের এই উক্তিটি যুক্তির বহির্ভত। কেননা রাসূলুল্লাহ্‌ (সা) উন্মে 
ফত্হে মক্কার রাত্রে ইসলাম গ্রহণ করেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) ....... ইব্ন শিহাব (র) হইতে পর্যায়ক্রমে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) আবূ সুফিয়ানকে ইয়ামনের কিছু এলাকায় আমেল নিযুক্ত করিয়াছিলেন। 


ইবনে কাছীর ১১তম খণ্ড_-৯ 


Wwww.quraneralo.com 


Contents 


৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরতের ইন্তেকালের পরে মদীনায় আসার সময় “জুলখিমার' নামক স্থানে এক 
মুরতাদের সহিত দেখা হয়। আবূ সুফিয়ান তাহার সহিত যুদ্ধ করে তাহাকে হত্যা 
করেন। ইসলামে মুরতাদ হত্যাকারী প্রথম ব্যক্তিই হইলেন আবু সুফিয়ান (রা)। 
2৮০ ৮4৪ এই আয়াতটি আবু সুফিয়ান রো) সম্পর্কে অবতীর্ণ হয়। 

মুসলিম শরীফে ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে, হযরত আবু সুফিয়ান 
(রা) ইসলাম গ্রহণের পরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট বলিলেন ঃ ইয়া রাসূলাল্লাহ! 
আমার তিনটি বিষয়ে দরখাস্ত । যদি অনুমতি হয় তাহলে আমি বলতে পারি। রাসূলুল্লাহ্‌ 
(সা) তাহাকে অনুমতি প্রদান করিলেন। 

আবু সুফিয়ান আরয করিলেন £ 

১. আমি কাফির থাকা অবস্থায় মুসলমানদের সহিত যেইরূপ করিয়াছি, এখন 
মুসলমান হইয়া আমি কাফিরদের সহিত সেইরূপ যুদ্ধ করিতে চাই। হযরত (সা) 
আবেদনটি মঞ্জুর করিলেন। 

২. আমার ছেলে মু'আবিয়াকে আপনার কাতিৰ বা লেখক হিসাবে নিযুক্ত করুন। 
হযরত এই আবেদনটিও মঞ্জুর করিলেন। 

৩. আরবের রূপসী আমার কন্যা উম্মে হাবীবাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। হুযুর 
(সা) তাহার এই আবেদনটিও মঞ্জুর করিলেন । এই প্রেক্ষিতে পূর্বে বিস্তারিত আলোচনা 
করা হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


১৪৯৪১৯৮১5১1 ০১1882855১5 tS 
-1১2১ 

যে সকল কাফির তোমাদিগকে বহিষ্কার করিতে সাহায্য করে নাই, বা ধর্মের 
বিরুদ্ধে যুদ্ধ করে নাই । যেমন-মহিলা, দুর্বল ও বৃদ্ধ । 

১১:51 তাহাদের প্রতি ইহসান বা সদ্ব্যবহার কর। 

১11,১০5 %, এবং তাহাদের প্রতি ন্যায় বিচার কর। 

০-৮-০৯৮]। ০০৯2110। নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা ন্যায় বিচারকগণকে পছন্দ 
করেন। 

ইমাম আহমদ রে) ....... আসমা বিনতে আবূ বকর (রা) হইতে বর্ণনা করেন যে, 


হযরত আসমা (রা) বলেন £ কাফিরদের সহিত সন্ধিচুক্তি থাকাকালীন আমার জননী 
মুশরিক অবস্থায় মদীনায় আগমন করিলেন। অতঃপর আমি হযরতের দরবারে উপস্থিত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুমৃতাহিনা ৬৭ 


হইয়া জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমার জননী ইসলাম গ্রহণ করিতে খুবই : 
ইচ্ছক। আমি কি তাহার সহিত মাতৃত্ব সম্পর্ক বহাল রাখিব ? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, হ্যা, তুমি তাহার সহিত মাতৃত্ব সম্পর্ক বহাল রাখ । (বুখারী ও মুসলিম) 
ইমাম আহমদ রে) ....... আব্দুল্লাহ্‌ ইব্‌ন জুবায়ের (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ্‌ ইবৃন জুবায়ের (রা) বলেন ৪ (উপরোক্ত হাদীসে যে মহিলাটির বিষয় আলোচনা 
হইয়াছে, তাহার নাম এই হাদীস অনুযায়ী জানা যায় যে, কাবীলা ছিল ।) কাবীলা তাহার 
মেয়ে আসমা বিনতে আবূ বকরের জন্য উপঢৌকন স্বরূপ খরগোশ, চর্ম পরিশুদ্ধকরণ 
বস্তু বিশেষ এবং ঘি লইয়া মুশরিক অবস্থায় মক্কা হইতে মদীনায় আগমন করিল । হযরত 
আসমা (রা) তাহার উপঢৌকন গ্রহণ ও ঘরে প্রবেশ করিতে অস্বীকৃতি জানাইলেন।। 
হযরত আয়িশা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন এবং এই ঘটনার 
পরিপ্রেক্ষিতে আল্লাহু তা'আলা ০5৮10250015 ty 


21 EEC ১০১০৫১৯১১০৩ el 
০১৮৮1, ৯৮ এই আয়াতটি অবতীর্ণ করেন । অতঃপর রাসূলুল্লাহ্‌ সো) তাহার 
আম্মার উপঢৌকন ও ঘরে প্রবেশ করাইতে আদেশ প্রদান করিলেন। 

অনুরূপ ইব্‌ন জারীর (র) বর্ণনা করিয়াছেন এবং ইব্‌ন আবূ হাতিম (র) মুসআব 
ইব্‌ন ছাবিতের সূত্রে বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর ও ইমাম আহমদ (র) রিওয়ায়াত অনুযায়ী জানা যায় যে, মহিলাটির 
নাম কতীলা বিনতে আব্দুল উজ্জা ইবৃন সা'দ, বনী মালেক ইব্‌ন হাসল গোত্রের । 

উপরোল্লিখিত ইব্‌ন আবূ হাতিমের বর্ণনায় রাসূলুল্লাহ্‌ (সা) ও কুরাইশদের মাঝে 
সন্ধি চুক্তির সময়কে সংযোজন করিয়াছেন । 

আবূ বকর আহমদ ইব্‌ন আমর ইব্‌ন আব্দুল খালেক আল-বজার ....... আয়িশা ও 
আসমা (রা) হইতে বর্ণনা করেন যে, আসমা ও আয়িশা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) 
ও কুরাইশদের মাঝে সম্দিচুক্তির সময় আমাদের জননী মদীনায় আমাদের নিকট আগমন 
করিলেন। অতঃপর আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলাম যে, আমাদের জননী 
আমাদের নিকট আগমন করিয়াছে। আমরা কি তাহার সহিত মাতৃত সম্পর্ক বহাল 
রাখিব ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ হ্যা, ঠিক রাখ। 

অতঃপর বর্ণনাকারী বলেন £ যুহরী (র) আয়িশা (রো) হইতে উরওয়ার এই সূত্র 
ব্যতীত আর অন্য কোন সুত্রে বর্ণনা করিয়াছেন কি না আমাদের জানা নাই। 

আল্লামা ইব্‌ন কাছীর (র) বলেন ঃ আমার নিকট এই সূত্রে হাদীসটি ১৫», বা 
অগ্রহণযোগ্য । কেননা, আয়িশা (রা)-এর মাতার নাম উম্মে রম্মান। আর তিনি 
হিজরতকারিণী ও একজন মুসলমান । আর আসমা (রা)-এর মাতার নাম ভিন্ন । যেমনটি 
উপরোক্ত হাদীসসমূহ দ্বারা বুঝা যায়। আল্লাহই সম্যক অবগত । 


Wwww.quraneralo.com 


Contents 


৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


১১০৯১৬০১ ইহার তাফসীর সূরায়ে হুজুরাতে বর্ণনা করা 
হইয়াছে। হাদীস শরীফে বর্ণিত 8 ১৮... ৪ .11 এ সমস্ত লোক যাহারা ইনসাফের 
সহিত রাষ্ট্র, পরিবার, সমাজ পরিচালনা করেন। তাহারা আরশের ডান পার্শ্বে নূরের 
মিশ্বরের উপর অধিষ্ঠিত হইবেন। 


o> EARS PS 6 EE ow oso sh 0s টি 2809 ৩৩5 
29১১১১৯৩১৯1 ১৬৮১১1১৯441 
Ce ERE CE 
অর্থাৎ ৪ যাহারা তোমাদের সহিত শত্রুতা করিয়াছে, তোমাদিগকে হত্যা করিয়াছে, 
বন্ধুত করিও না, বরং আল্লাহ্‌ তা'আলা তো তাহাদের সহিত শত্রুতা করিবার জন্য 
আদেশ প্রদান করিয়াছেন। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাদের সহিত বন্ধুত্বের উপর হুশিয়ারী উচ্চারণ করিয়া 
“os L ৪4৩ 172 54০45415565 2 
বলেন ৪ ০৬-৮511১ 44130141০১৪ 
যেমন আল্লাহ্‌ তাআলা এই প্রেক্ষিতে অন্যত্র বলেন £ 
I Locos ললিত {4 + 02,70 ENE ০4 oe ৮০১5. 5 
Ll দার 1] রর 
অর্থাৎ হে রিতা রিয়া ও তি একে অপরকে ন্ুরূপে 
গ্রহণ করিও না, তোমাদের মধ্যে যে এটা করে সে তাহাদেরই অন্তর্ভুক্ত হইবে, নিশ্চয় 
আল্লাহ্‌ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়ত প্রদান করেন না। 


SBI ges Sb ঠেডা ডিন ও GG (9 

৮১0৫৫015 ) G2 22 20d Ad 2 429234 2 LINE 

১৯4) 38246 Shak SAL UGE hla 

FESS ১2568৩40545 8৮৬৫৭ 

5 প্্প ৫ ৩১22৫259522. 1 পরি 5৫ 5 পর্ণ 
৮০০1০ SI SIH BAIS 19) ১১১৫৩ ৩1 ৩০ 

৮ 3৮৫033১5884 18:52 2৮ ১0 


০42 25) ৫) 6 


www.quraneralo.com 


Contents 
সূরা মুমৃতাহিনা ৬৯ 


56156 6৬১৫ 4১ ৫257 ৩21 (৬৩) OV) 
2৫. পে 39272 


73232 322 LIT ob LL 54241 Alu 2933020 2rd 
00% 197৩ 6১০ ANN AC (Ss e235 ৬৬৮৯5 


১০. হে মু’মিনগণ! তোমাদের নিকট মু’মিন নারীরা দেশত্যাগী হইয়া আসিলে 
তাহাদিগকে পরীক্ষা করিও, আল্লাহ্‌ তাহাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। 
যদি তোমরা জানিতে পার যে, তাহারা মু’মিন তবে তাহাদিগকে কাফিরদের নিকট 
ফেরত পাঠাইও না। মু'মিন নারীগণ কাফিরদের জন্য বৈধ নহে এবং কাফিরগণ 
মু'মিন নারীদের জন্য বৈধ নহে। কাফিররা যাহা ব্যয় করিয়াছে তাহা উহাদিগকে 
ফিরাইয়া দিও । 

অতঃপর তোমরা তাহাদিগকে বিবাহ করিলে তোমাদের কোন অপরাধ হইবে 
না, যদি তোমরা তাহাদের মোহর তাহাদিগকে দিয়া দাও । তোমরা কাফির নারীদের 
সহিত দাম্পত্য জীবন বজায় রাখিও না। তোমরা যাহা ব্যয় করিয়াছ তাহা ফেরত 
চাহিবে এবং কাফিররা ফেরত চাহিবে যাহা তাহারা ব্যয় করিয়াছে । ইহাই আল্লাহ্র 
বিধান; তিনি তোমাদের মধ্যে ফয়সালা করিয়া থাকেন । আল্লাহ্‌ সর্বজ্ঞ; প্রজ্ঞাময় । 

১১. তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেহ হাতছাড়া হইয়া কাফিরদের নিকট 
চালিয়া যায় এবং তোমাদের যদি সুযোগ আসে তখন যাহাদের স্ত্রীগণ হাতছাড়া 
হইয়া গিয়াছে তাহাদিগকে, তাহারা যাহা ব্যয় করিয়াছে তাহার সমপরিমাণ অর্থ 
প্রদান করিবে, ভয় কর আল্লাহ্‌কে, ষাহাতে তোমরা বিশ্বাসী । 

তাফসীর ঃ মক্কার কাফির ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাঝে একটি শান্তিচুক্তি সম্পর্কে 
' সূরায়ে ফাত্হের মধ্যে আলোচনা হইয়াছে। উক্ত চুক্তির একটি শর্ত এই ছিল যে, কোন 
কাফির মুসলমান হইয়া আপনার নিকট গেলে, তাহাকে ফেরত পাঠাইয়া দিতে হইবে । 
অপর এক বর্ণনায় এই শর্তও রহিয়াছে যে, আমাদের কোন লোক আপনার নিকট 
পৌছিলে তাহাকে ফেরত পাঠাইতে হইব । যদিও সে মুসলমান হয় । 

আর ইহাই উরওয়া, যাহ্হাক, আবদুর রহমান ইব্‌ন যায়দ, যুহরী, মুফাতিল ইব্‌ন 
হাইয়ান, সুদ্দী (র)-এর উক্তি । এই উদ্ধৃতি অনুযায়ী আয়াতটি সুন্নাহ্‌র সহিত খাস হইয়া 
যায়। এবং এটাই সর্বোত্তম সূত্র । তবে কিছুসংখ্যক পূর্ব মনীষীর নিকট আয়াতটি উক্ত 
হাদীসকে ₹৬...১* বা রহিত করিয়া দিয়াছে । কেননা আল্লাহ্‌ তা'আলা মু'মিনদিগকে 
আদেশ দিয়াছেন যে, যখন তোমাদের নিকট মু'মিন নারীরা হিজরত করিয়া আগমন 
করিবে, তখন তোমরা তাহাদিগকে পরীক্ষা করিয়া লও, যদি তোমরা জানিতে পার যে, 
হিজরতকারিণী মহিলা মু'মিন, তাহলে তাহাকে কাফিরগণের নিকট প্রত্যর্পণ করিও না। 
তাহারা কাফিরের জন্য হালাল নহে এবং কাফিররাও তাহাদের জন্য হালাল নহে। 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন আহমদ ইব্‌ন জাহশের সংকলন “মুসনাদে কবীর’ গ্রন্থে আব্দুল্লাহ্‌ 
. ইব্‌ন আবূ আহমদ (র) হইতে উল্লেখ করা হইয়াছে যে, আব্দুল্লাহ্‌ ইবন আবূ আহমদ 


www.quraneralo.com 


Contents 


a তাফসীরে ইব্ন কাছীর 


করিয়া মদীনায় আগমন করিলে, তাহার দুই ভাই ওমারা ও ওয়ালীদ তাহাকে ফিরাইয়া 
আনার জন্য বাহির হইল । তাহারা হযরতের দরবারে উপস্থিত হইয়া উম্মে কুলসুমকে 
ফেরত পাঠাইবার জন্য আলোচনা করিল । এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা 
বিশেষ করে মহিলাদের ফেরত পাঠাইবার ব্যাপারে সন্ধিচুক্তি ভঙ্গ করিয়া দিলেন এবং 
এই পরীক্ষার আয়াতসমূহ নাযিল করেন। 

ইব্ন জারীর (র) ....... আবূ নসর আসাদী (র) হইতে বর্ণনা করেন যে, আবু 
নসর আসাদী রে) বলেন ঃ ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, 
রাসূলুল্লাহ্‌ সো) মহিলাদিগকে কিভাবে পরীক্ষা করিতেন? 

ইব্‌ন আব্বাস (রা) বলিলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) মহিলাদিগকে এইভাবে পরীক্ষা 
করিতেন যে, সে কি স্বামীর বিদ্বেষ বা ঘৃণায় হিজরত করিয়াছে, এক দেশ হইতে আর 
এক দেশের আবহাওয়া পরিবর্তনের জন্য, পার্থিব কোন স্বার্থের বশবর্তী হইয়া ? না-কি 
একান্ত আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রাসূলকে ভালবেসে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে । 

উক্ত হাদীসটি আগর ইব্‌ন সাব্বাহ্‌ (র) ছাড়া ভিন্ন সূত্রেও বর্ণিত হইয়াছে। 

বাষ্যার (র)-ও অনুরূপ সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং তিনি কিয়দাংশ 
সংযোজন সহ বর্ণনা করিয়াছেন যে, উমর (রা) রাসূলুল্লাহ্‌-এর. নির্দেশক্রমে 
মহিলাদিগকে পরীক্ষাকালে শপথ গ্রহণ করাইতেন। 

BS EE Ee Ef tel 

ইব্‌ন আব্বাস (রা)-এর উক্তি উদ্ধৃত করিয়া আওফী (র) আয়াতাংশের অর্থ বর্ণনা 
করেন যে, হযরত নবী করীম (সা) মহিলাদিগকে এই মর্মে পরীক্ষা করিতেন যে, 
তাহারা সাক্ষী দিত; আল্লাহ্‌ এক, হযরত মুহাম্মদ (সা) আল্লাহ্‌র বান্দা এবং রাসূল । 

“১১৯৭৪ এর অর্থ মুজাহিদ (র) বলেন ঃ মহিলাদিগকে পরীক্ষা করা হইত 
যে, তাহারা স্বামীর বিদ্বেষ বা ঘৃণার কারণে হিজরত করিয়াছে আর ঈমান আনয়ন করে 
নাই । তাহলে তাহাদিগকে ফেরৎ পাঠানো হইত । 

ইকরিমা (র) বলেন ৪ 4১ ৯৪ এর মর্ম হইল, সে কি একমাত্র আল্লাহ্‌কে 
ও তাহার রাসূলকে ভালবেসে হিজরত করিয়াছে, কোন পুরুষের প্রেমে বা স্বামী হইতে 
পালাইয়া নহে। 

কাতাদা (র) বলেন ঃ মহিলাদিগকে এই কথার উপর শপথ করানো হইত যে, 
তাহারা একমাত্র আল্লাহ্‌, আল্লাহ্‌র রাসূল (সা)-কে ভালবেসে হিজরত করিয়াছে, তাহলে 
তাহাদিগকে মু'মিন বলিয়া আখ্যায়িত করা হইত। 


১011 dA NU ois Rye ile Ll এই আয়াতাংশে 
ইঙ্গিত রহিয়াছে যে, ঈমান সম্পর্কে পূর্ণরূপে অবহিত হওয়া সম্ভব 


www.quraneralo.com 


Contents 


সূরা মুমৃতাহিনা ৭১ 


21771555105 ইসলামের প্রথম যুগে মুশরিকগণ 
মুসলমান মহিলাদিগকে বিবাহ করা বৈধ ছিল। এই আয়াতাংশ অবতীর্ণ হওয়ার পরে 
উহা হারাম হইয়া গিয়াছে। আর এই কারণেই আবুল আস ইবনু রবী“ অমুসলিম থাকা 
অবস্থায় নবী কন্যা যয়নাব (রা)-কে বিবাহ করিয়াছিল । বদর যুদ্ধে আবুল আস বন্দী 
হইলে যয়নাব (রা) তাহাকে বন্দী মুক্তি করার লক্ষ্যে খাদীজা (রা)-এর গলার হার 
প্রেরণ করিয়াছিলেন ।. যখন রাসূলাল্লাহ (সা) যয়নাব (রা)-কে দেখিলেন, তখন তিনি 
অত্যন্ত অনুগ্রহ সহকারে মুসলমানদিগকে বলিলেন, তোমরা যয়নাবের দিকে তাকিয়ে 
আবুল আসকে ছাড়িয়া দিতে চাহিলে ছাড়িয়া দিতে পার। 

অতঃপর মুসলমানগণ তাহাকে ছাড়িয়া দিলেন এবং হযরত হযরত নবী করীম (সা) 
বলিয়া দিলেন যে, তোমাকে এই শর্তে ছাড়িয়া দেওয়া হইল যে, তুমি যয়নাব (রা)-কে 
আমার নিকট পাঠাইয়া দিবে। আবুল আস এই শর্ত পূর্ণ করিল এবং যায়দের সহিত 
হযরত যয়নাব (রা)-কে হযরতের নিকট প্রেরণ করিয়া দিল। 

যয়নাব রো) মদীনায় অবস্থান করিতে লাগিলেন। এইদিকে আবুল আস অষ্টম 
হিজরীতে ইসলাম গ্রহণ করিলে রাসূলুল্লাহ্‌ (সা) তাহার নিকট যয়নাব রো)-কে পূর্বের 
বি নিরসন হরর রিজিক টনি 
নাই। 

ইরা জেরার 
(সা) যয়নাব (রা)-কে আবুল আসের নিকট প্রথম বিবাহের উপর ভিত্তি করিয়া, নতুন 
মোহর বা সাক্ষী ব্যতিরেকে প্রেরণ করিয়াছিলেন । অথচ যয়নাব রো) আবুল আসের 
ইসলাম গ্রহণের ৬ বৎসর পূর্বে হিজরত করিয়াছিলেন । (আবূ দাউদ, তিরমিযী, ইব্‌ন 
মাজাহ) 

আর যাহারা দুই বৎসরের উক্তি ব্যক্ত করিয়াছেন, তাহাদের উক্তিও সঠিক । কেননা, 
মুসলমান মহিলাদের বিবাহ কাফিরদের সহিত হারাম হওয়ার দুই বৎসর পরে আবুল 
আস ইসলাম গ্রহণ করিয়াছিলেন । ইমাম তিরমিযী (র) বলেন ঃ হাদীসটির সনদে কোন 
ক্রটি নাই । এই হাদীসের সূত্র আমাদের জানা নাই । তবে ইহা সম্ভবত দাউদ ইব্‌ন 
হুসাইনের সংরক্ষণের মাধ্যমে আসিয়াছে এবং আমি উক্ত হাদীস আবৃদ ইব্‌ন হুমাইদকে 
বলতে শুনিয়াছি। তিনি ইয়াযিদ ইব্‌ন হারুনকে ইব্‌ন ইসহাকের নিকট উক্ত হাদীস 
সম্পর্কে আলোচনা করিতে শুনিয়াছেন। 

ইব্‌ন আরতাতের হাদীস আমর ইব্ন শুয়াইবের সূত্রে তাহার পিতা শুয়াইব এবং 
তাহার 'দাদা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত যয়নাবকে আবুল আসের 
নিকট নতুন বিবাহ ও নতুন মোহর নির্ধারণ করিয়া সোপর্দ করিয়াছিলেন। 

ইয়াধিদ রে) বলেন £ ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীসটির সনদ বেশী মজবুত। তবে 
আমর ইব্‌ন শুয়াইবের হাদীসের উপর আমল রহিয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমর ইব্‌ন শুয়াইবের সূত্রে ইবৃন আরতাতের হাদীসটি ইমাম আহমদ, ইমাম 
তিরমিযী ও ইমাম ইবৃন মাজাহ (র) বর্ণনা করিয়াছেন এবং ইমাম আহমদ (র) ইব্‌ন 
আব্বাসের (রা) হাদীসটিকে দুর্বল বলিয়াছেন। আল্লাহই ভাল জানেন । 

ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীস সম্পর্কে জমহুর বলেন £ উক্ত সংশয়পূর্ণ ঘটনার 
প্রেক্ষিতে অধিকাংশ উলামাগণ বলেন, যখন যয়নাব (রা)-এর ইদ্দত শেষ হইয়া গেল, 
আর আবুল আস ইসলাম গ্রহণ করে নাই তখন উভয়ের বিবাহ ছিন্ন হইয়া যায়। 

অন্যান্য উলামাগণ বলেন £ যখন যয়নাব (রা)-এর ইদ্দত শেষ হইয়া গেল, তখন 
তিনি চাহিলে প্রথম বিবাহকে চলমান রাখিতে পারেন বা বিবাহ ছিন্ন করিয়া নতুন স্বামী 
গ্রহণ করিতে পারেন এবং উলামাগণ ইব্‌ন আব্বাসের হাদীসের ব্যাখ্যা এতটুকুর উপর 
ক্ষান্ত করিয়াছেন। 

1১ £ 8:75 ১5515 ইব্ন আব্বাস (রা), মুজাহিদ, কাতাদা, যুহরী ও অন্যরা এই 
আয়াতাংশের মর্ম বর্ণনা করেন যে, হিজরতকারিণী মহিলাদের স্বামীগণ মুশরিকগণের 
মি NT 


০০০০০ 


হিরন 
হিজরতকারিণী মহিলাদিগকে ইদ্দত শেষ, ওয়ালী বা অভিভাবক এবং অন্যান্য শর্তে 
সাপেক্ষে বিবাহ করিতে পারিবে। 

Syl as KY অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা চিরতরের জন্য 
মু'মিনদিগকে কাফির মহিলাদের সহিত বিবাহকে হারাম করিয়া দিয়াছেন। 

যুহরী (র) ....... মারওয়ান ইবৃন হাকাম (র) হইতে বর্ণনা করেন যে, হুদায়বিয়ার 
সন্ধির দিন রাসূলুল্লাহ সো)-এর নিকট কিছু সংখ্যক মহিলা হিজরত করিয়া আসিলে 
তাহার টি না বি ৮৮৯19 2 75 
রনি টি 9১০০৭ ০5০৫ Ce 
দিবি 3110 চি বি ১5 RS CUNY 51988 
১১০/১২-।)-1৯২-৪%$ এই আয়াতটি অবতীর্ণ হয়। অতঃপর হযরত উমর 
(রো) তাহার কাফির দুই স্ত্রীকে তালাক প্রদান করেন। উহাদের একজনকে মু'আবিয়া 
ইব্‌ন সুফিয়ান বিবাহ করে, অপরজনকে সফওয়ান ইব্‌ন উমায়্যা বিবাহ করেন। 


ইব্‌ন সাওর (র) যুহরী (র) হইতে মা“মারের সূত্রে বলেন £ যখন রাসূলুল্লাহ্‌ (সা) 
হুদায়বিয়ার পাদদেশে কাফিরদের সাহিত এই চুক্তি স্বাক্ষর করেন যে, কাফিরদের মধ্য 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুমৃতাহিনা ৭৩ 


হইতে কেহ মদীনায় আসিলে তাহাকে ফেরত পাঠাইয়া দিতে হইবে, তখন কিছু সংখ্যক 
মহিলা হিজরত করিয়া আসে এবং তাহাদের প্রেক্ষিতে উক্ত আয়াত অবতীর্ণ হয়। আর 
ফেরত দিয়া দাও এবং তিনি মুশরিকদেরকেও অনুরূপ বলিয়াছিলেন যে, যখন কোন 
মুসলমান মহিলা তোমাদের নিকট ফিরিয়া যাইবে তখন তাহার স্বামীর ব্যয়কৃত সম্পদ 
ফেরত পাঠাইয়া দিবে । 

ইব্‌ন সাওর (র) বলেন ১৪1311/-৮1১8-০৯5%9 -এর অর্থ আব্দুর রহমান 
. ইব্ন যায়দ ইব্‌ন আসলাম (র) অনুরূপ বলিয়াছেন এবং ইব্‌ন সাওর (র) বলেন, এই 
নির্দেশ উভয়ের মাঝে সন্ধি ছিল বিধায় আল্লাহ্‌ তা'আলা প্রদান করিয়াছেন । 

যুহরী (র) সূত্রে মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন ৪ এ দিনই হযরত উমর (রা) 
কুরাইবা বিনতে আবূ উমায়্যা ইব্‌ন মুগিরাকে তালাক প্রদান করেন এবং তাহাকে 
মু'আবিয়া বিবাহ করেন এবং তিনি উন্মে কুলসুম নামক এক ত্ত্রীকেও তালাক প্রদান 
করিয়াছিলেন যাহাকে আবূ জাহম ইবৃন হুযাইফা বিবাহ করেন। উল্লেখ্য, মু'আবিয়া ও 
আবূ জাহম তখন উভয়ই মুশরিক ছিল। 

তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্‌ (রা) আরওয়া বিনতে রাবীয়াকে তালাক দিয়াছিলেন, 
যাহাকে পরবর্তীতে খালিদ ইব্‌ন সাঈদ ইবৃন আস বিবাহ করিয়াছিল । 

ail inl, 011555 অর্থাৎ তোমাদের যে সকল 
স্ত্রীগণ কাফিরদের নিকট চালিয়া গিয়াছে, তাহাদের উপর ব্যয়কৃত সম্পদে কাফিরদের 
নিকট হইতে চাহিয়া লও এবং কাফিরদের যে সকল স্ত্রী তোমাদের নিকট আসিয়াছে, 
তাহাদের ব্যয়কৃত সম্পদ তোমরা ফেরত দিয়া দাও। 

১২:4১ -5101-৯1515 অর্থাৎ সন্ধির ব্যাপারে ও হিজরতকারিণী 
মহিলাদের ব্যাপারে যেই নির্দেশ প্রদান করা হইয়াছিল, সবই আল্লাহ্‌ তা'আলার বিধান । 
তিনি বিধান অনুযায়ী সৃষ্ট জীবের মাঝে মিমাংসা করিয়া থাকেন। 

<2 ১% 0/5 সন্ধির ব্যাপারে তিনি তাহার বান্দাদের যেই নির্দেশ প্রদান 
করিয়াছেন, সেই ব্যাপারে তিনি সম্যক জ্ঞাত আছেন এবং এই ব্যাপারে তিনি অত্যন্ত 
প্রজ্ঞাময়। 

ll 19203 3 ও LSI ul ৩৯15১ ভিন্ন us 
ARS EEE 
ইবনে কাছীর ১১তম খণ্ড_১০ 


Wwww.quraneralo.com 


Contents 


৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুজাহিদ ও কাতাদা (র) এই আয়াতের উদ্দেশ্য বর্ণনা করেন যে, যাহাদের সহিত 
তোমাদের কোন সন্ধি চুক্তি করা হয় নাই এমন কাফিরদের নিকট তোমাদের স্ত্রীগণ 
পাঠাইল না। আর যখন তাহাদের কোন স্ত্রী তোমাদের নিকট আসিবে তখন তাহার 
স্বামীকে কিছুই করিতে হইবে না যতক্ষণ হস্তচ্যুত স্বামীর ব্যয়কৃত সমপরিমাণ সম্পদ 
ফেরত না পাঠাইবে। 

ইব্‌ন জারীর (র) .... যুহরী (র) হইতে বলেন £ কাফির স্বামীদের নিকট তাহার 
স্ত্রীর উপর ব্যয়কৃত সম্পদ ফেরত পাঠাইবার জন্য আল্লাহ্‌ তা'আলা যে নির্দেশ প্রদান 
করিয়াছেন. উহা মু'মিনগণ পুরাপুরি পালন করিয়াছে, আর কাফিরগণ উহা অস্বীকার 
করিয়াছে। 
el Se iss 05411 11513) তিনি: 313 

-১১০৭১ 51211 [১$513-158 55 085 Meals ons 

তোমাদের মধ্য হইতে যদি কোন মহিলা কাফিরদের নিকট চলিয়া যায়। আর 
কাফিরগণ তোমাদের ব্যয়কৃত সম্পদ না দেয়, তাহলে উহাদের কোন স্ত্রী তোমাদের 
অবশিষ্ট. থাকিলে উহা তাহাদের নিকট ফেরত পাঠাইয়া দাও । 

এই আয়াত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা)-এর উক্তি উদ্বৃত করিয়া আওফী (র) 
বলেনঃ মুসলমানদের কোন স্ত্রী কাফিরুদের সহিত মিলিত হইয়া যায়। আর কাফিরগণ 
তাহার স্বামীকে কিছুই প্রদান করিল না। তখন যুদ্ধলন্ধ সম্পদ হইতে আপনি তাহাদের 
স্ত্রীর উপর ব্যয়কৃত সম্পদ প্রদান করুন। সুতরাং ++ $.& এর অর্থ এই হইল যে, 
যখন তোমরা কুরাইশ বা যে কোন কাফির দল হইতে যুদ্ধলন্ধ সম্পদ অর্জন করিবে, 
তখন স্ত্রী হস্তচ্যুত স্বামীকে তাহার ব্যয়কৃত সম্পদের সমপরিমাণ অর্থ প্রদান করিবে। 


৪8228 84888784846 ৮561 38 ০44০ 
1955১105085 4213)1 5০৯5 021 1505 অর্থাৎ মোহরে মিছুল। 


(র) অনুরূপ বলিয়াছেন। প্রথম পন্থা যদি অবলম্বন করা যায় তাহলে উত্তম । আর যদি 
সম্ভব না হয়, তাহলে কাফিরদের নিকট হইতে যুদ্ধলন্ধ অর্জিত সম্পদ প্রদান করিবে। 
এই বিশ্লেষণকে ইমাম ইব্‌ন জারীর (র) পছন্দ করিয়াছেন। আল্লাহ্‌র জন্যই সকল 

ংসা ও কৃতজ্ঞতা । - 


www.quraneralo.com 


Contents 
সূরা মুমৃতাহিনা ৭৫ 


HLS 305 ৬4934 ৩৬৮০ BIE 8,860 OY) 


2০ ৫ Adz ৮152 5, তা পশু ৮৫ এবার ৪৫ ৬ 

SN: 55% ০৬৪? ৩৩৬১)» ০১৬০২১৪৬৩5০ Al 

e232 ঠা গত V2 ELANCE ৫.2 হর পণ As LC 0A 

১৪০৭ 3 ০৮৯৪৯১৩৫5৪১ ৩৬১৩ ৫ 48 ees 
পর্ণ 


G2 GILL ৫৪ 422 vt 


0 ESSIEN 8১20 54 ১৮ 20২০ 


১২. হে নবী! মু'মিন নারীগণ যখন তোমার নিকট আসিয়া বায়'আত করে এই 
মর্মে যে, তাহারা আল্লাহ্‌র সহিত কোন শরীক স্থির করিবে না, চুরি করিবে না, 
ব্যভিচার করিবে না, তাহারা সজ্ঞানে কোন অপবাদ রচনা করিয়া রটাইবে না এবং 
সৎকার্যে তোমাকে অমান্য করিবে না, তখন তাহাদের বায় “আত গ্রহণ করিও এবং 
তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা শার্থনা করিও । আল্লাহ্‌ তো ক্ষমাশীল, পরম 
দয়ালু। 

তাফসীর ৪ ইমাম বুখারী (র) ....... উরওয়াহ্‌ রে) হইতে বর্ণনা করেন যে, 
আয়িশা (রা) বলেন, মু'মিন নারীগণ হিজরত করিয়া আসিলে রাসূলুল্লাহ্‌ (সা) 


EE EE EE NOE 9৪৮০ ৪.৮ এটি 25 ৮2 
সির ১ উঠি তরল 


চু 


রী ১9১০ ৪ এ-ও ও টা 072 
1০১১৪ ৭12 1-4111 1 ৮৯১০৭ এই আয়াত দ্বারা পরীক্ষা করিতেন। 

আয়িশা (রা) হইতে উরওয়া.(র) বলেন ঃ যে মহিলা আয়াতে বর্ণিত কথাগুলি 
মানিয়া লইত, তাহাকে নবী (সা) মুখে বলিয়া দিতেন এ এ « এ (আমি তোমাকে 
বায়'আত করিলাম) হযরত (সা) কখনো মহিলার হাতে হাত রাখিয়া বায়'আত নিতেন 
না। তিনি মহিলাদিগকে মৌখিকভাবে বায়'আত নিতেন । ১ ৪০ 2] এ 
বুখারী শরীফে অনুরূপ উদ্ধৃতি রহিয়াছে। 

ইমাম আহমদ রে) ....... উমাইমা বিনতে রকীকা (রা) হইতে বর্ণনা করেন । 
উমাইমা রো) বলেন, আমি মহিলাদের একটি দলের সহিত হযরতের দরবারে বায়'আত 
হইবার জন্য উপস্থিত হইলাম ৷ হযরত আমাদের সামনে (2১541114১54 1 
আয়াতটি পূর্ণ তিলাওয়াত করিলেন এবং তিনি বলিলেন ৬ ও ৪ ৮1) bil (৪ 
(এই ব্যাপারে তোমরা তোমাদের সাধ্যানুযায়ী পালন করার জন্য প্রচেষ্টা করিবে ।) আমরা 
বলিলাম, আল্লাহ্‌, আল্লাহ্‌র রাসূল আমাদের নিকট আমাদের জানের চেয়ে অধিক প্রিয় ৷ 


www.quraneralo.com 


Contents 


৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের সহিত মুসাফাহা (কেরমর্দন) করিবেন 
না? নবী (সা) উত্তরে বলিলেন, আমি কোন মহিলার সহিত মুসাফাহা করি না । একজন 
মহিলার জন্য আমার যে কথা, শত মহিলার জন্যও আমার একই কথা । হাদীসটির সনদ 
সহীহ্‌। 

সুফিয়ান ইব্‌ন উয়ায়না রে)-এর হাদীস হইতে ইমাম তিরমিযী, ইমাম নাসায়ী, 
ইমাম ইব্‌ন মাজাহ (র) বর্ণনা করিয়াছেন। ইমাম নাসায়ী ও ইমাম মালিক (র) 


অন্য কোন সূত্র আমাদের জানা নাই। ইমাম আহমদ (র) ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
(র)-এর হাদীস হইতে উমাইমার সুত্রে মুহাম্মদ ইব্‌ন মুনকাদির রে) হইতে বর্ণনা 
করিয়াছেন । ইমাম আহমদ রে) আরও এক অংশ বেশী উদ্ধৃত করিয়াছেন। 

1,5 ০ ০৪৮৮১ (আমাদের মধ্য হইতে কাহাও সহিত তিনি যুসাফাহা 
করেন নাই ।) | 

অনুরূপ ইব্‌ন জারীর রে) মুহাম্মদ ইব্‌ন মুনকাদির (র) হইতে মূসা ইব্‌ন উকবার 
সূত্রে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র) মুহাম্মদ ইব্‌ন মুনকাদির (র)-এর সূত্রে 
বর্ণিত আবূ জা“ফর রাজী (র)-এর হাদীস হইতে বর্ণনা করেন। মুহাম্মদ ইব্‌ন মুনকাদির 
(র) বলেন ৪£ আমাকে উমায়মা বিনতে রকীকা (রা) যিনি খাদীজা (রা)-এর বোন ও 
ফাতিমা (রা)-এর খালা, তিনি আমাকে সরাসরি বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) ....... সালমা বিনতে কায়েস (রা) যিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
খালা, উভয় কিবলাভিমুখ করিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত নামায পড়িয়াছেন, এবং 
বনু আদী ইব্‌ন নাজ্জাব গোত্রীয় এক মহিলা হইতে তিনি বর্ণনা করেন। সালমা বিনতে 
কায়েস রো) বলেন £ আনসার মহিলাদের সহিত নবী (সা)-এর দরবারে বায়'আত 
হইবার জন্য আমিও উপস্থিত হইলাম । তিনি আমাদিগকে এই মর্মে বায়'আত নিলেন 
যে, “আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করিবে না, চুরি, ব্যভিচার, জীবিত সন্তান হত্যা, 
কাহাকেও প্রকাশ্যে অথবা অগোচরে মিথ্যা অপবাদ লাগাইবে না। সৎকর্মে নাফরমানী 
করিবে না। স্বামীদিগকে ধোকা দিবে না। অতঃপর তিনি আমাদের সকলকে বায়'আত 
করিলেন। বায়'আত শেষে প্রত্যাবর্তন কালে আমি এক মহিলাকে বলিলাম, তুমি নবী 
(সা)-কে জিজ্ঞাসা কর যে, স্বামীকে ধোকা দেওয়ার অর্থ কি? উক্ত মহিলা তাহাকে এই 
ব্যাপারে প্রশ্ন করিলে তিনি বলিলেন, ১, «15৪৯ ৪ 4115 305 (স্বামীর মাল 
আত্মসাৎ করিয়া তাহা দ্বারা অন্যের সাথে প্রীতির সম্পর্ক স্থাপন করা ।) 

এই প্রেক্ষিতে ইমাম আহমদ (র) ....... ইব্‌ন মাযউন (রো) হইতে বর্ণনা করেন। 
ইব্‌ন মাযউন (রা) বলেন £ঃ আমি আমার মা রায়িআ বিনতে আবু সুফিয়ান খুজাইয়্যার 
সহিত বায়'আত গ্রহণকারিণী মহিলাদের মধ্যে ছিলাম । অতঃপর নবী (সা) পূর্বের ন্যায় 
শর্তাবলী উল্লেখ করিলেন। আর সকল মহিলাগণ সে শর্তাবলী ইকরার করিল। আমার 
আম্মার বলার কারণে আমিও সেইগুলি স্বীকার করিলাম । 


www.quraneralo.com 


Contents 


সূরা মুম্তাহিনা ৭৭ 


বুখারী (র) ....... উন্মে আতিয়্যা (রা) হইতে বর্ণনা করেন। উম্মে আতিয়্যা (রা) 
বলেন $ আমরা উল্লেখিত শর্তসাপেক্ষে বায়'আত গ্রহণ করিলাম । এমতাবস্থায় এক 
মহিলা হাত টানিয়া লইল এবং বলিল, আমি বিলাপ হইতে বিরত থাকিবার উপর 
বায়'আত গ্রহণ করিতে পারিব না। এই কারণে যে, আমাকে এক মহিলা বিলাপের উপর 
সাহায্য করিয়াছিল । আমি তাহার প্রতিদান পরিশোধ করিব। অতঃপর মহিলাটি চলিয়া 
গেল; অবশ্য পরে আসিয়া বায়“আত গ্রহণ করিয়াছেন । মুসলিম শরীফেও হাদীসটি বর্ণিত 
হইয়াছে_ তবে মুসলিম শরীফে ইহাও রহিয়াছে যে, উক্ত মহিলা ও উম্মে সুলায়েম 
বিনতে মিলহাম (রা) ব্যতীত আর কেহ এই শর্তটি পূরণ করে নাই। 

বুখারী শরীফের অপর এক রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, পাঁচজন মহিলা ব্যতীত 
আ'লা, মু'আয-এর স্ত্রী আবু সুবরা-এর মেয়ে অপর দুইজন মহিলা অথবা মু'আযের স্ত্রী 
আবু সুবা-এর মেয়ে ও অপর এক মহিলা । 

নবী (সা) এই বায়'আত ঈদের দিনেও লইতেন। ইমাম বুখারী (র) ..... হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আমি ঈদুল 
ফিত্রের নামায রাসূলুল্লাহ্‌ (সা), আবূ বকর, উমর ও উসমান (রা)-এর সহিত আদায় 
করিয়াছি। সকলে খুতবার পূর্বে নামায পড়াইতেন। এরপর নামায শেষে খুতবা পাঠ 
করিতেন। একদা রাসূলুল্লাহ্‌ (সা) খুৎবা পাঠ শেষে মিম্বর হইতে অবতরণ করিলেন, সে 
দৃশ্যটি আমার সামনে এখনো ভাসমান। তিনি লোকদের মধ্য হইতে তাশরীফ নিয়া 
বিলাল (রা) সহ মহিলাদের নিকট পৌছিলেন। এরপর তিনি 131,511 1587% 
১৯:৪৮ ৮৮5411099৬৮ OUR 27৮52 ৮১৮৮ 
১221 ০-১৪ 4৮3০৯290৮৮5 SAU AY LEYS SY 
3১০৮১ ৯ ১০০৯১১১ ১4৯90 আয়াতটি পূর্ণ তিলাওয়াত করিলেন। তিনি 
মহিলাটিকে বলিলেন, তোমরা কি এই আয়াতকে দৃঢ়ভাবে ধারণু করিবে? জবাবে 
একজন মহিলা হ্যা’ বলিলেন । আর কেহ জবাব প্রদান করে নাই বর্ণনাকারী হাসান 
(রা) জানে না সে মহিলাটি কে? নবী (সা) বলিলেন ৪ তোমরা সাদকা কর । বিলাল 
(রা) কাপড় গলায় ঝুলানো হাড়ছড়া জাতীয় বস্তু ও আংটি ফেলিল। 

ইমাম আহমদ (র) ..... আমরের দাদা হইতে বর্ণনা করেন যে, উমাইয়া বিনতে 
রকীকা রো) ইসলামের উপর বায়'আত গ্রহণ করিবার জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
দরবারে উপস্থিত হইল । এরপর নবী (সা) পূর্বের ন্যায় বায়'আতের সরুল শর্তাবলী বর্ণনা 
করিলেন। 

ইমাম আহমদ রে) .... উবাদা ইব্‌ন সামিত (রা) হইতে বর্ণনা করেন! উবাদা 
ইব্‌ন সামিত (রা) বলেন £ আমরা এক মজলিসে হযরতের দরবারে উপস্থিত ছিলাম। 


www.quraneralo.com 


Contents 


৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত (সা) বলিলেন- তোমরা আমাকে 11 559, AGS 01 
9 বলিয়া 4101 ০2 ১১114 ০৫2০8-দ SLAIN) 
তিলাওয়াত করিলেন। (বুখারী ও মুসলিম) 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক রে)..... উবাদা ইব্‌ন সামিত রো) হইতে বর্ণনা করেন। 
উবাদা (রা) বলেন ঃ আমি আকাবায়ে উলায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলাম এবং 
আকাবায়ে উলায় মোট বারজন ব্যক্তি উপস্থিত ছিল। যুদ্ধ ফরয হওয়ার পূর্বে আমাদিগকে 
তিনি মহিলাদের ন্যায় বায়'আত করিলেন । আর তিনি বলিয়া দিলেন, য়দি তোমরা এই 
সকল শর্তাবলী পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করিতে পার তাহলে তোমাদের জন্য রহিয়াছে 
বেহেশ্ত। 

ইব্‌ন আবু হাতিম (র)-ও হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে 
আওফী (র) সূত্রে ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) উমর (রা)-কে 
আদেশ করিলেন, তুমি মহিলাদিগকে বলিয়া দাও, রাসূলুল্লাহ্‌ (সা) তোমাদিগকে এই 
শর্তে বায়'আত করিতেছেন যে, তোমরা আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করিতে 
পারিবে না। বায়'আত গ্রহণকারিণী মহিলাদের মধ্যে উতবা ইব্‌ন রবী “আর মেয়ে হিন্দাও 
ছিল। যে অমুসলিম থাকা অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচা হামযা (রা)-এর পেট 
ফাড়িয়া দিয়াছিল। ফলে মহিলাদের মধ্যে তিনি এমন লুক্কায়িত অবস্থায় ছিলেন যেন 
কেহ তাহাকে চিনিতে না পারেন । উক্ত নির্দেশ শুনার পরে বলিলেন, আমি কিছু বলিতে 
চাই কিন্তু যদি বলি তাহলে হুযূর (সা) আমাকে চিনিয়া ফেলিবেন। আর যদি তিনি 
আমাকে চিনিতে পারেন, তাহলে আমাকে হত্যার নির্দেশ দিবেন। সকল মহিলা নিশ্চুপ । 
তাহার কথাগুলি বলিতে সবাই অস্বীকার করিয়া দিল। পরিশেষে হিন্দা বলিল, 
মহিলাদের হইতে এমন কিছুর বায়'আত গ্রহণ করিতেছেন যাহা পুরুষদের হইতে নেন 
নাই? তাহা কিরূপে-_ এই কথা বলার পরে নবী (সা) তাহার দিকে চাইলেন এবং 
তিনি কিছুই বলিলেন না। এরপর উমর (রো)-কে বলিলেন । উহাদিগকে বলিয়া দাও। 
দ্বিতীয় শর্ত ৪ চুরি করিবে না। হিন্দা (রা) বলিলেন। আমি তো আবু সুফিয়ানের 
সাধারণ জিনিস পত্র লইয়া থাকি, এটাও কি চুরির মধ্যে পরিগণিত হইবে? এবং এটা 
আমার জন্য হালাল হইবে কি না? 

আবু সুফিয়ান উক্ত মজলিসে উপস্থিত ছিলেন। তিনি বলিলেন, তুমি আমার সংসার 
হইতে যাহা কিছু নিয়াছ, তাহা খরচ হইয়া গিয়াছে বা যায় নাই সবই তোমার জন্য 
হালাল করিয়া দিলাম ৷ 

নবী (সো) এখন তাহাকে স্পষ্টরূপে চিনিতে পারিলেন যে, এই সেই হিন্দা, যে 
আমার চাচা হামযার কলিজা ফীড়িয়াছিল এবং উহা বাহির করিয়া চিবাইয়াছিল। নবী 
(সা) তাহার কথাবার্তা শুনিয়া মুসকি হাসি দিলেন এবং তাহাকে কাছে ডাকিলেন। 
এরপর হিন্দা অগ্রসর হইয়া ক্ষমা প্রার্থনা করিলেন । হযরত (সা) তাহাকে বলিলেন, তুমি 
কি সেই হিন্দা? 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুম্তাহিনা ৭৯ 


হিন্দা (রা) উত্তরে বলিলেন £ পিছনের গুনাহ আল্লাহ্‌ তা'আলা যেন ক্ষমা করিয়া 
দেন। এরপর নবী (সা) চুপ করিলেন এবং পুনরায় বায়'আতের কাজ শুরু করিলেন। 

তৃতীয় শর্ত ৪ ব্যভিচার করিবে না। হিন্দা (রা) বলিলেন £ কোন আযাদ মহিলা কি 
ব্যভিচার করিতে পারে? 

নবী (সা) বলিলেন £ আযাদ মহিলাগণ উহা করিতে পারে না। 

চতুর্থ শর্ত ৪ জীবিত সন্তানদিগকে হত্যা করিবে না। 

হিন্দা (রা) বলিলেন, আপনি তো বদরের দিন হত্যা করিয়াছিলেন। আপনি আর 
তাহারা ভাল জানেন। 

পঞ্চম শর্ত ৪ প্রকাশ্যে ও অগোচরে কাহাকেও মিথ্যা অপবাদ লাগাইতে পারিবে না। 

ষষ্ঠ শর্ত ৪ সতকর্মে আমার আদেশ অমান্য করিবে না। 

সপ্তম শর্ত ৪ মৃত ব্যক্তির উপর বিলাপ করিতে পারিবে না। 

বর্বরতার যুগে মহিলাগণ কাপড় ছিড়িয়া ফেলিত, মুখাবয়বে নখ দিয়া আচড়াইত, 
মাথার চুল ছিঁড়িয়া ফেলিত এবং ধ্বংস ও ক্ষতির জন্য বিলাপ করিত । হাদীসটি গরীব। 
কেননা আবূ সুফিয়ান ও তাহার স্ত্রী যখন ইসলাম গ্রহণ করেন তখন নবী (সা) 
তাহাদিগকে ক্ষমার ঘোষণা বর্ণনা করিলেন এবং তাহাদিগকে স্নেহ করিতেন । মুকাতিল 
ইব্‌ন হাইয়ান রে) বলেন, মক্কা বিজয়ের দিবসে উক্ত আয়াত অবতীর্ণ হয়। নবী (সা) 
পুরুষদিগকে সাফা পাহাড়ের উপর বায়'আত গ্রহণ করিতেছিলেন। পরবর্তী বর্ণনা পূর্বের 
ন্যায়। তবে জীবিত বাচ্চাদের হত্যা করা নিষেধ এ কথা বলার সাথে সাথে হিন্দা (রা) 
তাহাদিগকে বয়স্ক অবস্থায় হত্যা করিয়াছেন। একথা শুনা মাত্রই হযরত উমর (রা) 
হাসিতে হাসিতে চিৎ হইয়া শুইয়া পড়িলেন। ইব্‌ন আবু হাতিম (র) .... হযরত আয়িশা 
(রা) হইতে বর্ণনা করেন। “যখন হিন্দা (রা) বায়'আতের উদ্দেশ্যে রাসূলের দরবারে 
উপস্থিত হইলেন । নবী (সা) তাহার হাতের দিকে তাকাইয়া বলিলেন, তোমার হাতে রং 
লাগাইয়া আস। এরপর হিন্দা (রা) তাহার হাতে মেহেদী লাগাইয়া আসিলেন। তখন 
তিনি তাহাকে বলিলেন, আমি তোমাকে এই মর্মে বায়'আত করিতেছি যে, হিন্দার 
হাতে স্বর্ণের দু'টি চুড়ি ছিল। তিনি নবী (সা)-কে বলিলেন, এই চুড়ি সম্পর্কে আপনার 
অভিমত কি? তিনি বলিলেন ৪ “জাহান্নামের আগুনের দু'টি টুকরা ৷” 

ইব্‌ন আবু হাতিম (র) ...... শা‘বী (র) হইতে বর্ণনা করেন। শা‘বী (র) বলেন ঃ 
বায়'আতের সময় নবী (সা)-এর হাতে একটি কাপড় ছিল। এরপর তিনি বলিলেন, 
তোমরা তোমাদের সন্তানদিগকে হত্যা করিবে না। একটি মহিলা বলিল, সন্তানদের 
বাপ-দাদাদিগকে হত্যা করা হইয়াছে আর আপনি সন্তানদের ব্যাপারে আমাদের নসিহত 
করিতেছেন। মহিলাগণ আগমন করিলে তাহাদিগকে একত্রিত করিয়া বায়'আতের 
শর্তাবলী তিনি পেশ করিতেন। তাহারা সেইগুলি মানিয়া লইত এবং প্রত্যাবর্তন করিত। 


www.quraneralo.com 


Contents 


৮০ | তাফসীরে ইব্ন কাছীর 


আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ “হে' নবী! আপনার নিকট মু'মিন মহিলাগণ আগমন 
করিলে তাহাদিগকে উল্লেখিত শর্তানুযায়ী বায়'আত গ্রহণ করিবেন। এরপর নবী (সা) 
এই মর্মে বায়'আত লইতেন যে, “আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করিবে না, অন্য 
লোকের সম্পদ চুরি করিবে না। হ্যা যদি তাহার স্বামী সামর্থ্যানুযায়ী খরচ না করে, তবে 


- সে তাহার স্বামীর সম্পদ হইতে প্রয়োজন মোতাবেক লইতে পারে । যদিও উহা তাহার 


অজান্তে হইয়া থাকে । কেননা হিন্দার স্বামী আবূ সুফিয়ান কৃপণ প্রকৃতির লোক ছিল। 
প্রয়োজন অনুযায়ী খরচ করিত না । হিন্দা নবী (সা)-এর নিকট এই ঘটনা বর্ণনা করিলে, 
তিনি বলিলেন ঃ তাহার সম্পদ হইতে এই পরিমাণ সম্পদ লইতে পারিবে যাহা তোমার 
এবং তোমার সন্তানদের খরচের জন্য যথেষ্ট হইয়া যায়। (বুখারী ও মুসলিম) 

আল্লাহ্‌ তা'আলা বলেন $ -+:)-: 35 অর্থাৎ ব্যাভিচার করিবে না। তিনি অন্যত্র 
জর রিয়াজ 

ভিন 25 ৩৮৫ Lil 02111225555 তোমরা ব্যভিচারের 
নিকটবর্তী হইও না। কেননা উহা অশ্লীল ও অসৎ পথ। 

হযরত সামুরা (রা) হইতে বর্ণিভ হাদীসে যিনার পরিণতি সম্পর্কে জাহান্নামের 
কঠিন আযাবের হুশিয়ারী উচ্চারিত হইয়াছে। 

ইমাম আহমদ (র) ......, আয়িশা রো) হইতে বর্ণনা করেন। আয়িশা (রা) 
বলেন £ ফাতিমা বিনতে উতবা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট বায়'আত হইতে 
আগমন করিলে, তিনি তাহাকে ১%, ৯ ৮৮5411৮১১59 21 
১:১5 এই আয়াত শুনাইলেন। ইহা শুনিয়া তিনি লজ্জায় মস্তকে হাত উত্তোলন 
করিলেন। তিনি তাহার এই কাণ্ড দেখিয়া বিস্মিত হইলেন। আয়িশা রো) বলিলেন, 
সকলে এই শর্তের উপর বায়'আত হইয়াছে। উক্ত মহিলা ইহার স্বীকৃতি প্রদান করিলে 
. হযরত (সা) তাহাকে বায়'আত গ্রহণ করাইলেন। শাঁবী (র) হইতে বায়'আতের পদ্ধতি 
সম্পর্কে বর্ণিত হইয়াছে যাহা ইতিপূর্বে বর্ণনা করা হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

+১৯5১9 15845 সন্তান হত্যা করিবার অর্থটি অতি ব্যাপক। ভূমিষ্ঠ হওয়ার 
পরে হত্যা করা, যেমন বর্বরতার যুগে করিত। তাহারা অভাব-অনটনের ভয়ে 
ব্যাপকভাবে হত্যা করিত। অথবা গর্ভস্থ সন্তান নষ্ট করিয়া দেওয়াও এই হুকুমের 
অন্তর্ভুক্ত । আল্লাহ্‌ তা“আলা বলেন ৪ 

১৯০1৩ ১৫2 ০2 il EL LEU, ইব্‌ন আব্বাস (রা) 
মিথ্যা অপবাদ না লাগানোর অর্থ এই বর্ণনা করিয়াছেন যে, অন্য স্বামীর সন্তানকে নিজ 
স্বামীর সহিত মিলিত না করা । মুকাতিল (র) অনুরূপ বলিয়াছেন। আবূ দাউদ শরীফে 
ইব্‌ন আব্বাস (রা)-এর এই উক্তির সপক্ষে রিওয়ায়েত রহিয়াছে । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুমৃতাহিনা ৮১ 


ইমাম আবু দাউদ (র) ...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, আবু হুরায়রা 
(রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছেন, যখন মুলা'আনার (একে অন্যের প্রতি 
অভিসম্পাত করা) আয়াত অবতীর্ণ হয়। যে মহিলা কাহাকে এমন সম্প্রদায়ে অন্তর্ভুক্ত 
করে যে, বাস্তবে সে সম্প্রদায়ের নয়। সে আল্লাহ্র গণনায় পরিগণিত হইবে না এবং 
আল্লাহ্‌ তাহাকে বেহেশৃতে প্রবেশ করাইবেন না। আর যে ব্যক্তি নিজ সন্তানকে অস্বীকার 
করিবে অথচ সে সন্তান তাহার, আল্লাহ্‌ তা'আলা তাহার সামনে যবনিকা ফেলিয়া 
দিবেন এবং আগে ও পরে আগত সকল মানুষের সামনে তাহাকে লাঞ্ছিত করিবেন। 

আল্লাহ্‌ তাআলা বলেন £ ২5১০৭ ৪ ৫৮:৯৪ %9 অর্থাৎ সৎকর্মে আপনার 
আদেশ মানিবে এবং নিষেধ কর্ম হইতে বিরত থাকিবে ।. | 

ইমাম বুখারী (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস 
(রা) উক্ত আয়াত সম্পর্কে বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা উক্ত শর্ত মহিলাদের জন্য নির্ধারণ 
করিয়াছেন । 

মায়মুন ইব্‌ন মিহরান রে) বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা তাহার নবীকে সৎকর্মে 
অনুসরণ করিবার জন্য আদেশ প্রদান করিয়াছেন । আর সকর্মই হইল ইবাদত । ইব্‌ন 
যায়েদ (র) বলেন ঃ সৃষ্টির সেরা মানবের অনুসরণ ও আল্লাহ্‌ তা“আলা সৎকর্ম করিবার 
জন্য আদেশ দিয়াছেন। 

ইব্‌ন আব্বাস, আনাস ইব্‌ন মালিক, সালিম ইব্‌ন আবুল জা“দ, আবু সালিহ রো) 
প্রমুখ বলেন ৪ বায়'আত দিবসে নবী করীম (সা) মহিলাদের বিলাপ করিতে নিষেধ 
করিয়াছিলেন । এই ব্যাপারে উম্মে আতিয়্যা (রা)-এর হাদীস পূর্বে বর্ণিত হইয়াছে। 

উক্ত আয়াত সম্পর্কে ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন। কাতাদা রে) বলেন £ 
বায়'আত দিবসে রাসূলুল্লাহ্‌ সো) মৃহিলাদিগকে বিলাপ করিতে ও মহরম ব্যতীত অপর 
পুরুষের সহিত কথা-বার্তাও বলিতে নিষেধ করিয়াছেন । এই কথা শুনিয়া আব্দুর রহমান 
ইব্‌ন আওফ (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের অনুপস্থিতিতে বাড়ী মেহমান 
আসিলে তাহাদের সহিত কি মহিলাগণ কথা বলিবে না? রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, আমার 
উদ্দেশ্য ইহা নহে। আমার উদ্দেশ্য ইহা নহে। 

ইব্‌ন আবূ হাতিম (র) .... হাসান (র) হইতে বর্ণনা করেন। হাসান (র) বলেন ঃ 
বায়'আত দিবসে রাসূলুল্লাহ্‌ (সা) মহিলাদিগকে মহরম ব্যতীত অপর পুরুষের সহিত 
কথা বলিতেও নিষেধ করিয়াছিলেন। কেননা অনেক ক্ষেত্রে মহিলাদের সহিত 
কথোপকথনের সময় এমন পর্যায় পৌছাইয়া যায় যে, কাম রসের সূত্রপাত ঘটিয়া যায়। 

ইবৃন জারীর (র) ....... উন্মে আতিয়্যা আনসারিয়া (রা) হইতে বর্ণনা করেন। 
উন্মে আতিয়্যা রো) বলেন $ বায়'আতের সময় রাসূলুল্লাহ্‌ (সা) আমাদিগকে বিলাপ 
বিটি রনির ONC বিপদকালে 


ইবনে কাছীর ১১তম খণ্ড ১১ 


FE TET 


Contents 


৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


একটি কাওম আমার সহিত বিলাপে সহমর্মিতা করিয়াছিল। অতএব আমিও সেই 
গোত্রের বিলাপের শরীক হইয়া ইহার প্রতিদান দিতে চাই। এই বলিয়া মহিলাটি চলিয়া 
গেলেন এবং উক্ত গোত্রের বিলাপ ধ্বনিতে অংশগ্রহণ করিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
দরবারে আসিয়া বায়'আত গ্রহণ করিল। বর্ণনাকারী বলেনঃ রাও abi 
(আনসারীর মা) ব্যতীত আর কেহ এই শর্ত পালন করে নাই। 

ইমাম বুখারী (র) তাহার গ্রন্থে হাদীসটি উম্মে আতিয়্যা রো) হইতে হাফসা বিনতে 
সিরীনের সূত্রে বর্ণনা করিয়াছেন এবং তিনি ইহা ব্যতীত ভিন্ন সূত্রেও বর্ণনা করিয়াছেন 

ইব্ন জারীর ও ইমাম বুখারী রে) ...... মুস'আব ইব্‌ন নূহ আনসারী রো) হইতে 
বর্ণনা করেন। মুস'আব (রা) বলেন £ আমরা বায় 'আত গ্রহণকারী মহিলাদের মধ্যে এক 
বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাত পাইলে মহিলা বলিলেন, আমাদিগকে রাসূলুল্লাহ্‌ (সা) 
বিলাপ করিতে নিষেধ করিয়াছেন'। এরপর এক বৃদ্ধা বলিল, ইয়া রাসূলাল্লাহ! বহুলোক 
আমাকে বিলাপে সাহায্য করিয়াছে। এখন তাহারা বিপদে আক্রান্ত, আমিও তাহাদিগকে 
উহার প্রতিদান হিসাবে তাহাদের বিলাপে অংশগ্রহণ করিতে চাই । রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেন, তুমি যাইয়া উহার প্রতিদান পুরা কর। এরপর মহিলা চলিয়া গেলেন এবং উহার 
প্রতিদান পুরা করিয়া বায়'আত গ্রহণ করিলেন। আর ইহাই হইল ৪১১০ যাহা 4 
১১১৮৭ ৪ 4৯০৮৪ আয়াতাংশে বলা হইয়াছে। 

ইব্‌ন আবু হাতিম রে) ....... উসায়দ ইব্‌ন আবূ উসায়েদ বযার (রো) হইতে বর্ণনা 
করেন। বায়'আত গ্রহণকারিণী মহিলাদের একজনের ভাষ্য সৎকর্মে হযরতের নাফরমানী 
করিবার উদ্দেশ্য হইল, “আমরা যেন মুখমগ্ডলে চপেটাঘাত না করি, মাথার কেশ না 
টানি, জামা-কাপড় ছেদন না করি, ও হায়! হায়! না বলি।” 

ইব্‌ন জারীর রে) উম্মে আতিয়্যা রো) হইতে বর্ণনা করেন। উম্মে আতিয়্যা (রা) 
বলেন £ যখন রাসূলুল্লাহ্‌ (সা) মদীনায় আগমন করিলেন, তখন সকল আনসারী 
মহিলাদিগকে একটি ঘরে জমায়েত করিলেন এবং আমাদের নিকট উমর (রো)-কে 
প্রেরণ করিলেন। উমর (রো) ফটকে দীড়াইয়া আমাদিগকে সালাম করিলেন, আমরা 
সালামের-জবাব দিলাম । অতঃপর তিনি বলিলেন, আমি তোমাদের নিকট রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর দূত হিসাবে আগমন করিয়াছি। তখন সকল মহিলা বলিল, মারহাবা! হে 
রাসূলের দূত। তিনি এই মর্মে তাহাদিগকে বায়'আত করিলেন যে, আল্লাহ্র সহিত 
শির্ক, চুরি ও ব্যভিচার করিবে না। সকলে বলিল, হ্যা আমরা ইহা যথাযথ পালন 
করিব । বর্ণনাকারী বলেন, হযরত উমর (রা) ফটকের বা ঘরের বাহির হইতে হস্ত 
প্রসারিত এবং মহিলাগণও ঘরের ভেতর হইতে হস্ত প্রসারিত করিলেন। এরপর হযরত 
উমর (রো) বলিলেন, হে আল্লাহ্‌! তুমি সাক্ষী থাকিও। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুমৃতাহিনা ৮৩ 


বর্ণনাকারী আরও বলেন, তিনি আমাদিগকে ইহাও আদেশ করিয়াছিলেন যে, দুই 
ঈদে হায়িযা মহিলাগণ ও যুবতী কুমারীগণ বাহির হইতে পারিবে, আমাদের উপর 
জুমু'আ ফরয নয়। এবং আমাদিগকে জানাযার অনুসরণ করিতে নিষেধ করিলেন । 
ইসমাঈল (র) বলেন ঃ আমি আমার নানীকে ১১১০ ৮৪ 4৫১১৮ % -এর 
উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, বিলাপ না করা । 

বুখারী ও মুসলিম শরীফে ইমাম বুখারী রে) .... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) 
হইতে বর্ণনা করেন। ইব্‌ন. মাসউদ রো) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, যে বিপদে 
মুখমণ্ডলে চপেটাঘাত করিবে, জামা-কাপড় ছেদন করিবে ও জাহিলী যুগের রীতি 
অনুযায়ী হায়! হায়!! করিবে সে আমাদের দলের বহির্ভূত । 

ইমাম বুখারী ও মুসলিম রে) ....... আবু মুসা (রা) হইতে রিওয়ায়েত করিয়াছেন 
যে, রাসূলুল্লাহ্‌ (সা) এ ব্যক্তির জিম্মাদারী হইতে মুক্ত, যে ব্যক্তি বিপদে চেঁচাইয়া 
চেচাইয়া প্রকট ধ্বনিতে হায়! হায়!! করিবে, কেশ টানিয়া ছেদন করিবে বা মুণ্তাইবে ও 
আঁচল টানিয়া ছেদন করিবে । 

আবু ইয়ালা ..... আবূ মূসা আশআরী (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেন। আমার উম্মতের মধ্যে আইয়্যামে জাহেলিয়াতের এমন চারটি কাজ 
রহিয়াছে উহা তাহারা ছাড়িতে পারিবে না। 

১. বংশের গৌরব, ২. একে অপরের বংশের বিদ্রুপ বা ভ€সনা করা, ৩. নক্ষত্র 
হইতে পানি চাওয়া, ৪. মৃত ব্যক্তির উপর বিলাপ করা । তিনি বলেন £ বিলাপকারিণী 
যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহা হইলে তাহাকে কিয়ামতের দিবসে আলকাতরা 
জাতীয় জামা-কাপড় ও খুজলীযুক্ত জামা পরিধান অবস্থায় উঠান হইবে । ' 

ইমাম মুসলিম রে) তাহার গ্রন্থে হাদীসটিকে তিনি শুধু আবান ইব্‌ন ইয়াধীদ আত্তার 
(র)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন। আবূ সাঈদ (রা) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) 
বিলাপকারিণী ও বিলাপ শ্রবণকারিণী উভয়ের উপর লা'নত করিয়াছেন। এই হাদীসটি 
ইমাম আবু দাউদ (র) বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর রে) ..... উন্মে সালামা (রা) হইতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) 
৩০৮০ ৪ ০১১০১ 85-এর মর্ম বর্ণনা করেন, বিলাপ না করা। উক্ত হাদীসটি 
ইমাম তিরমিযী (র) তাফসীর অধ্যায়ে আবূ নুআইম (র) হইতে আব্দ ইব্‌ন হুমায়দের 
সূত্রে বর্ণনা করিয়াছেন। আর ইমাম ইব্ন মাজাহ্‌ (র) ইয়াধীদ ইব্‌ন আব্দুল্লাহ্‌ (র) 
রি ও 
তিরমিযী রে) এই হাদীসকে হাসান, গরীব বলিয়াছেন। | 


www.quraneralo.com 


Contents 


৮৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


চক CES EIGN EG 0) 


s 2322 ॥ ১৮ 52 18 ৮ 


63%2)০ ৩০১৬৩ IES AES 


১৩. হে মু’মিনগণ! আল্লাহ্‌ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাহাদের সহিত 
বন্ধুত করিও না, উহারা তো পরকাল সম্পর্কে হতাশ হইয়া পড়িয়াছে। যেমন- 
হতাশ হইয়াছে কাফিররা সমাধিস্থদের বিষয়ে ৷ 


তাফসীর ঃ সূরার শুরুভাগে যেরূপ কাফিরদের সহিত বন্ধু নিষেধের ব্যাপারে 
আলোচনা হইয়াছিল শেষাংশেও সেই সম্পর্কে আলোচনা হইতেছে। 

৫0 ৮১৯ ০৪৪ 558 5 চে (18 অর্থাৎ ইয়াছদী 
নাসারা তথা সকল কাফিরগণ যাহাদের প্রতি আল্লাহ্‌র লা'নত ও রুষ্ট এবং যাহারা 
আল্লাহ্‌র অনুগ্রহ ও স্নেহ হইতে দূরে সরিয়া গিয়াছে। তাহাদের সহিত তোমরা কেমনে 
বন্ধুত্ব বা বন্ধুত্বের আলোচনা করিবে? অথচ তাহারা আখিরাতের প্রতিদান ও নিয়ামত 
হইতে বঞ্চিত হইয়া গিয়াছে। এই প্রেক্ষিতে আল্লাহ্‌ বলেন ৪ ১০ ১11 ১2৮৫ 
১+৪। ১:০1 এই আয়াতাংশের দু'টি উদ্দেশ্য ৫ ১. কাফিরগণ তাহাদের সমাধিস্থ 
নিকটতম আত্মীয়-স্বজনের পুনরায় তাহাদের সহিত একত্রিত হওয়ার ব্যাপারে নৈরাশ 
হইয়াছে এই কারণে যে, মৃত কাফিরগণ তাহাদের মত পুনরুথানের বিশ্বাস ছিল না। 
সুতরাং তাহারা যখন পুনরুখিত হইল না। তখন জীবিত কাফিরগণও মৃত্যুর পর 
পুনরুখিত হইবে না। 
আওফী (র) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস (রা) 
উক্ত আয়াত সম্পর্কে বলেন ঃ জীবিত কাফিরগণ তাহাদের মৃত কাফিরগণের ফিরিয়া 
আসার ব্যাপারে অথবা আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ফেরত পাঠাইবেন এই ব্যাপারে 
নৈরাশ হইয়া গিয়াছে। হাসান বসরী (র) উক্ত আয়াত সম্পর্কে বলেন 8 জীবিত 
কাফিরগণ মৃতদের ব্যাপারে হতাশ হইয়া গিয়াছে।. কাতাদা (র) বলেন ৪ যেইরূপ মৃত 
কাফিরগণের ফিরিয়া আসার ব্যাপারে তাহারা নৈরাশ হইয়াছে এবং যাহ্হাক (র) 
অনুরূপ বলিয়াছেন। আর সকলে ইব্‌ন জারীর (র) হইতে বর্ণনা করিয়াছেন। 

২. আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য হইল ঃ যেরূপ সমাধিস্থ কাফিরগণ সকল প্রকারের 
মঙ্গল বা কল্যাণ হইতে নৈরাশ হইয়াছে । আ'মাশ (র) ...... ইব্‌ন আব্বাস রো) হইতে 
বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস (রা) উক্ত আয়াত সম্পর্কে বলেন ৪ যেরূপ মৃত্যুবরণকারী 
কাফিরগণ যাহাদের প্রতিদান নির্দিষ্ট হইয়া গিয়াছে এবং যাহারা তাহাদের অবস্থা অবগত 
হইয়াছে। ইহা হইল মুজাহিদ, ইকরিমা, মুকাতিল, ইব্‌ন যায়িদ, কালবী ও মনসূর 
(র)-এর উক্তি । আর এই উক্তিকে ইব্‌ন জারীর রে)-ও সমর্থন করিয়াছেন। . 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা সাক 
১৪ আয়াত, ২ রুকু, মাদানী 


12১1১৯৯০11০ 


শানে নুযুল 

ইমাম আহমদ রে) ....... আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, “আমরা কয়েকজন সাহাবী পরস্পর আলাপ করিতেছিলামূ যে, আমাদের কেহ 
গিয়া হুযুর (সা)-কে জিজ্ঞাসা করিবে, আল্লাহ্‌র নিকট সবচাইতে প্রিয় কাজ কোন্টি? 
আমাদের কেহ তখনও সেইজন্য দাড়ায় নাই। এমন সময় আমাদের নিকট হুযুর 
(সা)-এর এক বার্তাবহ আসিয়া দাড়াইল। তাহার মাধ্যমে তিনি এক এক করিয়া 
আমাদের সকলকে ডাকিয়া নিলেন। আমরা যখন সকলে উপস্থিত হইলাম তখন তিনি 
সূরা আস্‌ সাফ্ফ সম্পূর্ণটি আমাদিগকে পড়িয়া শুনাইলেন। . 

ইব্‌ন আবী হাতিম (র) ....... আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা)-হইতে বর্ণিত । তিনি 
বলেন £ “আমরা কতিপয় সাহাবী একত্রে বসিয়া আলাপ করিতেছিলাম যে, আমাদের 
কেহ গিয়া রাসূল (সা)-এর নিকট জানিয়া আসিবে, আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় কাজ 
কোন্টি ? ইত্যবসরে রাসূল (সা) আমাদিগকে ডাকার জন্য লোক পাঠাইলেন এবং 
একজন একজন করিয়া সকলকেই ডাকাইয়া নিলেন। আমরা যখন সেখানে সমবেত 
হইলাম, তখনই এই সুরাটি নাযিল হইল। তখন তিনি পূর্ণ সূরাটি আমাদিগকে পড়িয়া 
শুনাইলেন। ” 

আবু সালামা রো) বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) আমাকে পূর্ণ সুরাটি পড়িয়া 
শুনাইয়াছেন। ইয়াহিয়া ইব্‌ন আবূ কাছীর বলেন, আবূ সালমা (রা) আমাকে পূর্ণ সূরাটি 
পড়িয়া শুনাইয়াছেন। আওফী (র) বলেন, ইয়াহিয়া ইব্‌ন আবু কাছীর আমাকে পূর্ণ 
সূরাটি পড়িয়া শুনাইয়াছেন। আব্বাস ইবনুল ওয়ারিদ (র) বলেন, আমার পিতা 
বলিয়াছেন, সূরাটি আমাকে আওফীই পূর্ণ পড়িয়া শুনান। 


.  Www.quraneralo.com 


Contents 


৮৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম তিরমিযী রে) ....... আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) হইতে বর্ণিত । তিনি 
বলেন ৪ “আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাতিপয় সাহাবী বসিয়া নিজেরা আলাপ 
করিতেছিলাম যে, যদি আমরা জানিতে পাইতাম আল্লাহ্‌র কাছে সর্বাধিক প্রিয় কাজ 
কোন্টি তাহা হইলে অবশ্যই আমরা উহা কার্যকর করিতাম। তখনই আল্লাহ্‌ তা'আলা 
ও 


০৪৩৩৩৩৫০455 ৩৩ 


রিনি 
শুনান। আবু সালাম বলেন, ইব্‌ন সালাম আমাদিগকে উহা পড়িয়া শুনান। ইয়াহিয়া 
বলেন, আমাদিগকে আবু সালামা উহা পড়িয়া শুনান। ইব্‌ন কাছীর (র) বলেন, আউফীই 
আমাদিগকে উহা পড়িয়া শুনান। আব্দুল্লাহ্‌ বলেন, ইব্‌ন কাছীর আমাদিগকে উহা পড়িয়া 
শুনান। তিরমিযী (র) বলেন, আওফীর নিকট হইতে সত্য সনদে ইব্‌ন কাছীর বর্ণনার 
ব্যাপারে ভিন্নমত রহিয়াছে । ইবৃন মুবারক আওযাঈ হইতে, তিনি ইয়াহইয়া ইব্‌ন কাছীর 
তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম হইতে সরাসরি কিংবা আবু সালামার সূত্রে হাদীসটি বর্ণনা 
করেন। আমি বলিতেছি, ইমাম আহমদ ও মা“মার হইতে ইব্‌ন মুবারক সূত্রে ইহা বর্ণনা 
করেন। ইমাম তিরমিযী (র) বলেন, ওয়ালিদ ইব্‌ন মুসলিম ও আওযাঈ হইতে হাদীসটি 
বর্ণনা করেন। তীহার বর্ণনাটি মুহাম্মদ ইব্‌ন কাছীরের বর্ণনার মত । আমি বলি, ওয়ালিদ 
ইব্‌ন ইয়ামীদ ও আওযাঈ হইতে ইব্‌ন কাছীরের মতই বর্ণনা করেন। 

আমি বলি, আমার উস্তাদ শায়খে মুসনাদ আবুল আব্বাস আহমদ ইব্‌ন আবূ তালিব 
আল হাজ্জার এই হাদীস আমাকে শুনাইতে গিয়া বলেন যে, তাহার উস্তাদ তাহাকে 
হাদীসটি বর্ণনা প্রসঙ্গে সূরাটি পড়িয়া শুনান। আওযাঈ হইতে মুহাম্মদ ইব্‌ন কাছীরের 
ঈসা ইব্‌ন শুয়ায়েব আস সিজয়ী ও আবূল মানজা আবদুল্লাহ্‌ ইব্ন উমর আমার উত্তাদকে 
হাদীসটি শুনান এবং প্রত্যেক বর্ণনাকারীই পরবর্তী বর্ণনাকারীকে সূরাটি পড়িয়া শুনান। 
আমার উস্তাদ যেহেতু উম্মী ছিলেন, তাই তিনি আমাকে পড়িয়া শুনাইতে পারেন নাই। 
তবে আল্হামদুলিল্লাহ্‌ আমার অপর উত্তাদ হাফিজ জারীর আর আব্দুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন 
আহমদ ইব্‌ন উছমান (র) স্বীয় সনদে আমাকে হাদীসটি শুনাইবার সময় সুরাটি পড়িয়া 
শুনান। 


Wwww.quraneralo.com 


Contents 


বালান ৮৭ 


০৫9) 02৯913৯3597 (9 
০৩ ৩৩4৮502৭১০৬) 


০৫৪464৬0539 ৬৪৫৫6 (0) 
9152 > 4 5 2 a 2 7 ও শি ৯4৫ 
৩৬৩ 26৬০ nS ONE od E206 (6) 


9585৫ 


OU 


১. আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা আছে সমস্তই আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা 
ঘোষণা করে । তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 

২. হে মুমিনগণ! তোমরা যাহা কর না তাহা তোমরা কেন বল? 

৩. তোমরা যাহা কর না তোমাদের তাহা বলা আল্লাহ্‌র দৃষ্টিতে অতিশয় 
অসন্তোষজনক । 

8. যাহারা আল্লাহ্র পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত, 
আল্লাহ্‌ তাহাদিগকে ভালবাসেন । 


তাফসীর ঃ SENT EMAL A IE 
<5) ইতিপূৰ্বে আয়াতটির কয়েকবার বিশ্লেষণ করা হইয়াছে। তাই উহার 
পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। 


LLY SELLS আয়াতটিতে যাহারা 
ওয়াদা করিয়া উহা পালন করে না কিংবা কথা বলিয়া কথা রাখে না, তাহাদের ব্যাপারে 
অসন্তোষ প্রকাশ করা হইয়াছে। এই আয়াতের ভিত্তিতে পূর্বসূরী একদল আলিম এই 
অভিমত ব্যক্ত করিয়াছেন যে, সাধারণভাবে যে কোন ওয়াদাই পালন করা ওয়াজিব; 
তাহার জন্য যাহার সাহিত ওয়াদা করা হইয়াছে সে তাগাদা দিক বা না দিক । এই দলটি 
হাদীস হইতে দলীল: পেশ করিয়াছেন। যেমন সহীহ্‌ বুখারী ও মুসলিমে রাসূল (সা) 
বলেনঃ মুনাফিকের তিনটি নিদর্শন । যখন সে ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে; যখন 
সে কথা বলে, মিথ্যা বলে। যখন তার কাছে আমানত রাখা হয়, খেয়ানত করে। 

সহীহ্‌ বুখারীর অপর এক হাদীসে বলা হয় £ চারটি স্বভাব যাহার ভিতর পাওয়া 
যাইবে সে খালেস মুনাফিক । উহার একটি স্বভাবও যাহার ভিতরে থাকিবে তাহার ভিতর 
নিফাক বিদ্যমান থাকিবে, যতক্ষণ না সে উহা বর্জন করে। উহার অন্যতম হইল, ওয়াদা 
ভংগ করা । এই দুই হাদীস সম্পর্কে আমরা শরহে বুখারীর শুরুতে সবিস্তারে আলোচনা 


www.quraneralo.com 


Contents 


৮৮ তাফসীরে ইব্ন কাছীর 


করিয়াছি। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ্‌র জন্য । এই জন্যই আল্লাহ্‌ 
5) 05118514111 মুসনাদে আহমদ ও আবূ দাউদে আব্দুল্লাহ্‌ ইব্‌ন 
আমির ইব্‌ন রবীআ (রা) হইতে বর্ণিত আছে যে, আমদের নিকট নবী করীম (সা) 
আসিলেন। আমি তখন ছোট বালক ছিলাম খেলার জন্য যাইতেছিলাম। আম্মা আমাকে 
ডাকিয়া বলিলেন, এইদিকে আস, তোমাকে কিছু দিব। নবী করীম (সা) জিজ্ঞাসা 
করিলেন, আসলে কি কিছু দিবে ? আম্মা বলিলেন, হ্যা, কিছু খেজুর দিব। নবী করীম 
(সা) বলিলেন, তবে তো ভাল। অন্যথায় জানিয়া রাখ, কিছু না দেওয়ার নিয়ত যদি 
থাকিত তাহা হইলে তোমার নামে একটি মিথ্যা লিখা হইত। | 

ইমাম আহমদ (র) বলেন, ওয়াদা যাহার সহিত করা হইয়াছে সে যদি 
ওয়াদাকারীকে ওয়াদা পালনের জন্যে তাগাদা দেয় তাহা হইলে ওয়াদা পূরণ করা 
ওয়াজিব । যেমন কেহ যদি কাহাকেও বলে যে, তুমি বিবাহ করিলে আমাকে তুমি রোজ 
এত টাকা দিবে । সে যদি তাহাকে বিবাহ করে তাহা হইলে বিবাহ বহাল থাকা পর্যন্ত 
প্রতিশ্রুত টাকা দেওয়া তাহার জন্য ওয়াজিব। কারণ, ইহা বান্দার হকের অন্তর্ভূক্ত 
বিষয়রূপে গণ্য । তাহাকে ইহার জন্য কঠোরভাবে জবাবদিহি করিতে হইবে । 

জমহুরের অভিমত হইল, প্রতিশ্রুতিমাত্রই (ওয়াদা) রক্ষা করা ওয়াজিব নহে। কোন 
কোন প্রতিশ্রুতি ব্যতিক্রমধর্মী হইতে পারে । তাহারা আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে 
বলেন, এই আয়াত তাহাদের ব্যাপারে নাযিল হইয়াছে যাহারা জিহাদের আকাঙ্া 
প্রকাশ করিয়াও যখন জিহাদের আয়াত নাযিল হইল তখন জিহাদবিমুখ হইল । যেমন 
আল্লাহ্‌ বলেন ৪ 


see} A000 পপ of o/c 0 2s os, 0 co ga ee 0 ae 
“ 5 20 ও. প০%৩ #2 0 প্‌ £ Ae ০) 4 তল 2 See oe LES 
০১০41 ui HE SF 1১| ৮৩11 1৫25 ৮5৮৫ LA ৪৯১) 
০০ পপ ০, 9৩ পি পপ পপ রক ৩ পপ £ 9, 68+ 4৫8০ L হি লি 
YL JEN LAE SS LL Gy asi isi ici 
85 LG ৩ 2.৩ Les ০ ্ ৮০ £)৫৫912. ৩ পে রে oe EAA 
# শা শা Ed # Ed # Ed 
LE ME RE EE SSE EEE ৮৮৬ o# ores ie 218 Los 9,2 
0 ০৪৮ Hy oS IIT Ll Ni ০৩195 


5০ 
শব সসসপননিসপপি 


| অর্থাৎ তুমি কি তাহাদিগকে দেখ নাই যাহাদিগকে বলা হইল, তোমরা (আপাতত) 

হাত গুটাইয়া থাক এবং নামায ও যাকাতের পাবন্দী কর। অতঃপর যখন তাহাদের উপর 
জিহাদ ফরয করা হইল তখন তাহাদের একদল তো মানুষকে আল্লাহ্র মতই ভয় 
করিতেছিল, কিংবা তাহা হইতেও অধিক। আর তাহারা বলিল, হে আমাদের 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা সাফ্‌ফ ৮৯ 


প্রতিপালক! কেন তুমি (এখনই) আমাদের উপর জিহাদ ফরয করিলে ? যদি কিছুদিন 
‘বিলম্ব করিতে! তুমি তাহাদিগকে বল, পার্থিব মালমাত্তা তো খুবই নগন্য । আর 
খোদাভীরুদের জন্য আখিরাতই উত্তম এবং তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হইবে 
না তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদিগকে পাইবেই, যদিও সুদৃঢ় বন্ধ 
কুঠুরীতে তোমরা আবদ্ধ থাক। 

অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
LE EI MG EL ETE ৪৯/৪৫/০৮৮৪ 
ES LE SL LS GB EMIS VED ৭৯ সি 

sll ১০ ale tall 

অর্থাৎ ঈমানদারগণ বলে, কেন (জিহাদের) সূরা নাযিল হয় না ? যখন জিহাদের 
সুস্পষ্ট সূরা নাযিল হইল তখন তুমি রুগ্ন আত্মার লোকগুলিকে দেখিতে পাইবে যেন 
তাহারা মৃত্যুভয়ে বিহ্বল দৃষ্টি নিয়া তোমার দিকে তাকাইয়া আছে। 

আলোচ্য আয়াতের মর্ম উহাই। যেমন ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবু 
তালহা রো) বর্ণনা করেন 8 ০1853123185 ০1 তে 
আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) বলেন, জিহাদ ফরয হওয়ার আগে কতিপয় 
মু'মিন ব্যক্তি বলাবলি করিয়াছিল, যদি আল্লাহ্‌ তা'আলা তহার সর্বাধিক প্রিয় আমল 
সম্পর্কে আমাদিগকে জানাইতেন তাহা হইলে আমরা উহা কার্যকর করিতাম। তখন 
আল্লাহ্‌ পাক তাহার রাসূলের মাধ্যমে জানাইলেন যে, তাহার সবচাইতে প্রিয় আমল 
নিশ্চিত ঈমান ও বেঈমানের বিরুদ্ধে জিহাদ। তখন ইহা আবার কিছু মুমিনের জন্য 
অত্যন্ত কঠিন মনে হইল। তাই আল্লাহ্‌ পাক আলোচ্য আয়াত: নাযিল করিয়া প্রশ্ন 
তুলিলেন, যাহা তোমরা করিবে না তাহা কেন বল ? ইমাম ইব্‌ন জারীর (র) এই 
ব্যাখ্যাটি পছন্দ করিয়াছেন। 

মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) বলেন ৪ মু'মিনগণ বলাবলি করিল, যদি আল্লাহ্‌ 
EME OU DUEL CE 
করিতাম। তখন আল্লাহ্‌ তা'আলা এই আয়াত নাযিল করিলেন: £ = 4% 
রিটা 
ইহা জান যে, তোমাদের ভিতর সে আমার অধিক প্রিয় যে আমর রাস্তায় জিহাদ করে। | 
একদল বলেন, এই আয়াত জিহাদ সংশ্লিষ্ট সেই সকল ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হইয়াছে 
যাহারা যুদ্ধ না করিয়াও বলিয়া থাকে আমি যুদ্ধ করিয়াছি, আহত না হইয়াও বলে 
আহত হইয়াছি, আর ধৈর্যের সঙ্গে দৃঢ়পদ না থাকিয়াও বলিয়াছে দৃঢ়পদ ছিলাম । 
ইবনে কাছীর ১১তম খণ্ড_১২ 


Wwww.quraneralo.com 


Contents 


৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


কাতাদা ও যাহ্হাক (র) বলেন-এই আয়াত তাহাদিগকে সতর্ক করার জন্য নাযিল 
হইয়াছে যাহারা রণাঙ্গনে না গিয়াই বলিতেছে আমরা যুদ্ধ করিয়াছি, আহত হইয়াছি, 
বন্দী হইয়াছিলাম ইত্যাদি । 

ইব্‌ন যায়দ (র) বলেন ঃ সুরাটি মুনাফিকদের উদ্দেশ্যে অবতীর্ণ হইয়াছে। তাহারা 
মুসলমানদিগকে সাহায্য করার প্রতিশ্রুতি দিত। অথচ সময়মত তাহাদিগকে খুঁজিয়া 
পাওয়া যাইত না। ] 

যায়েদ ইব্‌ন আসলাম রে) হইতে মালিক (র) বর্ণনা করেন ৪ 4 (» ১১1১-৪3 + 


ল০৪০০৩ 


মুজাহিদ (র) হইতে ইব্‌ন আবু নাজীহ রে) বর্ণনা করেন ৫ 


8751158571211155515 85558571555 21550 
SU ৮০০4223৮105 ৮50004১0158 
১০০১ _ এই আয়াতসমূহ একদল আনসারের উদ্দেশ্যে অবতীর্ণ হইয়াছে। তাহাদের 


অন্যতম হইলেন আব্দুল্লাহ্‌ ইব্‌ন রওয়াহা রো)। তাহারা এক মজলিসে বসিয়া আলোচনা 
করিতেছিলেন যে, কোন্‌ আমলটি আল্লাহ্‌র কাছে অধিক প্রিয় তাহা যদি তাহারা জানিতে 
পারিত তাহা হইলে আমরা আমরণ উহা আমল করিতাম। তখন আল্লাহ্‌ তা“আলা 
তাহাদের উপলক্ষে আয়াত কয়টি নাযিল করিলেন। তখন তিনি শপথ করিলেন, আমি 
আমার জীবন আল্লাহ্র রাস্তায় জিহাদের জন্য ওয়াক্ফ করিলাম । তিনি তীহার এই 
প্রতিশ্রুতির উপর মজবুত ছিলেন। এমনকি তিনি এই পথে শাহাদতবরণ করেন। 

ইব্‌ন আবু হাতিম (র) ...... আবুল আসওয়াদ দুয়েলী (র) হইতে বর্ণনা করেন যে, 
দুয়েলী (র) বলেন £ আবু মুসা আশআরী (রা) একবার বসরার ক্বারীগণকে ডাকিলেন। 
তিনশত ক্বারী তাহার নিকট আসিলেন। তাহাদের প্রত্যেকেই সম্পূর্ণ কুরআনের ক্বারী 
ছিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, তোমরা বসরার ক্বারী এবং বসরাবাসীগণের মধ্যে 
উত্তম ব্যক্তিবর্গ । শুন, আমি “সাব্বাহা লিল্লাহে' শিরোনামের একটি সুরা পড়িতাম। এখন 
আমি উহা ভুলিয়া গিয়াছি। তবে এইটুকু মাত্র আমার মনে আছে ৪ 

ET EEC 00 62 অর্থাৎ হে ঈমানদারগণ! 
কেন তাহা বল যাহা তোমরা কর না। অতঃপর তিনি বলেন, উহা লিখিয়া তোমাদের 
গর্দানে লটকাইয়া দেওয়া হইবে এবং কিয়ামতের দিন এই ব্যাপারে তোমাদিগকে 
জিজ্ঞাসা করা হইবে । তাই আল্লাহ্‌ বলেন, আল্লাহ্র প্রিয় বান্দা তাহারাই যাহারা তাহার 
রাস্তায় সারিবদ্ধভাবে জিহাদ করে এবং শক্রর মোকাবিলায় দৃঢ়পদে দীড়াইয়া থাকে। 
, তার ফলে যেন আল্লাহ্‌র চর্চা প্রসারতা পায়। ইসলাম সুরক্ষিত হয় এবং দীন বিজয়ী 
হয়। 


www.quraneralo.com 


Contents 


সূরা সাফ্‌ফ ৯১ 


ইমাম আহমদ (র) ....... আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন ঃ রাসূলুল্লাহ 
(সা) বলেন, তিন শ্রেণীর লোকের দিকে তাকাইয়া আল্লাহ্‌ তা'আলা হাসিবেন £ (১) যে 
ব্যক্তি রাত জাগিয়া ইবাদত করে, (২) যাহারা কাতারবন্দী হইয়া নামায পড়ে, (৩) 
যাহারা সারিবদ্ধ হইয়া জিহাদ করে। 

আবুল ওদাক জাবির ইবৃন নওফ (র) হইতে মুজালিদের সূত্রে ইমাম ইব্‌ন মাজাহ্‌ও 
উহা বর্ণনা করেন। 

ইব্‌ন আবু হাতিম রে) ....... মুতারাবা রে) হইতে বর্ণনা করেন। তিনি বলেন ৪ 
আমার নিকট আবূ যর (রা)-এর বর্ণিত একটি হাদীস পৌছিল। তাই আমি তাহার 
সহিত দেখা করিয়া আমি বলিলাম, হে আবু যর! আমার নিকট আপনার বর্ণিত একটি 
হাদীস পৌছিয়াছে। সেই হইতে আমি আপনার সহিত দেখা করার জন্য উদগ্রীব ছিলাম । 
তিনি সন্তোষ প্রকাশ করিয়া বলিলেন, কোথায় কোন্‌ হাদীস শুনিয়াছ তাহা শুনাও। আমি 
বলিলাম উহা এই £ “আল্লাহ্‌ তাআলা তিন ব্যক্তিকে দুশমন ভাবেন ও তিনি ব্যক্তিকে 
বন্ধু ভাবেন।” তিনি বলিলেন, হ্যা, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদ (সা)-এর নামে 
মিথ্যা বলিতে পারি না। তিনি সত্য সত্যই এই কথা আমার নিকট বলিয়াছেন। আমি 
তখন প্রশ্ন করিলাম । যেই তিনজনকে আল্লাহ্‌ বন্ধু ভাবেন, সেই তিনজন কাহারা ? তিনি 
বলিলেন, একজন তো সেই ব্যক্তি যে আল্লাহ্‌কে খুশী করার জন্য তাহার রাস্তায় জিহাদে 
নামে ও শত্রুর মোকাবেলায় দৃঢ়পদে দীড়াইয়া লড়াই করে। ইহার সমর্থনে স্বয়ং আল্লাহ্র 
ফিরতি হিতে গা LLL MLL রর 


5০515০০48০4 EES 


অতঃপর তিনি পূর্ণ হাদীসটি বর্ণনা করেন। ইব্ন আবু হাতিম (র) তাহার সংকলনে 
হাদীসটি এইভাবে এতটুকু বর্ণনা করিয়াছেন। তবে ইমাম তিরমিযী ও নাসায়ী সংকলনে 
শু“বা (র) ..... আবু যর (রা) হইতে পূর্ণ হাদীসটি বর্ণিত হইয়াছে । আমি অন্যত্র উহা 
পুরাপুরি উদ্ধৃত করিয়াছি। সব প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্র জন্য। 

কাব আল আহ্বার (রা) হইতে বর্ণিত আছে ঃ ‘আল্লাহ্‌ তা'আলা তীহার রাসূল 
(সা)-কে উদ্দেশ্যে বলেন, আমার উপর নির্ভরশীল প্রিয় বান্দা খারাপ চরিত্র, খারাপ 
ভাষণ ও বাজারে শোরগোল করা তাহার ভিতর নাই। সে অন্যায়ের প্রতিদানে অন্যায় 
করে না, বরং উপেক্ষা ও ক্ষমা প্রদর্শন করে। তাহার জন্মস্থান মক্কা ও হিজরতগাহ হইল 
তাবাহ (মদীনা) ৷ তাহার দেশ সিরিয়া । তাহার উন্মতগণ আল্লাহ্‌র অধিক প্রশংসাকারী। 
সর্বাবস্থায় সর্বত্র তাহারা আল্লাহ্‌র প্রশংসা করেন। সকালে তাহাদের প্রশংসার গুঞ্জন সর্বদা 
শুনা যায়। উহা যেন মৌমাছির গুঞ্জন । তাহারা নখ ও গৌফ কাটে । সাফ সাফ পোশাক 
পরিধান করে। রণাঙ্গনে তাহাদের যুদ্ধের সারি ঠিক তাহাদের নামাযের কাতারের মতই 
হয়। এখানে কা'ব (রা) এই আয়াতটি পড়েন 8 *৪ ১1508 2581 ১৯111 21 


Wwww.quraneralo.com 


Contents 


৯২ তাফসীরে র ইবন কাছীর 


দিকে খেয়াল রাখিয়া সময় আসিলেই নামায পড়ে তাহা বাহনের উপরই হউক না 
কেন।' 

ইব্‌ন আবূ হাতিম রে) উহাকে বর্ণনা করেন। ১15084১2341 ২.৯: 111 01 
(০১,০ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে সাঈদ ইব্‌ন জুবাইর (র) বলেন ঃ যতক্ষণ 
পর্যন্ত হুযুর (সা) সবাইকে সারিবদ্ধ না করাইতেন ততক্ষণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ শুরু 
হইত না। তাই মুসলমানদের সারিবদ্ধ হইয়া লড়াই করা আল্লাহ্‌ প্রদত্ত শিক্ষার ফল। 
একে অপরের সহিত যেন মিলিয়া থাকে ও দৃঢ়পদে দীড়াইয়া থাকে। কাতাদা (রে) 
বলেনঃ তোমরা কি দেখিতেছ না যে, সৌধ নির্মাতা পছন্দ করে না যে তাহার সৌধে 
কোথাও উচু নীচু থাকুক কিংবা বাকা হউক অথবা ছিদ্ব থাকুক। তেমনি আল্লাহ্‌ পাকও 
চাহেন না যে, রণাঙ্গনে তাহার যোদ্ধাদের ভিতর কোনরূপ অসামঞ্জস্য থাকুক । নামাযের 
জামাতে কাতারবন্দীর ব্যবস্থাও তিনি করিয়াছেন। সুতরাং তোমরা আল্লাহ্‌র নির্দেশ 
মানিয়া চল। যে সেইরূপ চলিবে সে সংরক্ষিত থাকিয়া পরিত্রাণ পাইবে । এই বর্ণনাগুলি 
সবই ইব্‌ন আবূ হাতিমের মুসনাদে বিদ্যমান। 

ইব্‌ন জারীর (র) ....... আবু বাহরিয়া (রা) হইতে বর্ণনা করেন $ মুসলমানগণ 
ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করা পছন্দ করিতেন না। তাহারা ইহাই পছন্দ করিতেন যে, ভূপৃষ্ঠে 
সারিবদ্ধভাবে দীড়াইয়া সামনা-সামনি যুদ্ধ করিবেন। ইহার কারণ হইল আলোচ্য 
আয়াত ৷. 

আবু বাহরিয়া (রা) বলিতেন £ তোমরা কখনও যদি আমাকে যুদ্ধের সারিতে 
দীড়াইয়া এদিক ওদিক খেয়াল করিতে দেখ তাহা হইলে ভর্তসনা করিও এবং ভালমন্দ 
দুই চারি কথা শুনাইও। 


চে লা, ১৮ 5৫ 5৮ 5৩ ৫১৯১2 ১০1 3% 122 রা ৮৮2 
০৮০ ৩শ-০৩৩355১১৮ TTT) 2০৯০ ৩ ১05 (০) 
৫: 5728411৫৫4১ রী 
AB 5৬৪৯ 25528%5 27 161551$ CG, SS) al 
৬ ৩3৮৪) 


৮ রা এ 2 2৮৫52) পক শর্ত, 3. ১৮৪৮ 
SD ০৮0) (859, 9০) ৮ 24৪0৬ ২0৯) 
৫ পাপা পারা 


2৩৮১১৯7৫02৩ 4৮25 ৬০ 
৩০ bs TE IAG Es Lo 06৩৩ 4৩৩৩৪ 
0 ELAR SAGE 58 TELS LATELY 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা সাফ্‌ফ ৯৩ 


৫. স্মরণ কর, মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, “হে আমার জাতি! তোমরা 
আমাকে কেন কষ্ট দিতেছ ? অথচ তোমরা জান যে, আমি তোমাদের নিকট প্রেরিত 
আল্লাহ্‌র রাসূল ।' অতঃপর উহারা যখন বাকা পথ অবলম্বন করিল তখন আল্লাহ্‌ 
তাহাদের অন্তরকে বাকা করিয়া দিলেন । আল্লাহ্‌ পাপাচারী সম্প্রদায়কে পথ দেখান 
না। 

৬. স্মরণ কর, মরিয়াম তনয় ঈসা বলিয়াছিল, “হে বনী ইসরাঈল! আমি 
তোমাদের নিকট প্রেরিত আল্লাহ্র রাসূল । আর আমার পূর্ব হইতে তোমাদের নিকট 
যে তাওরাত রহিয়াছে আমি উহার সমর্থক এবং আমার পরে আহমদ নামে যে 
রাসূল আসিবে আমি তাহার সুসংবাদদাতা । অতঃপর যখন সে স্পষ্ট নিদর্শনসহ 
তাহাদের নিকট আসিল, তাহারা বলিতে লাগিল, ইহা তো স্পষ্ট যাদু। 


তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা জানাইতেছেন, তাহার রাসূল ও বান্দা মুসা ইব্‌ন 
ইমরান (আ) নিজ সম্প্রদায়কে বলিয়াছিলেন £ ৮1 ১৮1৮5 LG Ss 
"01 411111৯১ অৰ্থাৎ তোমরা কেন আমাকে অহেতুক কষ্ট দিতেছ, অথচ তোমরা 
জান যে, আমি তোমাদের নিকট আল্লাহ্‌র রাসূল হিসাবে প্রেরিত হইয়াছি। 

এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ্‌ পাকের উদ্দেশ্য হইল রাসূল (সা)-কে সান্ত্বনা 
দেওয়া এবং নিজ সম্প্রদায় হইতে আসা সকল আঘাত' ও দুঃখ-কষ্ট ধৈর্য সহকারে বরণ 
করা। বস্তুত রাসূল (সা) নিজ সম্প্রদায়ের দেওয়া দুঃখ-কষ্টে ধৈর্যধারণপূর্বক 
বলিতেন-আল্লাহ্‌ পাক মূসা (আ)-এর উপর রহম করুন। তিনি তো ইহা হইতেও 
অনেক বেশী দুঃখ-কষ্ট নিজ সম্প্রদায় হইতে পাইয়াছেন। তারপরও তিনি ধৈর্যধারণ 
করিয়াছেন। 

এই আয়াতের মাধ্যমে মু'মিনগণকে উপদেশ দেওয়া হইল যেন তাহারা কোনক্রমে 
রাসূল সো)-কে কোনরূপ কষ্ট না দেন। যেমন আল্লাহ্‌ পাক বলেন ঃ 


4 8 ০৮515312231 9458 ১5 dl 5 
(85410 ০০ 065 41105 

অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা মুসা আ)-কে কষ্টদাতা তাহার সম্প্রদায়ের মত 
হইও না। আল্লাহ্‌ তা“আলা তাহার সেই মর্যাদাশীল বান্দাকে সর্ববিধ অপবাদ হইতে 
পবিত্র করিয়াছেন। 

অতঃপর আল্লাহ্‌ পাক এখানে বলেন £ 

১118 11116190515 115 অর্থাৎ যখন তাহারা জানিয়া শুনিয়া 
সত্যানুসরণে বিমুখ হইল তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদের অন্তরসমূহকে সত্যবিমুখ 


www.quraneralo.com 


Contents 


৯৪ তাফসীরে ইব্ন কাছীর 


রর জরা তাত নিহায়া দের। যেমন তিনি অন্যত্র 
বলেন ৪ 
25757155557 
- ১১৫৮১৪১০৪১৮ 
অর্থাৎ আমি তাহাদের অন্তর ও চোখ বিপরীতমুখী করিব যেভাবে তাহারা প্রথমবারে 
ঈমান আনে নাই, তখনও আনিতে পারিবে না। আর আমি তাহাদিগকে নাফরমানীর 
পথে অবাধ বিচরণের সুযোগ দিব । 


অন্যত্র তিনি বলেন ঃ 


es তত 


১2৮১৯ তি ০150 ০০৩ ০১৭০১ LE 
58555 
অর্থাৎ হিদায়েতের পথ সুস্পষ্ট হওয়ার পরেও যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে 
এবং মু'মিনগণের পথ পরিহার করিয়া বিপথে চলে, আমি তাহাকে সেই দিকেই 

চালাইব, যেদিকে সে চলিতে চাহে ও পরিশেষে তাহাকে জাহান্নামে পৌছাইয়া দিব। 


তাই আল্লাহ্‌ পাক এখানে বলেন ৪ ০৮45110৮801 ০04 0/9 অর্থাৎ 
আল্লাহ্‌ পাপাচারীকে পথ প্রদর্শন করেন না। অতঃপর আল্লাহ্‌ পাক বলেন ঃ 
৩4০4. হিরা রানা রায় ররর নে 
541 47111 ৩৬৬০ 51 ৩০১] আট টিটি St ৪০৪9 
৬ম: Elen Essen ldo 

Ft জি 

অর্থাৎ ঈসা ইব্‌ন মরিয়াম বলিল, আমার পূর্বেকার আসমানীগ্রন্থ তাওরাতে আমার 

ংবাদ দান করিয়াছে এবং আমিই তাওরাতের উদ্দিষ্ট নবী । তেমনি আমি আমার 
পরবর্তী রাসূলের সুসংবাদ প্রদান করিতেছি । তিনি হইবেন উন্মী আরবী মক্কী নবী ও 
তাহার নাম হইবে আহমদ (সা) । 

ঈসা (আ) বনী ইসরাঈলের শেষ নবী এবং মুহাম্মদ (সা) আধ্বিয়াকুলের শেষ নবী । 
সুতরাং বনী ইসরাঈলদের নবৃওতের শেষ প্রান্তে দীড়াইয়া তিনি খাতেমুল আম্বিয়া 
আহমদ (সা)-এর সুসংবাদ দিলেন। তাহার পর নবৃওত ও রিসালতের দরজা বন্ধ হইয়া 
যাইবে । সহীহ বুখারী শরীফে বর্ণিত এক হাদীসে ইহা চমৎকারভাবে উপস্থাপিত 
হইয়াছে। 

আবুল ইয়ামান রে) ...... জুবায়ের ইব্‌ন মুতইম (রা), তাহার পিতা হইতে ইমাম 
বুখারী (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ৪ আমার বিভিন্ন নাম রহিয়াছে। 


www.quraneralo.com 


Contents 


সূরা সাফ্ফ ৯৫ 


আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি আল্‌ মাহী, যাহা দ্বারা আল্লাহ্‌ কুফর বিলুপ্ত 
করিবেন। আমি আল্‌ হাশের, যাহার পদতলে মানুষ সমবেত হইবে এবং আমি আল্‌ 
আকিব, অধিক সমাপনকারী যাহার পশ্চাতে আর কোন নবী বা রাসূল আসিবে না। 
যুহরীর সনদে মুসলিম শরীফেও হাদীসটি বর্ণিত হইয়াছে। 
আবূ দাউদ তায়ালিসী (র) ..... আবু মূসা রো) হইতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্‌ 
(সা) আমাদের সামনে তাহার বিভিন্ন নাম উল্লেখ করেন । আমার যাহা স্মরণ আছে তাহা 
এই যে, তিনি বলেন- আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি আল হাশের, আমি আল 
মুকাফ্ফী, আমি নবীউর রহমত, আমি নবীউত তাওবা এবং আমি নবীউল মুলহামা । 
আমর ইব্‌ন মুররা (র)-এর সূত্রে মুসলিম শরীফে ইহা বর্ণিত হইয়াছে। আল্লাহ্‌ 
তাআলা অন্যত্র বলেন ৪ 


7১০১০ 02১১8 ie HS জেনি | 1.1 ১৬০০৪ 
অর্থাৎ যাহারা তাহাদের তাওরাত ও ইঞ্জীলে লিপিবদ্ধ দেখিতে পাইয়া সেই উক্মী 


নবীর অনুসরণ করে। 
অন্যত্র তিনি বলেন ঃ 


EEN 


HT GLa BAA EL A SLL ‘= 
৩০৫৮০ (51548 8168 51558. ১4181642455, 
aL HH 


অর্থাৎ আল্লাহ্‌ পাক যখন নবীগণ হইতে প্রতিশ্রুতি গ্রহণ করিলেন যে, যদি কখনও 
আমি তোমাদিগকে কিতাব ও হিকমত প্রদান করি, অতঃপর যদি তোমাদের নিকট 
আমার কোন রাসূল আগমন করে সে তোমাদের কাছে যাহা আছে তাহার সত্যতা 
ঘোষণা করে তাহা হইলে অবশ্যই তোমরা তাহার উপর ঈমান আনিবে ও তাহাকে 
সাহায্য করিবে । তোমরা কি ইহা স্বীকার করিতেছ এবং আমার সহিত অংগীকারাবদ্ধ 
হইতেছ? সকলেই বলিল, আমরা স্বীকার করিলাম । আল্লাহ্‌ বলিলেন, ব্যস, তোমরা 
পরস্পর সাক্ষী থাক এবং আমিও অন্যতম সাক্ষী হইলাম। 

ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ দুনিয়ার বুকে এমন কোন নবী পাঠানো হয়, নাই যাহার 
নিকট হইতে এই প্রতিশ্রুতি লওয়া হয় নাই যে, তাহার জীবদ্দশায় যদি মুহাম্মদ (সা) 
প্রেরিত হয় তাহা হইলে তিনি তাহার অনুগত হইবেন । এমনকি প্রত্যেক নবী হইতে এই 
প্রতিশ্রতিও লওয়া হইয়াছে যে, তিনি তীহার উম্মতগণ হইতেও এইরূপ ওয়াদা লইবেন। 


www.quraneralo.com 


Contents 


৯৬ তাফসীরে ইব্ন কাছীর 


মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ...... কতিপয় সাহাবী হইতে বর্ণনা করেন যে, তাহারা 
বলেন £ আমরা একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিক আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! 
আমাদিগকে আপনার ব্যাপারে কিছু শুনান। তিনি বলিলেন, আমি আমার পিতা 
ইবরাহীম (আ)-এর দু'আর ফসল । আমি ঈসা (আ)-এর সুসংবাদ । যখন আমার মাতা 
গর্ভবতী আমাকে তখন তিনি স্বপ্নে দেখিলেন, তাহার ভিতর হইতে এমন কোন এক 

হইয়া গিয়াছে। এই সনদ উত্তম। অন্যান্য সৃত্রেও ইহার সমর্থন মিলে। 

ইমাম আহমদ (র) ..... ইরবায ইব্‌ন সারিয়া (রা) হইতে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ আমি আল্লাহ্‌ তা'আলার নিকট তখন হইতেই শেষ নবী যখন 
আদম (আ) মাটির পিগুমাত্র ছিলেন। আমি আমুর পিতা ইবরাহীম আ)-এর দু'আর 
ফসল । আমি ঈসা (আ)-এর সুসংবাদ ও আমার জননীর স্বপ্ন । নবী জননীগণকে এইরূপ 
স্বপ্ন দেখানো হয়। 

ইমাম আহমদ (র) .... আবূ উসামা রো) হইতে বর্ণনা করেন যে, আবূ উসামা 
(রা) বলেন £ আমি প্রশ্ন করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার শুরু কিভাবে হইল? তিনি 
বলিলেন, আমার পিতা ইবরাহীম (আ)-এর দু'আ ও ঈসা (আ)-এর সুসংবাদ । পরস্তু 
আমার মাতা স্বপ্নে দেখিলেন, তাহার ভিতর হইতে এমন আলো বাহির হইয়াছে যাহা 
সিরিয়ার সৌধমালা আলোকিত করিয়াছে। 

ইমাম আহমদ (র) ...... আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) আমাদিগকে আবিসিনিয়ার বাদশাহ 
নাজ্জাশীর নিকট পাঠাইলেন। আমরা সংখ্যায় প্রায় আশিজন ছিলাম । আমি জাফর, 
আবদুল্লাহ্‌ ইব্‌ন রওয়াহা, উসমান ইব্‌ন মাযউন, আবূ মুসা (রা) প্রমুখ উক্ত দলের 
অন্তর্ভুক্ত ছিলাম । আমাদের খবর জানিতে পাইয়া মক্কার কুরায়েশগণও বাদশাহর নিকট 
দুইজন দূত প্রেরণ করিল। তাহারা হইল আমর ইব্‌ন আস ও উমারা ইব্‌ন ওলীদ। 
তাহারা বাদশাহর জন্য বেশ কিছু “উপটৌকন নিয়া গেল। তাঁহার দরবারে পৌছিয়া 
বাদশাহকে সিজদা করিল ও ডানে বামে প্রদক্ষিণ করিয়া তাহার সামনে আসিয়া হাটু 
গাড়িয়া বসিল। অতঃপর তাহারা এই আবেদন পেশ করিল ৪ আমাদের গোত্রের ও 
সম্প্রদায়ের কতিপয় লোক সত্যত্যাগী হইয়া, আমাদের উপর রাগ করিয়া আপনার দেশে 
আবরার রনি al onl oh al 
আমাদের হাতে সোপর্দ করিবেন। 

নাজ্জাশী প্রশ্ন করিলেন- তাহারা কোথায়? কুরায়েশ দূতদ্বয় বলিল, এই শহরেই 
আছে । বাদশাহ নির্দেশ দিলেন তাহাদিগকে দরবারে হাযির করিতে । সাহাবীগণ দরবারে 
হাযির হইলেন । জা“ফর ইব্‌ন আবূ তালিব (রা) তাহাদের মুখপাত্র হইলেন। অন্য সবাই 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা সাফ্ফ ৯৭ 


না। দরবারের লোকজন সবিস্ময়ে প্রশ্ন করিল, তোমরা বাদশাহকে সিজদা করিলে না 
কেন? তাহারা জবাব দিলেন, আমরা আল্লাহ্‌ ছাড়া কাহারও কাছে মাথা নত করি না। 
প্রশ্ন করা হইল, কেন? তাহারা জবাব দিলেন, আল্লাহ্‌ তা'আলা আমাদের নিকট এক 
রাসূল পাঠাইয়াছেন। তিনি নির্দেশ দিয়াছেন, তোমরা আল্লাহ্‌ ছাড়া কাহাকেও সিজদা 
করিবে না, নামায পড়িবে ও যাকাত দিবে । 

আমর ইব্‌ন আস তখন চুপ থাকিতে পারিল না। তাহার ভয় হইল, সাহাবীদের 
কথায় হয়ত বাদশাহ প্রভাবিত হইবেন। তাই মাঝখানে দীড়াইয়া বলিল, বাদশাহ 
নামদার! ঈসা ইব্‌ন মরিয়াম সম্পর্কে আপনাদের ধারণার সহিত তাহাদের ধারণার কোন 
মিল নাই । তখন বাদশাহ প্রশ্ন করিলেন, হযরত ঈসা আ) ও তাহার জননী মরিয়াম 
সম্পর্কে তোমাদের ধারণা কি? তাহারা জবাব দিলেন, তাহাদের সম্পর্কে আল্লাহ্‌ 
তা'আলা কালামের মাধ্যমে আমাদিগকে ধারণা প্রদান করিয়াছেন উহাই আমাদের 
ধারণা । তাহা হইল এই-- তিনি কালিমাতুন্লাহ্‌ ও রুহুল্লাহ্‌। আল্লাহ্‌ তাহার সেই রূহকে 
কুমারী মরিয়াম বতুলের গর্ভে প্রেরণ করেন। অথচ তিনি ছিলেন কুমারী এবং কোন 
পুরুষ তাহাকে স্পর্শ করে নাই । ফলে তাহার সন্তান হওয়ার কোন সম্ভাবনা ছিল না। 

বাদশাহ ইহা শুনিয়া তাহার পদপ্রান্তের মাটি হইতে একটি কাঠখণ্ড তুলিয়া বলিলেন, 
হে আবিসিনিয়াবাসী! হে আবিসিনিয়ার পাদ্রী! আলেম ও দরবেশগণ! তাহাদের ও 
আমাদের ধারণা ও আকীদা এক। আল্লাহ্‌র কসম! আমাদের ও তাহাদের আকীদার 
মাঝে এই পরিমাণ পার্থক্যও নাই । হে হিজরতকারী দল! তোমাদিগকে ধন্যবাদ । আর 
তিনি আল্লাহ্‌র রাসূল । তিনি সেই রাসূল যাহার সম্পর্কে ভবিষ্যদ্বাণী রহিয়াছে এবং 
হযরত ঈসা (আ) যাহার সুসংবাদ প্রদান করিয়াছেন। তাই তোমাদিগকে আমি অবাধ 
অনুমতি প্রদান করিলাম আমার দেশে যেখানে ইচ্ছা তোমরা অবস্থান ও বিচরণ করিবে । 
আল্লাহ্র শপথ! যদি রাষ্ট্রীয় ঝামেলা ও প্রতিবন্ধকতা হইতে আমি মুক্ত হইতাম, তাহা 
হইলে অবশ্যই আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে হাযির হইতাম, তাহার জুতা 
আগাইয়া দিতাম । তাহার খেদমত করিতাম ও তাহার ওযুর পানি ঢালিয়া দিতাম । 

অতঃপর তিনি কুরায়েশ দূতদ্বয়ের উপটৌকন ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিলেন 
এবং উহা ফেরত দেওয়া হইল । উক্ত মুহাজিরগণের মধ্য হইতে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা) সর্বাগ্রে হুযুর (সা)-এর খেদমতে প্রত্যাবর্তন করেন। তিনি বদরের যুদ্ধে শরীক 
হন। যখন সম্রাট নাজ্জাশীর ইন্তিকালের খবর হুযূর (সা)-এর নিকট পৌছিল্‌। তখনি 
তিনি তাহার মাগফিরাতের জন্য দু'আ করেন। 

উপরোক্ত পূর্ণ ঘটনাটি হযরত জাফর (রা) ও উম্মে সালামা (রা) হইতে বর্ণিত 
হইয়াছে। ইতিহাসের বিষয়বস্তু বিধায় উহা আলোচনা এখানে উদ্দেশ্য নহে । তাই উহার 


ইবনে কাছীর ১১তম খণ্ড_১৩ 


www.quraneralo.com 


Contents 
৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


সংক্ষিপ্তসার শুধু উদ্ধৃত করিলাম । সবিস্তারে জানার জন্য ইতিহাস গ্রন্থ দ্রষ্টব্য । আমার 
উদ্দেশ্য শুধু ইহাই প্রমাণ করা যে, অতীতের নবীগণ হুযূর (সা)-এর আগমনের সুসংবাদ 
জ্ঞাপন করিয়া আসিতেছিলেন এবং নিজ নিজ উন্মতগণকে তাহার গুণাবলী কিতাবের 
মাধ্যমে জানাইতেছিলেন। সংগে সংগে তাহার আনুগত্য ও সহায়তার জন্য পরামর্শক্রমে 
নির্দেশ দিতেছিলেন। তবে তীহার ব্যাপারটি প্রথমে খ্যাত হয় সকল নবীর পিতা 
ইবরাহীম (আ)-এর দু'আর মাধ্যমে এবং সেই খ্যাতি চূড়ান্ত পর্যায়ে পৌছে ঈসা 
(আ)-এর সুসংবাদ প্রদানের মাধ্যমে ৷ হুযুর (সা) প্রশ্নকারীর জবাবে যে নিজেকে 
ইবরাহীম (আ)-এর দু'আ ও ঈসা (আ)-এর সুসংবাদ বলিয়াছেন তাহার তাৎপর্য ইহাই। 
উহার সহিত তিনি তাহার মাতার স্বপ্নকে সংযুক্ত করিয়াছেন। এই জন্য যে, 
মক্কাবাসীগণের ভিতর তাহার সম্মতি লাভ ঘটে উক্ত স্বপ্নের মাধ্যমে । আল্লাহ্‌ পাক তাহার 
উপর অশেষ রহমত ও শান্তি বর্ষিত করুন। 


৮০ £29 5 


১৯ ০১০9৯105০১৮ 25 0৮5 অর্থাৎ আহিয়ায়ে 
কিরামের ক্রমাগত ভবিষ্যদ্বাণী ও সুসংবাদ জ্ঞাপন সত্ত্বেও যখন সেই রাসূল সুস্পষ্ট দলীল 
সুস্পষ্ট যাদু । ইব্‌ন জুরাইজ ও ইব্‌ন জারীর (রে) এই ব্যাখ্যা বর্ণনা করেন। 

পশলা, ০১৮ পাঠ পা ৬ প্ণাঠ ৩ / oe ৫ ৫02৫ 2 
১০০৯ ৫১৩৫ BI DIO YN এ SH এপ PET ৩০১ (9) 
০8141 tS এ? 


55 (25) 2222 


নে 22 2 ৬ 2 2 এ 2১ 
/22৮৮-55 205 BPG 4৯ ০৮1%৯৮১ ৩১৩৯৮ 0) 
2 A? ৫. 
০১%/৮১ 56 
5৬ পর পা 2 ১১৫2 রত ॥ 52 পাঠ লোলা 
৩৫০1৮ ০7৪৮ ২০০ ১:৯5 ১৪০ *৮৮১৫-95952(5) 


OCHA SBI 4 

৭. যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হইয়াও আল্লাহ্‌র সম্বন্ধে মিথ্যা রচনা করে 
তাহার অপেক্ষা আর অধিক জালিম কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে 
পরিচালনা করেন না। ্‌ 

৮. উহারা আল্লাহ্র নূর ফুৎকারে নিভাইতে চাহে, কিন্তু আল্লাহ্‌ তাহার নূর 
পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন । যদিও কাফিরগণ উহা অপছন্দ করে। 

৯. তিনিই তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন সত্য হিদায়াত ও দীনসহ, সকল 
দীনের উপর উহাকে প্রাধান্য দানের জন্য, যদিও মুশরিকগণ উহা অপছন্দ করে। 


Wwww.quraneralo.com 


Contents 

সূরা সাফ্ফ ৯৯ 

তাফসীর ৪ ৪ আল্লাহ্‌ পাক বলেন 8 34 4111 42 ৫৯০৯ ১০ 111 2 
79০81 511 ৪০৬2 9৯১ অর্থাৎ তাহার অপেক্ষা বড় জালিম আর কেহই হইতে পারে 
না, যে ব্যক্তি আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা কাহিনী সৃষ্টি করে আর তাহার অংশীদার বানাইয়া 
ক্ষমতা বন্টন করে, অথচ তাহাকে নিরংকুশ ও নির্ভেজাল একত্বাদের দিকে ডাকা 
হইতেছে । তাই আল্লাহ্‌ পাক বলেন ঃ lk np sat, অর্থাৎ 
আল্লাহ্‌ তা'আলা জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। ১৬১1১] ১৯২৮2 
১১108 অর্থাৎ তাহারা বাতিল দ্বারা হককে মুছিয়া ফেলিতে চাহে। ইহা যেন 
সূর্যের আলো ফুকদিয়া নিভাইবার প্রয়াস । এই প্রয়াসও যেইরূপ ব্যর্থ ও অবাস্তব প্রয়াস 
উহাও তেমনি ব্যর্থ ও অবাস্তব প্রয়াস বৈ নহে। 

তাই আল্লাহ্‌ বলেন ৪ 

L220 oso so 2 ALE ॥ ০.০ co ০০ ৪5229 1০ 
৪১৫0১ Us Ll 811 2৯ IAS ৬1৩ ১৬১১ “iy 

SEAL ৯৪১০108৯8০1 ০০৮৪ ৯৮৮১১ 

অর্থাৎ আল্লাহ্‌ পাকের সিদ্ধান্ত হইল তাহার আলো তিনি পূর্ণত্বে পৌছাইবেন তাহাতে 

কাফির ও মুশরিকরা যতই নাখোশ হউক না কেন। তিনি হিদায়াত ও সত্য দীনসহ 


তাহার রাসূলকে পাঠাইয়াছেন দীনকে বিজয়ী করার জন্যই । এই দুই আয়াতের তাফসীর 
পূর্বে সবিস্তারে সূরা বারাআতে করা হইয়াছে। 


০৯3৩5 32 LIS 5 99585 ৩212216 6 (.) 


পাতে 4১১৪৮০৩2৩৩৫? 2533 LC ৩৮৪৮ (১) 


রর সে অতি নর্চি 924 £224 


০ ১৮৮৬০ হি 2১৮? } 


8966 ৩৪৪৮৪ 2 4:০৫: (558 
EEA TIANA AAA 


ত 28205) ৬১১৮৬৩০ Sis BE জি 


nS 2 2 Ls RY পারত 12৮৮ 
০3920 855৩599402৬ ৮2৩ ১৯5 (1) 


www.quraneralo.com 


Contents 


১০০ তাফসীরে ইব্ন কাছীর 


১০. হে মু’মিনগণ! আমি কি তোমাদিগকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব 
যাহা তোমাদিগকে রক্ষা করিবে মর্ম্তুদ শাস্তি হইতে? 

১১. উহা এইযে, তোমরা আল্লাহ্‌ ও তাহার রাসূলের উপর ঈমান আনিবে এবং 
তোমাদের ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ্র পথে জিহাদ করিবে । ইহাই 
তোমাদের জন্যে উত্তম যদি তোমরা জানিতে! 

১২. আল্লাহ্‌ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদিগকে জান্নাতে 
দাখিল করিবেন যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম নিবাসে 
থোকিবে)। ইহাই মহাসাফল্য । 

১৩. আর তিনি দান করিবেন তোমাদের কাঙ্ফিত আরও একটি অনুগ্রহ ঃ 
আল্লাহ্র সাহায্য ও আসন্ন বিজয়, মু'মিনদেরকে ইহার সুসংবাদ দাও । 

তাফসীর ঃ হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) বর্ণিত হাদীসে আগেই বলা হইয়াছে 
যে, কতিপয় সাহাবী হুযূর (সা)-এর কাছে আল্লাহ্‌র সবচাইতে প্রিয় কাজ জানার জন্য 
প্রশ্ন করিতে চাহিয়াছিলেন, অতঃপর সেই উপলক্ষেই এই সূরাটি নাযিল করা হয়। 
আলোচ্য আয়াতটি তেও উক্ত প্রশ্নের জবাব বিদ্যমান ৷ আল্লাহ্‌ পাক বলেন £ 


12115, ২০1১ ১55 ০0৯50157515 05 1516 অর্থাৎ হে 
ঈমানদারগণ! আমি কি তোমাদিগকে এমন এক ব্যবসার খবর দিব যাহা তোমাদিগকে 
মর্মন্তুদ শাস্তি হইতে রক্ষা করিবে? 

SN RCE TE SERRE HE 
তোমাদের যেমন উদ্দেশ্যে সফলতা দিবে, তেমনি তোমাদের ভয়াবহ দুঃখ-দুর্দশার 
অবসান ঘটাইবে । তাহা হইল £ 
MEL SH ০০০৯০৯৬০ I SL tl 

OEE ET 91৮51 EEE TAPES জি 

“আল্লাহ্‌ ও তাহার রাসূলের উপর তোমরা সুদৃঢ় আস্থা স্থাপন করিবে এবং জান-মাল 
দিয়া আল্লাহ্‌র পথে জিহাদ করিবে । ইহাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা 
জানিতে!” অর্থাৎ তোমাদের বহুবিদ কার্ষের পার্থিব ব্যবসা হইতে ইহা অনেক উত্তম । 
কারণ ৪ 1৫:১১) ১১৮ অর্থাৎ আমার বাতলানো ব্যবসায় যদি তোমরা 
জান-মালের পুঁজি খাটাও তাহা হইলে তোমাদের সকল অপরাধ ও সব ক্রটি-বিচ্যুতি 
ক্ষমা করিব। আমি তোমাদিগকে জান্নাতের সুরম্য সৌধে ও সুউচ্চ বালাখানায় 
পৌছাইয়া দিব । 

55555811555 55555 Rl 


rab 2৫811115555 


www.quraneralo.com 


Contents 


সূরা সাফৃফ ১০১ 


অর্থাৎ তোমাদের স্থায়ী বালাখানা ও বাগ-বাগিচার পাদদেশে স্বচ্ছ ঝর্ণাধারা প্রবাহিত 
হইবে । আর উহাই হইবে শ্রেষ্ঠতম সাফল্য । 

অতঃপর তিনি আরও বলেন £ 1০2 ৯ 5১15 অর্থাৎ ইহা ছাড়াও 
তোমাদিগকে এমন কিছু দিব যাহা তোমাদের অত্যন্ত প্রিয় ও কাঙ্কিত। আর তাহা 
হইল ৪ ৪০১%, ৷৷ ১2:০5 অর্থাৎ যখন আল্লাহ্র রাস্তায় তোমরা জিহাদ 
করিবে ও তাহার দীনকে সাহায্য করিবে, তখন আল্লাহ্‌ পাক তোমাদের নিজেদের 
জিম্মাদারী গ্রহণ করিবেন । যেমন- আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন £ 


প ৩৪০৪ 


Eo EO NO ECE HE POR: । 5 ১৷ 450 অৰ্থাৎ হে 
মু’মিনগণ! যদি তোমরা আল্লাহ্র দীনের মদদ কর, তবে আল্লাহ্‌ তোমাদিগকে মদদ 
করিবেন এবং রণাঙ্গনে তোমাদিগকে দৃঢ়পদ করিবেন। 

অন্যত্র তিনি বলেন 8% hai he ai 
অর্থাৎ অবশ্যই আল্লাহ্‌ তাকে সাহায্য করিবেন, যে তাহার দীনকে সাহায্য করিবে। 
নিশ্চয় আল্লাহ্‌ অসীম শক্তিশালী ও অবিনশ্বর মর্যাদার অধিকারী । 

আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ০৩৪ ০৯১০ অর্থাৎ এই পার্থিব আশু বিজয় ও 
পারলৌকিক মহাসাফল্যের অজস্ব অফুরন্ত স্থায়ী নিয়ামত শুধু তাহাদের জন্য, যাহারা 
আল্লাহ্‌ ও তাহার রাসূলের আনুগত্য করিবে এবং আল্লাহ্‌র দীনের সাহায্যার্থে জান-মাল 
দ্বারা জিহাদ করিবে। 

পরিশেষে তিনি বলেন £ ১ ১ ০$-11 5 অর্থাৎ হে রাসূল! আপনি 
মু'মিনগণের নিকট আমার ঘোষিত এই সুসংবাদ পৌছাইয়া দিন, যেন তাহারা ইহ ও 
পারলৌকিক বিজয় ও মহাসাফল্য অর্জন করিতে পারে। 


রি পি il 3 ae 22১০6 (১6) 


(39৩৩5 ey ANE 


6 ৩2 Sb 2340 ৩1৮৫ 


১৪. হে মু’মিনগণ! আল্লাহ্র দীনের সাহায্যকারী হও, যেমন করিয়া মরিয়াম 
তনয় ঈসা বলিয়াছিল তাহার উম্মতগণকে, আল্লাহ্র পথে কে আমার সাহায্যকারী 
হইবে? শিষ্যগণ বলিয়াছিল, আমরাই আল্লাহ্র পথে সাহায্যকারী । অতঃপর বনী 
ইসরাঈলগণের একদল ঈমান আনিল এবং একদল কুফরী করিল । অতঃপর আমি 


৮ 1 


Wwww.quraneralo.com 


Contents 


১০২ তাফসীরে ইবৃন কাছীর 


মুমিনগণকে শক্তিশালী করিলাম তাহাদের শক্রগণের মুকাবিলায়; ফলে তাহারা 
বিজয়ী হইল। 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার মু'মিন বান্দাগণকে নির্দেশ দিতেছেন কথায় ও 
কাজে ধন প্রাণ উৎসর্গ করিয়া আল্লাহ্‌ দীনের সাহায্যকারী হওয়ার জন্য । ঈসা (আ)-এর 
_ সাহায্যকারীরা যেভাবে আল্লাহ্‌ ও রাসূলের সাহায্যে আগাইয়া আসিয়াছিল তাহারাও যেন 
তদ্ধপ আগাইয়া আসে। তিনি বলিয়াছিলেন 8 4111 1/০০১ ৮০ অর্থাৎ আল্লাহ্র 
রাস্তায় মানুষকে ডাকার কাজে কে আমার সহায়ক হইবে? ১১1১1 0053 অর্থাৎ 
ঈসা (আ)-এর অনুরসারীরা বলিলেন ঃ 1", ০১১১ অর্থাৎ আপনাকে আল্লাহ্‌ 
তা'আলা যে দায়িত্ব দিয়া পাঠাইয়াছেন তাহা পালনের ক্ষেত্রে আমরা আপনার সহায়ক 
হইব। তাহাদের এই তাৎক্ষণিক সাড়ায় সন্তুষ্ট হইয়া তিনি তাহাদিগকে সিরিয়ার বিভিন্ন 
শহরে গ্রীক ও ইসরাঈলীগণকে হিদায়াতের জন্য পাঠাইলেন। 

তেমনি রাসূলুল্লাহ্‌ সো)-ও হজ্জের সময় উদাত্ত আহ্বান জানাইয়াছিলেন- কেউ কি 
এমন রহিয়াছে, যে আমাকে আল্লাহ্‌র দেওয়া রিসালতের কাজ চালাইয়া যাওয়ার জন্য 
আশ্রয় দিবে । মক্কার কুরায়শরা তো আমাকে বাধা দিতেছে। তখন মদীনার আওস ও 
খাজরাজ গোত্রের লোকদের আল্লাহ্‌ পাক এই ডাকের সাড়া দানের তওফীক দিলেন। 
তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর হতে বায়'আত গ্রহণ করিলেন এবং তাহার ডাকে সাড়া 
দিয়া সুদৃঢ় প্রতিশ্রুতি প্রদান করিলেন যে, আপনি যদি মদীনায় আশ্রয় নেন তাহা হইলে 
জান-মাল দিয়া আমরা আপনাকে সাহায্য করিব এবং সেখানে এমন কোন শক্তি নাই, 
যে আপনাকে স্পর্শ করিবে কিংবা কোন প্রকার দুঃখ-কষ্ট দিবে। | 

অতঃপর যখন রাসূলুল্লাহ্‌ সো) মুহাজির সংগীগণকে লইয়া তাহাদের আহ্বানে সাড়া 
দিলেন, তখন তাহারা তাহাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করিল । তাই আল্লাহ্‌ 
ও আল্লাহ্‌র রাসূল তাহাদিগকে আনসার নামে আখ্যায়িত করিলেন। অতঃপর তাহারা 
এই নামেই প্রসিদ্ধি লাভ করে। তাই আল্লাহ্‌ তাহাদের উপর সন্তুষ্ট এবং তাহারাও 
5758 


88585887518 ১2১ ২১১৮ ৮১০৪ অর্থাৎ যখন ঈসা (আ) 
আল্লাহ্‌র তরফ হইতে রিসালাতের দায়িত্‌ লাভ করিলেন, তখন তাহার শিষ্যদিগকে 
বিভিন্ন এলাকায় নিজ সম্প্রদায়ের হিদায়াতের জন্য প্রেরণ করিলেন । ইহার ফলে বনী 
ইসরাঈলের কিছু লোক তো হিদায়াতপ্রাপ্ত হইল। পক্ষান্তরে অধিকাংশ লোক তাহাকে ও 
তাহার পূত-পবিভ্র জননীকে নানারূপ অপবাদ দিয়া তাহার নবৃওতকে চ্যালেঞ্জ করিল। 
আন্নাহ্পাক সেই ইয়াহুদীগণকে অভিশপ্ত করিয়াছেন, কিয়ামত পর্যন্ত তাহারা কোথাও 
শান্তিতে বসবাস করিতে পারিবে না। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা সাফ্ফ ১০৩ 


যাহারা তাহাকে মান্য করিল তাহাদের একদলও বাড়িয়া গিয়া সীমালংঘন করিল। 
তাহারা ঈসা (আ)-কে শুধু আল্লাহ্‌র প্রেরিত নবী মানিয়াই ক্ষান্ত হইল না, তাহাকে 
আরও উপরে নিয়া গেল। এই দলও আবার কয়েক দলে বিভক্ত হইল । একদল বলিল, 
তিনি আল্লাহ্‌র পুত্র। অপর একদল বলিল, তিনি তিনজনের একজন । বাপ, ছেলে ও 
রুহুল কুদ্দুস। একদল তো তাহাকে খোদাই বানাইয়া ছাড়িল। সুরা নিসায় এই 
ব্যাপারগুলি সবিস্তারে আলোচিত হইয়াছে। 


১১৮৫৮1১৯৮০৪ ayse ০৫০ ili 05208 অর্থাৎ যাহারা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর ঈমান আনিল আমি তাহাদিগকে তাহাদের বেঈমান 
নাসারাদের উপর বিজয়ী থাকার জন্য সাহায্য করিলাম । ফলে তাহারা জয়ী হইল। 
তাহাদিগকে আল্লাহ্‌ তা'আলা শেষ নবী (সা) প্রদানের মাধ্যমেই সাহায্য করেন। 

ইব্‌ন জারীর (র) ..... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন। যখন আল্লাহ্‌ 
তা'আলা ঈসা (আ)-কে উধ্বাকাশে নিয়া যাওয়ার ইচ্ছা করিলেন, তখন ঈসা (আ) ওযু 
গোসল সারিয়া শিষ্যবর্ণের নিকট আসিলেন। তখনও তাহার মাথার চুল হইতে পানি 
. টপকাইতে ছিল। সেই ঘরে তখন তাহার বারজন শিষ্য বসা ছিল। তিনি আসিয়া 
বলিলেন, তোমাদের ভিতর সেই লোকও বিদ্যমান যে আমার উপর ঈমান আনার পরেও 
সে আবার আমার সংগে কুফরী করিবে এবং একবার নহে বারোবার করিবে। 

অতঃপর তিনি বলিলেন- তোমাদের ভিতরে কে রাজী আছ যাহাকে আমার আকৃতি 
দেওয়া হইবে এবং আমার বদলে নিহত হইয়া জান্নাতে আমার মর্যাদায় পৌছিয়া আমার 
সাথী হইবে । তখন তাহাদের মধ্যকার সবচাইতে কম বয়সী এক তরুণ দাঁড়াইয়া 
বলিল, আমি রাজী আছি। তিনি তাহাকে বসাইয়া দিয়া আবার আহ্বান জানাইলেন। 
তখনও সেই তরুণ দীড়াইল। তিনি তাহাকে বসাইয়া দিয়া আবার একই আহ্বান 
জানাইলেন। তৃতীয়বারও সেই তরুণই দীড়াইল। তখন তিনি বলিলেন, অতি উত্তম । 
সংগে সংগে সে ঈসা (আ)-এর আকৃতিপ্রাপ্ত হইল । আর তখনই ঈসা (আ)-কে ঘরের 
ছিদ্র দিয়া উর্ধ্বাকাশে উত্তোলন করা হইল। 

এবারে ইয়াহুদীদের পালা আসিল । তাহারা সেই তরুণকে ঈসা (আ) ভাবিয়া 
গ্রেফতার করিল এবং শুলীতে চড়াইয়া হত্যা করিল। অবশিষ্ট যে এগারজন ছিল 
তাহাদের কেহ কেহ ঈসা (আ)-এর ভবিষ্যদ্বাণী মোতাবেক একে একে বারোবার কুফরী 
করিল । অথচ শুরুতে ঈমানদার ছিল। 

ঈসা (আ)-এর অনুসারীগণ অবশেষে তিন দলে বিভক্ত হইল । একদল বলিল, স্বয়ং 
আল্লাহ্‌ মসীহ্রূপে আমাদের মাঝে বিদ্যমান ছিলেন । যতক্ষণ থাকার মী ছিল ছিলেন। 
অতঃপর আকাশে ফিরিয়া গিয়াছেন। এই ফির্কার নাম ইয়াকুবিয়া। 


Wwww.quraneralo.com 


Contents 


১০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


দ্বিতীয় ফির্কার বিশ্বাস হইল, ঈসা (আ) আল্লাহ্‌র সন্তান ছিলেন। যতদিন আল্লাহ্‌র 
্‌ মী ছিল দুনিয়ায় ছিলেন। যখন আল্লাহ্‌র ইচ্ছা হইয়াছে তাহার কাছে ফিরাইয়া নিয়া 
গেছেন। এই ফির্কার নাম হইল নাস্তুরিয়া। 

তৃতীয় ফির্কাটি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। তাহাদের আকীদা ছিল ঈসা (আ) 
আল্লাহ্‌র বান্দা ও রাসূল। তিনি আমাদের ভিতর ততদিন ছিলেন যতদিন আল্লাহ্‌ 
তা'আলা তাহার থাকা প্রয়োজন মনে করিয়াছিলেন। অতঃপর তিনি তাহাকে নিজের 
কাছে নিয়া গেলেন। এই ফির্কাটি ছিল মুসলমান । 

পরবর্তীকালে প্রথমোক্ত দুই দলের শক্তি বাড়িয়া গেল। তাহারা মুসলমান ফির্কাকে 
হত্যা করিত ও নানারূপ নির্যাতন-নিপীড়ন চালাইয়া দমাইয়া রাখিত। অবশেষে আল্লাহ্‌ 
পাক আখেরী নবী মুহাম্মদ (সা)-কে পাঠাইলেন। তখন সেই পরাভূত ও নির্যাতিত 
মুসলমান ঈসায়ীরা শেষ নবীর কাছে দ্বিতীয়বার ইসলামের দীক্ষা নিয়া মুক্তির নিঃশ্বাস 
ছাড়িলেন। পক্ষান্তরে কাফির দুই ফির্কা আখেরী নবীর সংগেও কুফরী করিল। অতঃপর 
যখন ইসলাম ও কুফরের লড়াই হইল, তখন আল্লাহ্‌ তাআলা মুসলমানগণকে সাহায্য 
করিলেন। ফলে কাফিরগণ সংখ্যাধিক্য হওয়া সত্ত্বেও পরাভূত হইল। 

আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে ইমাম ইব্‌ন জারীর (র) তাহার তাফসীরে 
তাবারীতে এই বিশ্লেষণই প্রদান করেন। ইমাম নাসায়ী (র) তাহার সুনানে আবু 
মু'আবিয়া (র) হইতে মুহাম্মদ ইব্‌ন আ'লা ও আবূ কুরাইবের সনদে আয়াতের অনুরূপ 
তাফসীর উদ্ধৃত করেন। 

তাই এই আখেরী নবীর শেষ উম্মতের অন্তর্ভুক্ত থাকিয়া তাহারা সর্বদা বিজয়ী 
থাকিবে ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকিবে । এমনকি কিয়ামত ঘনাইয়া আসিবে । এই 
উম্মত শেষ পর্যায়ে ঈসা (আ)-এর নেতৃত্বে মসীহ্‌ দাজ্জালের সংগে লড়াই করিয়া 
তাহাকে ধ্বংস করিবে । সহীহ হাদীসসমূহে ইহা সবিস্তারে বর্ণিত হইয়াছে। আল্লাহ্‌ 
সর্বজ্ঞ। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্‌র জন্য নিবেদিত। 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা জবা 
১১ আয়াত, ২ রুকু, মাদানী 


pps 


হযরত ইব্‌ন আব্বাস (রা) ও হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক জুমু'আর নামাযে সূরা জুমু'আ ও সূরা মুনাফিকুন পাঠ করিতেন ৷ 


2 


Fl 52820550993 ৬5 ৬৮৮০ GL BY x3 (0) 


০০ 

Se ERLE IIS 239 3৬৩৫ ৬৩৩2 (") 
০১০০৯ Ee 5৪৭53 25) ০ ৮95 
90204 এ G45 0 


১৪৯৪৫ 56 BME 24598 4) ৩০৪ ১ (2) 


১. নভোমগুলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই পবিত্রতা ও মহিমা ঘোষণা 
করে আল্লাহ্‌র, যিনি অধিপতি, পরম পবিত্র, মহাপরাক্রমশালী ও অসীম প্রজ্ঞাময় । 

২. তিনিই উম্মীগণের মধ্য হইতে তাহাদেরই একজনকে পাঠাইয়াছেন 
রাসূলরূপে, যে তাহাদের নিকট আবৃত্তি করে তাহার আয়াত, তাহাদিগকে পবিত্র 
ইবনে কাছীর ১১তম খণ্ড ১৪ 


Wwww.quraneralo.com 


Contents 


১০৬ | তাফসীরে ইবুন কাছীর 


করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত; ইতিপূর্বে যদিও তাহারা ছিল সুস্পষ্ট ঘোর 
বিভ্রান্তিতে । 

৩. আর তাহাদের অন্যান্যের জন্যও (রাসূল), যাহারা এখনও তাহাদের সহিত 
মিলিত হয় নাই । আল্লাহ্‌ মহাপরাক্রমশালী, অতি প্রজ্ঞাময় । 

৪. ইহা আল্লাহ্র অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি ইহা দান করেন। আল্লাহ্‌ তো 
অশেষ অনুগ্রহশীল। ' 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা জানাইতেছেন যে, আকাশ ও পৃথিবীতে প্রাণী কিংবা 
জড়বস্তু যাহা কিছুই বিদ্যমান সমস্তই তাহার মহিমা ও পবিত্রতা ঘোষণা করিতেছে। 
যেমন- তিনি অন্যত্র বলেন ৪ ১৬ + ০৮: 91575 ১ 215 অর্থাৎ এমন কোন 
বস্তু নাই যাহা তাহার মহিমা ঘোষণা করে না। 

অতঃপর আল্লাহ্‌ বলেন 8 ১১48 0| এ 111 অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবীর মহান 
অধিপতি তাহার নির্দেশেই সকল কিছু হয় এবং তিনি সব ধরনের ক্রুটি-বিচ্যুতি হইতে 
মুক্ত ও পবিত্র । তাহার কর্ম কুশলতা সর্বাংগীনভাবে নিখুঁত ও উৎকৃষ্ট। 

১:৫1 ১2১৮]। আয়াতাংশের বিশ্লেষণ ইতিপূর্বে বহুবার করা হইয়াছে। 
অতঃপর আল্লাহ্‌ পাক বলেন £ ১৮-০০ ১০০১ ৪৪ ০2511 ১৯ অর্থাৎ আরবের 
নিরক্ষর লোকগণের মধ্য হইতে একজন নিরক্ষর লোককে তিনি রাসূল বানাইয়াছেন। 
যেমন-আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ঃ 
৪৪ [এ ule 215? ০৮০71 সি ১2371 89 


15155797175 
অর্থাৎ তুমি আহলে কিতাব ও নিরক্ষর লোকদিগকে বলিয়া দাও, তোমরা কি 
ইসলাম গ্রহণ করিবে? অবশ্য যদি তোমরা ইসলাম গ্রহণ কর তাহা হইলে তো হিদায়াত 
প্রাপ্ত হইলে । আর যদি তোমরা ফিরিয়া যাও, আমার কাজ তো হইল তোমাদের কাছে 
পৌছানো মাত্র এবং আল্লাহ্‌ তাহার বান্দাগণের ভাল-মন্দের পর্যবেক্ষক । 
এখানে আরব উম্মীদের উল্লেখের অর্থ এই নহে যে, অন্যান্য উম্মীরা উন্মীর অন্তর্ভুক্ত 
নহে। বরং এখানে বিশেষভাবে তাহাদের উল্লেখের উদ্দেশ্য হইল এই যে, তাহাদের 
উপর আল্লাহ্‌ তা'আলার ইহসান অনেক বেশী এবং তিনি তাহাদিগকে যথেষ্ট মর্যাদার 
অধিকারী করিয়াছেন। যেমন আল্লাহ্‌ বলেন ৪ 2 ০১৪1 17” 51:51) অর্থাৎ ইহা 
তোমার জন্য উপদেশ এবং তোমার সম্প্রদায়ের জন্যও। Co 
এখানেও তাহার সম্প্রদায় কে নির্দিষ্ট করা হয় নাই। কারণ, কুরআন তো সারা 
দুনিয়ার সকল সম্প্রদায়ের জন্য উপদেশ । তেমনি আল্লাহ্‌ পাক বলেন ৪ *3%1 


শা 


www.quraneralo.com 


Contents 


সূরা জুমুআ ১০৭ 


০১ ১১স। এ০১০০ অৰ্থাৎ তোমার পরিবারবর্গ ও আপনজনকে সতর্ক কর। 
এখানেও আদৌ এই উদ্দেশ্য নয় যে, হুযূর (সা) শুধু তাহার পরিবার-পরিজনকেই সতর্ক 
করিবেন । বরং এই সতকীকিরণ সকলের জন্য । যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন £ 

(৮৮৯20141015) ০০ 1০011 ৮৫96 15 অর্থাৎ বল, হে মানব 
সম্প্রদায়! আমি অবশ্যই তোমাদের সকলের জন্য মনোনীত আল্লাহ্‌র রাসূল। 

অন্যত্র তিনি বলেন ৪ {17 ১০১52149353 অর্থাৎ ইহা দ্বারা আমি তোমাদিগকে 
সতর্ক করিব এবং যাহাদের নিকট ইহা পৌছিবে তাহাদিগকেও । তেমনি কুরআনের 
ব্যাপারে তিনি বলেন £ 

১৮০55 UL ০9৯91 ১৭ ৫৮৯8০ ১০০ অর্থাৎ কোন সম্প্রদায় যদি 
কুরআনকে অস্বীকার করে তাহা হইলে জাহান্নাম সেই সম্প্রদায়ের জন্য অবধারিত। 

উপরোক্ত আয়াতসমূহ প্রকাশ করে যে, হুযুর (সা) দল, মত, শ্রেণী, বর্ণ, গোত্র 
নির্বিশেষে সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ্‌র রাসূল । এই সম্পর্কিত আয়াতের বিস্তারিত বিশ্লেষণ 
ইতিপূর্বে সূরা আন“আমে বিভিন্ন আয়াত ও বিশদ হাদীস দ্বারা করা হইয়াছে। সকল 

ংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্‌র জন্য নিবেদিত। 

এখানে যে উন্মী আরবদের মধ্য হইতে আল্লাহ্‌ পাক তাহার রাসূল মনোনয়ন 
করিলেন তাহা এই জন্য যে, তাহার বন্ধু হযরত ইবরাহীম (আ)-এর প্রার্থনা তিনি 
মঞ্জুর করিলেন । তিনি প্রার্থনা করিয়াছিলেন যেন আল্লাহ্‌ তা'আলা মক্কাবাসীগণের ভিতর 
কালাম পাঠ করিয়া শুনাইবেন। আল্লাহ্র কিতাব শিক্ষা দিবেন, আল্লাহ্‌র দীন প্রতিষ্ঠার 
পদ্ধতি বা হিকমাত শিখাইবেন ও তজ্জন্য তাহাদিগকে পবিত্র করিবেন। আল্লাহ্‌ পাক 
তাহার সেই প্রার্থনা কবুল করেন। গোটা সৃষ্টি জগতের যখন নবীর প্রয়োজন তীব্রতর 
হইল এবং মুষ্টিমেয় ঈসায়ী ছাড়া সারা দুনিয়ার মানুষ পথহারা হইল ও সত্য দীন 
সর্বতোভাবে বিস্তৃত হইল; এমনকি খোদাদ্রোহী কাজে লিপ্ত হইল, তখন আল্লাহ্‌ তা'আলা 
আখেরী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)-কে পাঠাইলেন। তিনি আসিয়া আরবের পরস্পর 
পথহারা মানুষগুলিকে আল্লাহ্র কালাম পাঠ করিয়া শুনাইলেন, আল্লাহ্র কিতাব ও 
হিকমত শিক্ষা দিলেন এবং তাহাদিগকে দৈহিক ও মানসিকভাবে পৃতঃ পবিত্র করিলেন। 
তাই আল্লাহ্‌ তাআলা বলেন ৪ 
টি a লগ 


coe ee 0 


CdR ETE iL ACT 
লা দা পরিবর্ধন ও সংযোজন বিয়োজন ঘটাইয়াছে। 
তাহারা তাওহীদকে ও ঈমানকে সংশয়ে বদল করিল। যাহার ফলে ইসলাম পূর্বকালে 


Wwww.quraneralo.com 


Contents 


১০৮ তাফসীরে ইব্ন কাছীর 


পথহারা বিভ্রান্তির অতলান্তে নিমজ্জিত হইয়াছিল। অথচ এখনও তাহারা দীনে 
ইবরাহীমের দাবীদার ছিল। 

তেমনি আহলে কিতাবও তাহাদের কিতাবে অনেক পরিবর্তন ঘটাইয়াছিল । কোথাও 
অর্থ বদলাইয়াছে। কোথাও বাক্য বদল করিয়াছে। মোটকথা সত্য দীনের চেহারা 
বদলাইয়া ফেলিয়াছে। আল্লাহ্‌ পাক এই সব বিভ্রান্ত মানবগোষ্ঠীকে পথে আনার ও সত্য 
দীন পূর্ণতা দানের জন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)-কে প্রেরণ করেন। এই পূর্ণ 
দীনে গোটা মানব জাতির পার্থিব জীবনের কল্যাণ ও পারলৌকিক জীবনের মুক্তির পথ 
নির্দেশনা রহিয়াছে । আল্লাহ্‌র দীনের যাবতীয় মৌল নীতিমালা উহাতে বিদ্যমান । আল্লাহ্‌ 
কিসে খুশী বা অখৃশী হন, কোন্‌ পথে জান্নাত আর কোন্‌ পথে জাহান্নাম এমনকি পার্থিব 
জীবনের প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে কোন্টি করণীয় আর কোন্টি বর্জনীয় এক কথায় 
সকল ব্যাপারে সুনিশ্চিত ও সংশয়-মুক্ত বিধান নিয়া তিনি আবির্ভূত হইয়াছেন। এ বিরাট 
দায়িত্‌ পালনের জন্য আল্লাহ্‌ পাক তাহার ভিতরে প্রয়োজনীয় যোগ্যতা গুণাবলীর 
সমাবেশ ঘটাইয়াছেন। এত গুণ ও যোগ্যতা না অতীতে তিনি কাহাকে দিয়াছেন, না 
ভবিষ্যতে কাহাকেও দিবেন। আল্লাহ্‌ পাক তাহার উপর সদাসর্বদা দরূদ ও সালাম নাযিল 
' করুন । আমীন! 

অতঃপর আল্লাহ্‌ পাক এখানে বলেন ঃ 

MSW Ns HEL Ut 

ইমাম আবূ আবদুল্লাহ্‌ আল বুখারী রে) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা 
করেন ৪ “আমরা নবী করীম (সা)-এর নিকট বসা ছিলাম । তখন তাহার উপর সুরা 
জুমুআ নাযিল হয়। তখন সাহাবাগণ আলোচ্য আয়াত দ্বারা কাহাদের কথা বুঝানো 
হইয়াছে তাহা জানিতে চাহিয়া প্রশ্ন করেন। কিন্তু একে একে দুইবার প্রশ্ন শুনিয়াও তিনি 
তাহাদের দিকে ভ্রুক্ষেপ করেন নাই। তৃতীয়বারে তিনি তাহার সামনে উপবিষ্ট হযরত 
সালমান ফারসী (রা)-এর মাথার উপর হাত রাখিয়া তিনি বলিলেন, ঈমান যদি আজ 
সুরাইয়া নক্ষত্রেও থাকিত তথাপি তাহাদের এক বা একাধিক লোক উহা লাভ করিত। 

আবু হুরায়রা (রা) হইতে আবুল লাইছ ও হাতিবের সূত্রে বিভিন্ন সনদে মুসলিম, 
তিরমিযী, নাসায়ী, ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (র) হাদীসটি বর্ণনা করেন। এই 
হাদীস প্রমাণ করে যে, সূরাটি মাদানী এবং ইহাও প্রমাণ করে যে, রাসূলুল্লাহ্‌ (সা) শুধু 
আরবের উম্মীদের জন্যে নহে বরং আরব-আজম তথা সারা দুনিয়ার মানব জাতির জন্য 
প্রেরিত হইয়াছেন। কারণ তিনি আয়াতের +$% ১ 5১১4/১ অংশের ব্যাখ্যায় 
পারস্যবাসীর কথা বলিয়াছেন। আর এই একই কারণে তিনি পারসিয়ান ও রোম 
সমাটসহ বিভিন্ন জাতির কাছে ইসলামের দাওয়াত দিয়া পত্র পাঠাইয়াছেন, যেন তাহারা 
আল্লাহ্‌র দীন অনুসরণ করে । একই কারণে মুজাহিদ ও অন্যান্য মুহাদ্দিসগণ আলোচ্য 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা জুমু' আ ১০৯ 


আয়াতে নির্দিষ্ট ব্যক্তিদের সম্পর্কে বলেন ঃ তাহারা হইল আজমী ও সারা দুনিয়ার 
অনারব উম্মতে মুহাম্মদী (সা)। 
ইব্‌ন আবূ হাতিম রে) .... সাহ্‌ল ইবৃন সাদ আস সায়াদী (রা) হইতে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন $ এখন থেকে তিন পুরুষ পরে আমার যেসব উম্মত সৃষ্টি হইবে 
তাহারা বিনা হিসাবে বেহেশৃতে যাইবে। অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন 
১871১৯14৮11 ১৮৯৭ অৰ্থাৎ উম্মতে মুহাম্মাদী (সা)-এর পরবর্তী 
স্তরের লোকগণ। ৫১1১5501550 অর্থাৎ তিনি মহামর্যাদাবান ও মহাকুশলী । 
দি টি না 
TE Or ECP (CEL অর্থাৎ 
মহানবী (সা)-কে এইরূপ সঠিক দীন ও নবুওতের গুরতদায়িতে অধিষ্ঠিত করা এবং তাহার 
উম্মতকে বিশেষ মর্যাদায় ভূষিত করা আল্লাহ্‌ পাকের বিশেষ অনুগ্রহ বৈ নহে। তিনি 
যাহাকে ইচ্ছা এইরূপ বিশেষ অনুগ্রহে অভিষিক্ত করেন । আর আল্লাহ্‌ মহা অনুগ্বহশীল। 


15৫ ৬০ পাঠ 


১৮550০85৩97 NEMS G25 ৫৫ (০) 
(১৪ "2012 43 ৬৪০2৩ LS ৫5 Sy টি; 2৮9০ 
0 GBA 

১১১ ৩5%) ৫9১ 265 2 6০০ ৩725232950৩ ৩ (5) 
0 ie AS SAS ঞ্ 
মির 8৩628 হর OV) 


পেত ৫ ও 2245 


4) ৩১১০০ RE SG 25 OH GIN ৩১০ ৫১৩১ ON 


১ 


6 ৰ es 22 6 2৩ 859) পেরু (56); ০) ৯১ 

৫. যাহাদিগকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হইয়াছিল, EEE 

বহন করে নাই, তাহাদের দৃষ্টান্ত কিতাব বহনকারী গর্দভ! কত নিকৃষ্ট সেই 

সম্প্রদায়ের দৃষ্টান্ত যাহারা আল্লাহ্‌র আয়াতকে মিথ্যা বলে। আল্লাহ্‌ জালিম 
সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না । 


Wwww.quraneralo.com 


Contents 


১১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৬. বল, “হে ইয়াহুদীগণ! যদি তোমরা মনে কর যে, তোমরাই আল্লাহ্‌র বন্ধু, 
অন্য কোন মানব গোষ্ঠী নহে, তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা 
সত্যবাদী হও’ : 

৭. কিন্তু তাহারা তাহাদের স্বহস্তে' যাহা অগ্রে প্রেরণ করিয়াছে উহার কারণে 
কখনও মৃত্যু কামনা করিবে না। আল্লাহ্‌ জালিমদের ব্যাপারে সম্যক অবহিত। 

৮. বল, “তোমরা যে মৃত্যু হইতে পলায়ন কর, সেই মৃত্যুর সহিত তোমাদের 
সাক্ষাত হইবেই। অতঃপর তোমরা উপস্থিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা 
আল্লাহ্র নিকট এবং তোমাদিগকে জানাইয়া দেওয়া হইবে যাহা তোমরা করিতে । 

তাফসীর $ আল্লাহ্‌ তা'আলা এখানে ইয়াহুদী সম্প্রদায়কে নিন্দা করিয়া বলিতেছেন 
যে, তাহারা তাওরাতের দায়িত্ব নিয়াছিল উহা আমল করার জন্য অথচ তাহারা উহার 
আমল বর্জন করিয়া চলিয়াছে। তাহাদের দৃষ্টান্ত হইল ভারবাহী গাধা । গাধার পিঠে 
কিতাব রাখিলে যেমন সে কিতাবে কি আছে বা না আছে উহার খবর রাখে না, শুধু 
কিতাব বহনই উহার কাজ হয়, ইয়াহুদীদের অবস্থাও তাহাই । মূলত তাহারা গাধা 
হইতেও অধম । কারণ গাধা কিতাবটি যথাযথভাবে বহন করে ৷ উহা বদলায় না, বিকৃত 
করে না, উল্টাপাল্টা ব্যাখ্যাও করে না। তেমনি উহা মুখস্ত করে না, বুঝে না, আমলও 
করে না। পক্ষান্তরে ইয়াহদীরা উহা তিলাওয়াত করে, মুখস্ত করে, বুঝে অথচ আমল 
করে না। পরস্তু জানিয়া-বুঝিয়া তাহারা উহা বদলায়, বিকৃত করে ও উল্টা ব্যাখ্যা 
শুনায়। তাই আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ঃ 

35185117801 Lai a 02706 এ অর্থাৎ তাহারা চতুষ্পদ 
জীব-জানোয়ারের মত, বরং তাহা হইতেও অধম । তাহারাই চূড়ান্ত পর্যায়ের উদাসীন । 
- ০৮৯] 11 Is 5-$2% Urs. lilt, 1১১৫ ১23017811০০ 

অর্থাৎ আল্লাহ্‌র আয়াতকে অস্বীকারকারী সম্প্রদায় কতই নিকৃষ্ট! আর আল্লাহ্‌ কখনও 
আত্মপীড়নকারী সম্প্রদায়কে পথ দেখান না। 

ইমাম আহমদ (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন $ জুমু'আর খুতবার 
সময় যে লোক কথা বলে সে ভারবাহী গাধার মত, শুধুই কিতাব বহন করে । তেমনি যে 
লোক তাহাকে চুপ থাকিয়া শুনিতে বলে তাহারও জুমআ আদায় করা হয় না। 

অতঃপর আল্লাহ্‌ বলেন ঃ | 


এ ০4৩ ০55878-8:5 of .০ ০০8. নু তিল 8 
-১৪১৮০০১ Salat 
অর্থাৎ তোমাদের ধারণা যদি ইহাই হয় যে, তোমরাই হিদায়াত প্রাপ্ত এবং মুহাম্মদ 
(সা) ও তাহার অনুসারীরা গোমরাহ, তাহা হইলে এই দুই দলের যাহারা গোমরাহ 


www.quraneralo.com 


Contents 


সূরা জুমু'আ ১১১ 


তাহাদের ন মৃত্যুর জন্য প্রার্থনা কর। তোমরা যদি তোমাদের ধারণা মতে সত্যানুসারীই 
হও তাহা হইলে এই কাজ করিতে তোমাদের আপত্তি থাকার কথা নয়। অতঃপর 
আল্লাহ্‌ পাক বলেন ঃ 


১2421 EAE (২1521 «5৯55595 অর্থাৎ তোমরা কুফর, জুলুম ও 
শিরক কুফরীর যেমন কাজ অহরহ করিয়া চলিয়াছ, তাহাতে কখনও তোমরা বিভ্রান্তদের 
জন্য মৃত্যু প্রার্থনা করিবে না। | 


. ১০১79455115 অর্থাৎ জালিমদের খবর আল্লাহই বেশী রাখেন। সূরা 
বাকারায় ইয়াহুদীদের নিকট মুসলমানদের এই মুবাহিলার আহ্বান সবিস্তারে আলোচিত 
হইয়াছে। সেখানে আল্লাহ্‌ পাক বলিয়াছেন ৪ 
১৮। 9৩১ LAS 171 5 ই 30111 21 ৩০৫ 99 2৭ 
০০৪ (শা চটি 9157958০0০৮ 95501155255 
১৮০৯৬০১৮০৬।০৮১১০3-755110227012,11 
৫৯৮১৯০২৯০২৪ ৮৮৮15501455 2 GSTS 
১১1১০৯৮০৪৩৮ ৯8195 
অর্থাৎ যদি পরকালের সাফল্য আল্লাহ্‌ তা'আলা অন্য সকল মানুষকে বাদ দিয়া শুধু 
তোমাদের জন্যই নির্দিষ্ট করিয়া থাকেন, তাহা হইলে তোমরা মৃত্যু কামনা কর, যদি 
তোমরা তোমাদের ধারণা মতে সত্য হও। অথচ তাহারা কখনও উহা কামনা করিবে না 
তাহাদের স্বহস্তে উপার্জিত কর্মফলের কারণেই। আল্লাহ্‌ জালিমদের সব খবরই রাখেন। 
পক্ষান্তরে তুমি তাহাদিগকে ও মুশরিকগণকে সকল মানুষ হইতে বেশী আকাঙ্কী 
দেখিতে পাইবে দীর্ঘজীবি হওয়ার। তাহারা এক একজন এক হাজার বৎসর বাচিয়া 
থাকিতে চাহে । তবে তাহাদের সেই দীর্ঘ জীবনও তাহাদিগকে নির্ধারিত আযাব হইতে 
রক্ষা করিতে পারিবে না। আর তাহারা যাহা করিতেছে তাহা আল্লাহ্‌ দেখিতেছেন। 
মোটকথা এই ব্যাপারে আমরা পূর্বে আলোচনা করিয়াছি। সেখানে ইহার বিশ্লেষণে 
বলা হইয়াছে যে, কাহারা বিভ্রান্ত তাহা মৃত্যু প্রার্থনার মাধ্যমে নির্ধারণ করা হউক। 
নাসারাদের সহিত মুবাহালার ব্যাপারে সূরা আলে ইমরানে আলোচিত হইয়াছে 
যেমন আল্লাহ্‌ পাক বলেন ঃ | 
bed lle St dt ১ 208৮০ ৮৮ ১০ এও 85 9৭ 
47৯১88830৮৮ 205 80০ গাও সেনা 
bal Le 41115511755 
অর্থাৎ তোমার নিকট সত্য ইলম পৌছার পরও যাহারা তোমার সহিত ঝগড়ায় লিপ্ত 
হয়, তাহাদিগকে বল, আইস, আমরা আমাদের ও তোমাদের র সন্তান-সন্ততি, স্ত্রী ও 


www.quraneralo.com 


Contents 


১১২ তাফসীরে ইব্‌ন কাছীর 


নিজদিগকে বাজী রাখিয়া এই মুবাহালা করি যে, যাহারা মিথ্যাবাদী তাহাদের উপর 
আল্লাহ্র অভিশাপ নামিয়া আসুক। 

নিলি চর রর যর 
বলা হইয়াছে ৪ 

2 ০৮১ 41 ০৮718 Sa ৪ 004 ৮১ ৩৪ অর্থাৎ হে নবী! 
আপনি তাহাদিগকে বলুন, যাহারা বিভ্রান্তিতে রহিয়াছে আল্লাহ্‌ যেন তাহাদিগকে আরও 
বাড়াইয়া দেন।. যতক্ষণ না তারা প্রত্যক্ষ করিবে। 

ইমাম আহমদ (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ আবূ জাহল 
ঘোষণা করিল, যদি আমি মুহাম্মদ (সা)-কে কা'বা ঘরের কাছে দেখিতে পাই তাহা 
হইলে তাহার গর্দান উড়াইয়া দিব। হুযুর (সা)-এর কাছে যখন এই খবর পৌছিল তখন 
তিনি বলিলেন, যদি সে উহা করে তাহা হইলে সকলের চোখের সামনে ফেরেশতারা 
তাহাকে গ্রেফতার করিবে। যদি ইয়াহুদীরা আমার সহিত মুবাহালায় মৃত্যু কামনা 
করিত, তাহা হইলে অবশ্যই তাহারা মারা যাইত এবং নিজেদের স্থান তাহারা জাহান্নামে : 
দেখিতে পাইত। তেমনি নাসারারা যদি নিজেদের স্ত্রী ও সন্তান বাজী রাখিয়া মুবাহালা 
করিত তাহা হইলে ঘরে ফিরিয়া আর তাহাদিগকে পাইত না। এমনকি কোন সম্পদও 
দেখিত না। 

হাদীসটি বুখারী, তিরমিযী ও নাসায়ী শরীফেও বিদ্যমান। তাহারা আব্দুর রায্যাকের 
সনদে মা“মার এর সূত্রে আব্দুর রায্যাক (র) থেকে বর্ণনা করেন। ইমাম বুখারী (র) 
বলেন, আমর ইব্‌ন খালিদের সূত্রে আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমর রে) আব্দুল করীম (র) হইতে 
ইহা বর্ণিত হইয়াছে। ইমাম নাসায়ীও হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


আল্লাহ্‌ পাকের বক্তব্য ঃ 
Ly “ede Asie se LASSE 28 গু ০৫২৫০ ১৪) ০ 4 ৭) 2 ০) %, 
775 5510 ০২১১১ শিট শিক ১০৪4 ৩৩০৯৭) Sl 91 এ 
০% 5 ০০% eg 


০455 ১ ৮৯৫৮৮5১০৪13 সীতা] 


অর্থাৎ হে রাসূল! আপনি তাহাদিগকে বলুন, যে মৃত্যু হইতে তোমরা পালাইয়া 
বেড়াইতেছ উহা অবশ্যই তোমাদের সহিত দেখা করিবে । অতঃপর তোমরা প্রত্যাবর্তিত 
হইবে দৃশ্যমান ও অদৃশ্য সকল কিছু বিনি জানেন ভীহার নিকট। তখন তোমরা কি কাজ 
করিতেছিলে তাহা তোমাদিগকে জানানো হইবে। . 
উপরোক্ত বক্তব্য সূরা নিসার এই বক্তব্যের মত $ 
১৮১৮55১০65৮ সিও Salt LLL ULL অর্থাৎ 
তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদিগকে পাইবেই, যদি তোমরা রুদ্ধদ্বার 
কুঠরীতেও অবস্থান কর। 


www.quraneralo.com 


Contents 


সূরা জুমু'আ ১১৩ 


মুজামে তাবারানী গ্রন্থে সামুরাহ (রা) হইতে বর্ণনা করেন ৪ মৃত্যু হইতে যাহারা 
পালাইতে চাহে তাহাদের অবস্থা হইল সেই শৃগালের মত যে ভূমিতে বিচরণ করিয়া 
ভূমির খণ আদায়ের ভয়ে ভূমির উপর ছুটিয়া পালাইতেছে। যখন সে হয়রান হইয়া 
ভূমিরই কোন গর্তে ঠাই নিতেছে তখন গর্তের ভূমিই তাহাকে খণের তাগাদা দিতেছে। 
অগত্যা আবার সেখান হইতে লেজ গুটাইয়া দৌড়াইতেছে। এইভাবে দৌড়াইতে 
দৌড়াইতে সে মৃত্যুর কোলে ঢলিয়া পড়িল। 


ot ড55 রর 1524! পাঠ 


৮4 চে ৪৯০৪৪ 69218192155 2 ) 


2 2 2 52 ১৫ 2/2) a 
৩, ১০০৬৩) LL J 3,20 1353 29 ৯১) 


21! £ Nr 
401 CHS 3332 23 3153 530 ১৯৪) ৮১৪5 Be ০ 
০৫১8 (এ 41155585 


৯. হে মু’মিনগণ! জুমু'আর দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন 
তোমরা আল্লাহ্‌র স্মরণে ধাবিত হও এবং বেচা-কেনী বন্ধ কর। ইহাই তোমাদের 
জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করিতে পার। 

১০. সালাত সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং আল্লাহ্‌র 
পড়লাম করে ও রানি যমক ররর ক রয়ে হতে ভোমরা বরন 


1. হও। 


তাফসীর £ জুমুআ শব্দটি “জমআ' শব্দ হইতে উৎপন্ন । কারণ, মুসলমানগণ 
আল্লাহ্‌র ইবাদতের জন্য বড় বড় মসজিদে জমা হয়। অন্য কারণ এই যে, সেইদিন 
আসমান ও পৃথিবীসহ সকল মখলুকাতের সৃষ্টিকার্য পূর্ণতা প্রাপ্ত হইয়াছিল । সৃষ্টিকার্য 
সম্পাদনে আল্লাহ্‌ পাক ছয়দিন লাগাইয়াছেন এবং সপ্তাহের সেইদিন ছিল ষষ্ঠ দিন। 
সেইদিন হযরত আদম (আ)-কে সৃষ্টি করা হইয়াছে। সেইদিন তাহাকে জান্নাতে ঠাই 
দেওয়া হইয়াছিল এবং সেইদিনটিতেই তাহাকে জান্নাত হইতে বাহির করা হইয়াছিল। 
সেইদিনই কিয়ামত সংঘটিত হইবে । সেইদিনের ভিতর এমন একটি মুহূর্ত রহিয়াছে 
যখন মুমিনগণ ভাল যাহা প্রার্থনা করিবে আল্লাহ্‌ তাআলা তাহাই মঞ্জুর করিবেন। 
সহীহ্‌ হাদীসসমূহে এইগুলি বর্ণনা করা হইয়াছে। 

ইব্‌ন আবু হাতিম (র) ....... সালমান ফারসী (রা) হইতে বর্ণনা করেন যে, আবুল 
' কাসিম (সা) বলেন, হে সালমান! ইয়াওমুল জুমুআ কি ? আমি বলিলাম, আল্লাহ্‌ ও 
আল্লাহ্‌র রাসূল ভাল জানেন। তিনি বলিলেন, সেইদিন আল্লাহ্‌ তা'আলা তোমার 
বাপ-মাকে আদম-হাওয়া), একত্রিত করিয়াছেন অথবা তিনি বলেন, তোমার পিতাকে 
ইবনে কাছীর ১১তম খণ্ড _১৫ 


www.quraneralo.com 


Contents 


১১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


সৃষ্টি করিয়াছেন। হযরত আবু হুরায়রা (রা) হইতেও অনুরূপ বর্ণিত আছে। আল্লাহ্‌ই 
সর্বজ্ঞ। 

প্রাচীন ভাষায় উহাকে 'ইয়াওযুল আরূবা’ বলা হইত। পূর্বেকার উন্মতকেও একটি 
সাপ্তাহিক দিন নির্ধারণ করিয়া দেওয়া হইয়াছে। কিন্তু জুমুআর দিনের নির্দেশনা কোন 
উম্মতই পায় নাই। ইয়াহুদীরা শনিবারকে পছন্দ করিয়াছে। সৃষ্টি সেইদিন' শুরুই হয় 
নাই । আর আল্লাহ্‌ তা'আলা এই উম্মতের জন্য শুক্রবার মনোনীত করিয়াছেন । কারণ, 
সেইদিন সৃষ্টিকার্য পূর্ণতাপ্রাপ্ত হইয়াছে। নাসারাদের পছন্দ হইল রবিবার সেইদিন 

সবেমাত্র সৃষ্টি শুরু হইয়াছে। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) ...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ঃ আমরা পৃথিবীতে সকলের শেষে আসিয়াছি বটে । কিন্তু 
কিয়ামতের দিন আমরা সকলের আগে থাকিব । তেমনি আল্লাহ্‌র কিতাব অন্যরা আগে 
পাইয়াছে বটে, কিন্তু সাপ্তাহিক দিন নির্বাচনে তাহারা মতান্তরের শিকার হইয়াছে। অথচ 
আল্লাহ্‌ পাক আমাদিগকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। সেক্ষেত্রেও অন্যারা ' 
আমাদের পিছনে রহিয়াছে। ইয়াহুদীদের হইল আগামীকাল (শনিবার) ও নাসারাদের 
হইল পরশু (রবিবার)। 

বুখারীর বর্ণনায় এতটুকুই রহিয়াছে । মুসলিমের বর্ণনায় আরও বলা হয়, ‘আমাদের 
পূর্ববর্তী সকলকে আল্লাহ্‌ তা'আলা শুক্রবারের সন্ধান দেন নাই। তাই ইয়াহুদীগণ ' 
শনিবার ও নাসারাগণ রবিবার পছন্দ করিয়াছেন। অতঃপর আল্লাহ্‌ তা'আলা আমাদের 
আবির্ভাব ঘটান এবং আমাদিগকে শুক্রবারের সন্ধান দেন'। ফলে তিন উম্মতের পরপর . 
তিনটি দিন সাপ্তাহিক অবকাশ ও ইবাদতের বিশেষ দিনরূপে নির্ধারিত হইল। 
মুসলমানদের জন্য শুক্রবার, ইয়াহুদীদের জন্য শনিবার ও নাসারাদের জন্য রবিবার ৷ 
এভাবেই কিয়ামতের দিনও অন্যান্য উম্মতকে আমাদের অনুবর্তী করা হইবে । পৃথিবীতে 
সকলের শেষে আসিলেও কিয়ামতের দিন আমাদের বিচার মীমাংসা সর্বাগ্রে হইবে। 

যা ভারি অগি দত নহি ইসির বলের হরে ম্যে 
হওয়ার নির্দেশ দিলেন ৪ 


dlls Lapse ১০ sal ১ 51 1০94 ul, 
58128 
অর্থাৎ তোমরা সেইদিন নির্ধারিত সময়ে ইবাদতের ক্ষেত্রে সমবেত হওয়ার ব্যাপারে 


গুরুত্ব প্রদান কর ও সুদৃঢ় ইচ্ছা পোষণ কর । “সাঈ' শব্দ দ্বারা এখানে দৌড়ানোর কথা 
বলা হয় নাই। বরং গুরুত্ব প্রদানের কথা বলা হইয়াছে । যেমন- আল্লাহ্‌ পাক বলেন ঃ 


০৮০ ডিএ? (25650 গহন ইজ 9 ৮০5 অর্থাৎ যে ব্যক্তি 
পারলৌকিক মুক্তির ইচ্ছা পোষণ করে ও উহার জন্য গুরুত্ব সহকারে প্রয়াস চালায় এবং 
সে মু'মিন হয়। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা জুম'আ ১১৫ 


উমর ফারুক (রো) ও ইব্‌ন মাসউদ রো) 1 *.$ স্থলে 1১১13 (গমন কর) 
পাঠ করিতেন । মূলত নামাযের জন্য দৌড়াইয়া যাওয়া সহীহ হাদীসে নিষিদ্ধ হইয়াছে। 
আবু হুরায়রা (রা) হইতে সহীহ্‌ হাদীসদ্বয়ে বর্ণিত আছে ৫. 

“যখন তোমরা ইকামাত শুনিবে তখন তোমরা ধীর স্থীরভাবে নামাযের জন্য 
যাইবে। পূর্ণ নামায পাওয়ার জন্য দৌড়াইয়া যাইও না । নামাযের যতটুকু ছুটিয়া যাইবে, 
নামায শেষে দীড়াইয়া পূর্ণ করিবে ।” 

বুখারী শরীফের ভাষ্য এতটুকুই । আবূ কাতাদা রে) বলেন £ “আমরা নবী করীম 
. (সা)-এর সঙ্গে নামায পড়িতাম। যখন তিনি শুনিতে পাইলেন যে, লোকজন নামাযে 
দৌড়াইয়া আসিয়া শরীক হইতেছে, তখন তিনি বলিলেন, তোমাদের ব্যাপার কি? 
তাহারা বলিল, আমরা পূর্ণ নামায ধরার জন্য ছুটিয়া আসিয়াছি। তিনি বলিলেন, উহা 
করিও না। তোমরা ধীরে সুস্থে নামাযে আস। যতটুকু পাও ততটুকু শরীক হও। বাকীটুকু 
পরে পূর্ণ কর। এই ভাষ্য হাদীসদ্বয়ের 

আব্দুর রায্যাক রে) .......... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, নবী 
করীম সো) বলেন £ যখন নামায দীড়াইয়া যায়, তখন তোমরা দৌড়াদৌড়ি করিয়া 
নামাযে আসিও না; বরং ধীরে সুস্থে আসিয়া নামাযে শরীক হও । যতটুকু পাও আদায় 
কর। বাকীটা পরে পূর্ণ কর। 

আব্দুর রায্যাকের এই হাদীসটি ইমাম তিরমিযী (র)-ও বর্ণনা করেন । আবু হুরায়রা 
(রা) হইতে অপর একটি সূত্রেও উহা বর্ণিত হইয়াছে। 

হাসান (র) বলেন ঃ আল্লাহ্র কসম! কেন ক্ষিপ্রতা অবলম্বন করা হইতেছে? অথচ 
ছুটাছুটি করিয়া নামাযে আসিতে বারণ করা হইয়াছে। বলা হইয়াছে, নামাযে ধীরে-সুস্থে 
ভাব-গন্তীরতা সহকারে খালেস নিয়তে বিনীতভাবে আসিবে । 

ll ১৭৩ | 1» আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে কাতাদা রে) বলেন 
টি CEEOL OE MOANA SOUS 
বাহির হও। এই মর্মে অন্যত্র আল্লাহ্‌ পাক বলেন ৪ ১42০ 45 ০; এই ' 
আয়াতাংশেও ,২ ... || শব্দটি 5 11 (স্বাভাবিক চলার) অর্থ প্রকাশ করিয়াছে। ' 

মুহাম্মদ ইব্‌ন কা'ব ও যায়েদ ইব্‌ন আসলাম (র) প্রমুখও অনুরূপ বলেন। জুমুআর ' 
দিন নামাযে যাবার আগে গোসল করা মুস্তাহাব । সহীহ্‌দ্বয়ে আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) 
হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ ০১ 
পড়িতে আসে তখন যেন গোসল করিয়া আসে। 

সহীহ্দবয়ে আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ 
. প্রত্যেক বালিগের জন্য জুমুআর দিন গোসল করা ওয়াজিব । আবু হুরায়রা রো) হইতে 


* wWwWw.quraneralo.com 


Contents 
১১৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ প্রতি সাপ্তাহিক দিবসে গোসল করা মু'মিনের 
জন্য নির্ধারিত অন্যতম হন্ধুল্লাহ্‌। সে দিন সে মাথাসহ সর্বাঙ্গ ধৌত করিবে । মুসলিম) 

জাবির (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ প্রত্যেক মুসলিমের 
জন্যে সপ্তাহে প্রত্যেক শুক্রবার গোসল করা অপরিহার্য । নাসায়ী, আহমদ ও ইব্‌ন 
হাব্বানে ইহা বর্ণিত হইয়াছে। 

ইমাম আহমদ (র) ..... আওস ইব্‌ন আওস মুছকাফী (রা) হইতে বর্ণনা করেন 
যে, আওস (রা) বলেন ৫ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি শুক্রবার ভালভাবে 
বসে তাহার খুত্বা শুনে ও মনোনিবেশ সহকারে উহা খেয়াল করে, তাহার প্রতি 
পদক্ষেপে এক বছরের নফল রোযা ও ইবাদতের সওয়াব মিলে। 

এই হাদীসটি বিভিন্ন সনদে শব্দের কিছু তারতম্য সহ বর্ণিত হইয়াছে । চার সুনানের 
সংকলকরা ইহা সংকলন করিয়াছেন । ইমাম ANT 
বলিয়াছেন। 

জিরার হা জানা রোযার “যে ব্যক্তি 
জুমুআর দিন ফরয গোসলের মত ভালভাবে গোসল করিয়া প্রথম পর্বেই মসজিদে হাযির 
হয়, সে যেন একটি উট কুরবানী করিল। যে ব্যক্তি দ্বিতীয় পর্বে গেল, সে যেন একটি 
গরু কুরবানী করিল। যে ব্যক্তি তৃতীয় পর্বে গেল,.সে যেন একটি ছাগল কুরবানী 
করিল। যে ব্যক্তি চতুর্থ পর্বে গেল, সে যেন একটি মোরগ সাদকা করিল । যে ব্যক্তি 
পঞ্চম পর্বে গেল, সে যেন একটি ডিম সাদকা দিল । অতঃপর যখন ইমাম খুতবার জন্য 
বাহির হয় তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য সমবেত হয়।” বুখারী ও মুসলিমে 
ইহা বর্ণিত হইয়াছে। . 

জুমুআর দিন উত্তম পোশাক পরা, খোশবু লাগানো, পরিচ্ছন্ন ও পবিত্র হওয়া 
মুস্তাহাব । আবূ সাঈদ (রা)-এর বর্ণিত হাদীসে আছে, “প্রত্যেক সাবালেগ মুসলমানের 
জন্য জুমুআর দিন গোসল করা, মিসওয়াক করা ও খোশবু লাগানো ওয়াজিব । 
ইমাম আহমদ (র) ..... আবূ আইয়ুব (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেন ৪ “যে ব্যক্তি জুমুআর দিন গোসল করিল, খোশবু ব্যবহারের সামর্থ্য 
থাকিলে খোশবু লাগাইল ও পরিচ্ছন্ন কাপড় পরিধান করিল, অতঃপর বাহির হইয়া 
মসজিদে আসিয়া সময় থাকিলে নামায পড়িল, কাহাকেও কষ্ট দিল না, যখন ইমাম 
আসিলেন মনোনিবেশ সহকারে খুতবা শুনিল ও তাহার সহিত নামায আদায় করিল, 
পরবর্তী জুমুআ পর্যন্ত সম্ভাব্য অপরাধের জন্য উহা কাফ্ফারা হইয়া গেল। 


www.quraneralo.com 


Contents 


সূরা জুম'আ . ১১৭ 


আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) হইতে ইব্‌ন মাজাহ্‌ ও সুনানে আবু দাউদে বর্ণিত আছে 
যে, রাসূলুল্লাহ্‌ (সা) মিম্বরে দীড়াইয়া বলেন 8 তোমাদের কি ক্ষতি যদি তোমরা 
প্রতিদিনের কাজে ব্যবহৃত কাপড় জোড়া ছাড়া জুমুআর দিনের জন্য এক জোড়া কাপড় 
খরিদ কর? 

হযরত আয়েশা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) এক জুমুআর খুতবা পাঠের সময় 
লোকদিগকে নিত্য ব্যবহৃত মলিন পোশাক দেখিতে পাইয়া বলিলেন £ তোমাদের ক্ষতি 
কি যদি তোমাদের সাধ্যে কুলায় তো নিত্য ব্যবহৃত পোশাক ছাড়া জুমুআর জন্য আলাদা 
এক জোড়া পোশাক খরিদ কর? হাদীসটি ইবৃন মাজাহ্‌ সংকলনে বর্ণিত হইয়াছে। 

২ শ৯117৮2 ৬০ ৯৪৭ ০৬১1) আয়াতের আযান দ্বারা ছানী আযান 
বুঝানো হইয়াছে। রাসূলুল্লাহ্‌ সো) যখন খুতবার জন্য বাহির হইয়া আসিয়া মিশ্বরে 
বসিতেন, তখন তাহার সামনে দীড়াইয়া যে আযান দেওয়া হইত উহাই ছানী আযান। 
কারণ, পরবতীকালে আমীরুল মু'মিনীন হযরত উসমান জিননূরাইন (রা) দূর-দূরান্ত 
হইতে বহু মুসন্্লীর আগমন নিশ্চিত করার জন্য আলাদা আযান প্রবর্তন করেন। 

ইমাম বুখারী রে) ..... ইয়াঘিদ ইব্‌ন সায়িব (রা) হইতে বর্ণনা করেছেন যে, . 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর যুগে জুমু'আর আযান দেওয়া হইত ইমাম খুতবা পড়ার জন্য মিশ্বরে 
আসিয়া বসার পর । আবু বকর ও উমর (রা)-এর কালেও ইহা অব্যাহত ছিল। হযরত 
উসমান (রা)-এর সময় মুসল্লী অনেক বাড়িয়া গেল। ফলে যাওরা নামায গৃহে দীড়াইয়া 
আরেকবার আযানের ব্যবস্থা করেন। সেই ঘরটি ছিল মদীনার সর্বোচ্চ ঘর এবং 
' মসজিদেরও কাছাকাছি ছিল। 

ইব্‌ন আবু হাতিম (র) ..... মাকহুল (রা) হইতে বর্ণনা করেন £ “জুমুআর দিনে 
মুয়াধযিনের আযান একবারই ছিল। যখন ইমাম বাহির হইয়া আসিয়া জুমুআর নামায 
কায়েমের আয়োজন করিতেন, তখন যেই আযান দেওয়া হইত এবং উহার পর 
বেচাকেনা হারাম হইয়া যাইত। অতঃপর হযরত উসমান (রা) নির্দেশ দিলেন, ইমাম 
,  জুমুআ কায়েমের জন্য ঘর হইতে বাহির হওয়ার আগেই যাহাতে বিভিন্ন এলাকার সব 

জুমুআর নামায পড়ার জন্য আদিষ্ট হইয়াছে স্বাধীন পুরুষ পক্ষান্তরে ক্রীতদাস ও 
কিশোরগণ নহে। জুমুআ হইতে অব্যাহতি লাভ করিয়াছে মুসাফির, রুগ্ন, সেবা 
শুশ্বযাকারী ও অনুরূপ ধরনের মাজুর ব্যক্তিগণ । ফিকাহের কিতাবে ইহা সবিস্তারে বর্ণিত 
হইয়াছে। 

SETH PEE অর্থাৎ যখন জুয়ুআর আযান হয় তখন নামাযের জন্য পরস্ুতি নাও 
এবং কেনা-বেচা বন্ধ কর। সকল সাহাবী (রা) এই ব্যাপারে একমত যে, দ্বিতীয় 


আযানের পর বেচাকেনা করা হারাম । মতান্তর দেখা দিয়াছে এই ক্ষেত্রে যে, তখন যদি : 


Wwww.quraneralo.com 


Contents 


‘ ১১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


কেহ কিছু দেয় তবে তাহা গ্রহণ করা যাইবে কিনা? আয়াতের প্রকাশ্য অর্থ-লেনদেনও 
টি রা লি 


০৮০৮5 চ৯& 9178151515 অর্থাৎ ক্ৰয়-বিক্ৰয় বন্ধ করিয়া নামাযের 
বাতি লা জেলাতে ৬5 যদি তোমরা 
উহা উপলব্ধি করিতে পার। 

১:০ >£-৯% 5 অৰ্থাৎ বখন চোাদের নামায শেষ হয়। 


ULE a ASA aE 325 অর্থাৎ যেহেতু আযান শুনিয়া 
রা 
শেষ হওয়ার সাথে সাথে তাহাদিগকে আবার ক্রয়-বিক্রয় ও অন্যান্য কাজের মাধ্যমে 
হালাল রুজী-রোজগারের জন্য ছড়াইয়া পড়ার জন্য অনুমতি দেওয়া হইল । 

তাই ইরাক ইবৃন মালিক (রা) জুমুআর নামায শেষ করিয়াই মসজিদের দরজায় 
দীড়াইয়া এই দু'আ পড়িতেন ঃ 
(৮১০০৭ ৫ ০৮ CEE YC EWS এও টা ও 1৮71 

Eo OTP CE 

“হে আল্লাহ্‌! আমি তোমার ডাকে সাড়া দিয়াছি। তোমার ফরয নামায আদায় 
করিয়াছি । এখন তোমার নির্দেশ মতেই রুজীর জন্য বাহির হইলাম । অতএব, তোমার 
অনুগ্রহের ভাণ্ডার হইতে আমাকে রুজী দান কর আর তুমিই সর্বোত্তম রিিকদাতা ৷” 
এই হাদীসটি ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করিয়াছেন। 

কোন কোন পূর্বসূরী হইতে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমুআর দিন নামায শেষে 
ক্রয়-বিক্রয়ে আত্মনিয়োগ করে আল্লাহ্‌ তা'আলা তাহার উপার্জনে সত্তর গুণ বরকত দান 
করেন-_ শুধুমাত্র আল্লাহ্‌র আয়াত অনুসরণের কারণে । আল্লাহ্‌ তা'আলা আরো বলেন ঃ 

১৮১৮5 ০8151 19258 21011595 অৰ্থাৎ ক্রয়-বিক্রয় ও লেনদেন 
সর্বকাজের মাঝে আল্লাহ্‌র যিকির করিতে থাক এবং তোমাদের পার্থিব কাজকর্ম যেন 
আল্লাহ্‌র স্মরণ হইতে তোমাদিগকে দূরে না রাখে । কারণ উহাই তোমাদের আখিরাতের 
পুঁজি। তাই হাদীসে আছে ঃ “যে ব্যক্তি কোন বাজারে ঢুকিয়া 'লাইলাহা ইল্লাল্লাহু 
ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদ্‌ ওয়া হুয়া আলা কুল্লে শায়ইন 
কাদীর' দু'আটি পাঠ করে আল্লাহ্‌ পাক তাহার জন্য দশ লাখ সওয়াব লিখান ও দশ লাখ 
পাপমোচন করেন। 

মুজাহিদ (র) বলেন 8 কোন বান্দাই অধিক যিকিরকারী হইতে পারিবে না যতক্ষণ 
না সে দীড়াইয়া কিংবা বসা অথবা শোয়া সর্বাবস্থায় আল্লাহ্‌র যিকিরে মগ্ন থাকিবে । 


www.quraneralo.com 


Contents 
সূরা জুমু'আ YS ১১৯ 


২৩১৩৬৫৫6486, ডি ৮৬ HIGH 135 OY) 

2 22d sb od A 24 Auf ১ পাও ০ 

6 GEILE 2055 8০৩৪] 92550 COE AS WIS 

১১. যখন তাহারা দেখিল, ব্যবসায় ও কৌতুক, তখন তাহারা তোমাকে 

দাড়ানো অবস্থায় রাখিয়া উহার দিকে ছুটিয়া গেল। বল, আল্লাহ্র কাছে যাহা আছে 
তাহা ত্রীড়া-কৌতুক ও ব্যবসার অপেক্ষা উৎকৃষ্ট । আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ রিয্কদাতা । 

তাফসীর ৪ এখানে আল্লাহ্‌ তা'আলা উহাদিগকে ভর্সনা করিতেছেন যাহারা 

জুমু'আর দিন রাসূলুল্লাহ্‌ (সা)-কে খুত্বারত অবস্থায় দণ্ডায়মান রাখিয়া সেইদিন মদীনায় 

আগাম ব্যবসায়ের মালামালের জন্য ছুটিয়া গেল। তাই তিনি বলেন ঃ 


ESE CES SEES Dl অর্থাৎ 
তাহারা হুযুর (সা)-কে খুতবারত অবস্থায় মিম্বরে দণ্ডায়মান অবস্থায় রাখিয়া ব্যবসায়ের 
মালামালের দিকে ছুটিয়া গেল । 

কাতাদা, যায়েদ ইব্‌ন আসলাম, হাসান, আবুল আলিয়া রে) সহ অনেকেই এইরূপ 
ব্যাখ্যা প্রদান করেন। 

মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) মনে করেন, উক্ত ব্যবসায়ের মাল ছিল দিহয়াহ্‌ ইব্‌ন 
খলীফার । সে তখন ইসলাম গ্রহণ করে নাই । তবলা রাজাইয়া সে মাল পৌছার খবর 
জানাইল ৷ ফলে তাড়াহুড়া করিয়া মাল কেনার জন্য মুসন্লীরা অধিকাংশই হুযূর (সা)-কে 
খুতবারত অবস্থায় মিশ্বরে দাড়ান অবস্থায় রাখিয়া ছুটিয়া যায়। 

ইমাম আহমদ (র) ..... জাবির (রা) হইতে বর্ণনা করেন £ মাত্র বারজন সাহাবী 
ব্যতীত সকলেই সেই ব্যবসায়ী কাফেলার কাছে ছুটিয়া গিয়াছিল। হযুর (সা) তখন 

হাফিজ আবু ইয়ালা (র) ......... জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন, 
“রাসূলুল্লাহ্‌ সো) যখন জুমুআর খুতবা দিতেছিলেন, তখন মদীনায় এক ব্যবসায়ী 
কাফেলা পৌছিল। অমনি সাহাবীগণ প্রায় সবাই একযোগে সেইদিকে ছুঁটিয়া গেলেন। 
শুধুমাত্র বারজন রহিয়া গেলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “যাহার হাতে আমার 
প্রাণ তাহার কসম! যদি আমার কাছে কেহই অবশিষ্ট না থাকিত তাহা হইলে অবশ্যই 
মদীনার এই প্রান্তর আগুনে পরিণত হইয়া তোমাদিগকে গ্রাস করিত। ঠিক তখনই এই 
আয়াত নাযিল হইল - ৮৫১3১ ।]| 1১-১৪১। led ঢা 5০৮৯5190195 


Wwww.quraneralo.com 


Contents 


১২০ . তাফসীরে ইব্ন কাছীর 


555 সেই অবশিষ্ট বার সাহাবীর ভিতর হযরত আবূ বকর ও উমর (রা) ছিলেন ।” 
(005 4৮555 আয়াতাংশ দলীল হইল যে, ইমামকে দীড়াইয়া খুতবা দিতে হইবে। 

হযরত জাবির ইব্‌ন সামুরা (রা) হইতে ইমাম মুসলিম (র) এক বর্ণনা উদ্ধৃত 
করেন। উহাতে হযরত জাবির (রা) বলেন £ নবী করীম (সা) জুমুআর দুই খুতবা 
পড়িতেন। দুই খুতবার মাঝে তিনি বসিতেন। খুতবায় তিনি কুরআনের আয়াত পাঠ 
করিতেন ও লোকদিগকে উপদেশ দিতেন। 

এখানে স্মরণ রাখা উচিত যে, কারো মতে এই ঘটনা তখন ঘটে যখন রাসূলুল্লাহ্‌ 
(সা) নামাযান্তে খুতবা পড়িতেন। আবূ দাউদের কিতাবুল মারাধীলে এই বর্ণনা উদ্ধৃত 
হইয়াছে। 

ইমাম আবূ দাউদ (র) ....... মুকাতিল ইবৃন হাইয়ান (রা) হইতে বর্ণনা করেন £ 
রাসূলুল্লাহ্‌ (সা) দুই ঈদের মতই জুমুআর খুতবাও নামাযের পরে পাঠ করিতেন। 
একবার তিনি সেভাবে নামাযান্তে খুতবা পড়িতেছিলেন। এমন সময় দিহয়্যা ইব্‌ন 
খলীফা ব্যবসায়ের মালামাল নিয়ে আসিল। এক ব্যক্তি যখন আসিয়া এই খবর দিল 
58559447557 

28157517781 lin 
অর্থাৎ আল্লাহ্র নিকট পরকালে যে সকল পুরফার রহিয়াছে তাহা পার্থিব এই ব্যবসায়ের 
মালামাল ও আনন্দ-কৌতুক হইতে অনেক উত্তম ৷ তিনিই উত্তম রিয্‌কদাতা । যাহারা 
তাহার উপর ভরসা রাখিয়া তাহার নির্ধারিত সময়ে ও নির্দিষ্ট পথে রুজীর সন্ধান করিবে 
তাহাদের জন্যে পরপারের সেই সব পুরস্কার ও ইহকালের উত্তম রিযৃক মজুদ রহিয়াছে। 

প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্‌র জন্য নিবেদিত । 


Wwww.quraneralo.com 


Contents 


১১ আয়াত, ২ রুকু, মাদানী 


51017 


ZL শা আর্ত ৮৪৬ ৬৫ 


৬৩ ৮540 রি OT %20985190) 
IIIS Can ১৩৪ 45 পর 

GEA র্‌ হল USS) (0) 
6S 6 
0 5: (20584৫52৩১0) 


2 বা 2 চা 2 ৰথ Ss) 22 32/07 Bl (£ ) 
SBE As IE ৩১১৮৫ এ (7৩1১১ 
৮১৪৮৫০৩৮৬৮৫ igi 


৮ fdr 55 চি ১৮ পান IA? পা তা ১৫15 tb 
তা] BU EM 
এ ৮৯১৩০ ৩৩০ Prone gore 2০০০৫ oe 


OUHED Y চা 


১. যখন তোমার নিকট মুনাফিকগণ আসে তাহারা বলে, ‘আমরা সাক্ষ্য 
দিতেছি যে, “আপনি নিশ্চয়ই, আল্লাহ্‌র রাসূল ৷’ আল্লাহ্‌ জানেন যে, তুমি নিশ্চয়ই 
তাহার রাসূল এবং আল্লাহ্‌ সাক্ষ্য দিতেছেন যে, সুনাফিকগণ অবশ্যই পাপিষ্ঠ 
মিথ্যাবাদী । 

২. তাহারা তাহাদের শপথগুলোকে ঢালস্বরূপ ব্যবহার করে এবং তাহারা 
আল্লাহ্‌র পক্ষ হইতে মানুষকে নিবৃত্ত করে.। তাহারা যাহা করিতেছে তাহা কত মন্দ! 
ইবনে কাছীর ১১তম খণ্ড-_১৬ 


www.quraneralo.com 


Contents 


১২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


৩. তাহা এই জন্য যে, তাহারা ঈমান আনার পর কুফরী করিয়াছে। ফলে 
তাহাদের হৃদয় মোহর করিয়া দেওয়া. হইয়াছে। পরিণামে তাহারা বোধশক্তি 
হারাইয়া ফেলিয়াছে। 

8. তুমি যখন তাহাদের দিকে তাকাও তাহাদের দেহাকৃতি তোমার নিকট 
গ্রীতিকর মনে হয় এবং উহারা যখন কথা বলে, তুমি সাগ্রহে তাহাদের কথা শুন, 
যদিও তাহারা দেয়ালে ঠেকানো কাঠের স্তম্ভের মত। তাহারা যে কোন শোরগোলকেই 
মনে করে তাহাদেরই বিরুদ্ধে । তাহারাই শত্রু, অতএব তাহাদের সম্পর্কে সতর্ক 
হও । আল্লাহ্‌ তাহাদিগকে ধ্বংস করুন । তাহারা বিভ্রান্ত হইয়া কোথায় চলিয়াছে? 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা মুনাফিকগণ সম্পর্কে জানাইতেছেন যে, তাহারা শুধু 
মুখে মুখেই ইসলাম কবূল করিতেছে। আর তাহাও তখন করিতেছে যখন তাহারা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে হাযির হয়। অথচ তাহারা আন্তরিকভাবে ইসলাম কবুল করে 
নাই। পরস্তু অন্তরে বিপরীত বিশ্বাস পোষণ করে। তাই আল্লাহ্‌ পাক বলেন ৪ 

4111111)1 esi UG 098 ৮5511 5219 অর্থাৎ শুধু যখন 
তাহারা তোমার নিকট উপস্থিত হয় তখন তাহারা মুখে এইরূপ কথা বলে বটে, অন্তরে 
তাহারা তদ্রুপ নহে। তাই আল্লাহ্‌ পাক তাহার রাসূলকে মুনাফিকদের অবস্থা অবগত 
করাইলেন এবং জানাইলেন যে, মুনাফিকরা যাহাই ভাবুক আর যাহাই করুক না কেন, 
তিনি অবশ্যই আল্লাহ্র রাসূল। তাই বলিলেন ঃ | 

TOTS অর্থাৎ আল্লাহ্‌ জানেন যে, নিশ্চয়ই আপনি তাহার 
রাসূল ৷ অতঃপর তিনি আরও বলিলেন £ | 

55941 ১৮৮০1 01 ১551119 অর্থাৎ তাহারা যাহা বলিতেছে মিথ্যা 
বলিতেছে। তাহাদের বাহ্যিক কথাটি মিথ্যা নহে বটে, কিন্তু তাহাদের অন্তরে যাহা আছে 
তাহার আলোকে বলা যায়, তাহাদের বাহ্যিক কথাটি ভাওতা বা মিথ্যা । অতঃপর আল্লাহ্‌ 
বলেনঃ | 

২1117450505 85৯90211752 অর্থাৎ তাহাদের মিথ্যা 
শপথে মানুষ প্রতারিত হয়। তাহারা পাপাচারী লোকের দ্বারা নিজেদের বক্তব্যকে সত্য ও 
বিশ্বাসযোগ্য বলিয়া চালায় ৷ যাহারা তাহাদের চরিত্র সম্পর্কে.জানে না ও যাহাদের 
সাধারণ পরিচয়ও রাখে না, তাহারা তাহাদিগকে মুসলমানই ভাবে । ফলে তাহারা যাহা 
করে তাহা অনুকরণ করে এবং যাহা বলে তাহা সত্য বলিয়া বিশ্বাস করে। ফলে ইহা 
ইসলাম ও মুসলমানের জন্য মারাত্মক ক্ষতিকর হইয়া দেখা দেয়। তাই আল্লাহ্‌ পাক 
বলেন 8 31752126055 2:41 4111 ye be 112% অর্থাৎ এইভাবে 
ইসলাম ও মুসলমানের ক্ষতির মাধ্যমে আল্লাহ্র পক্ষে বাধা সৃষ্টির যে কাজ তাহারা 
করিতেছে তাহা বড়ই জঘন্য কাজ। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুনাফিকুন ১২৩ 


এই কারণেই যাহ্হাক ইব্‌ন মুযাহিম রে) পড়িতেন £ ই 1১১১। 
অর্থাৎ তাহাদের মৌখিক ঈমানের প্রকাশকে তাহারা আত্মরক্ষার ঢাল বানাইয়াছিল। ইহা 
ছিল তাহাদের প্রাণরক্ষার জন্য “তাযিয়া' অবলম্বন নীতি। 


অবশ্য জমহুরের. পাঠ হইল ৪ 743৮1 অর্থাৎ তাহাদের শপথসমূহকে তাহারা 
তাহাদের কথা ও কাজের বিশ্বস্ততা প্রমাণের ঢাল বানাইত। 


3১8১5751755 lb ALE ILLUS অর্থাৎ 
ইহা সন্দেহাতীত সত্য যে, ইসলাম হইতে কুফরে প্রত্যার্বতনের কারণে, নিফাক 
তাহাদের ভাগ্যলিপি হইয়াছে। তাহারা হিদয়াতকে গোমরাহীতে পরিণত করার কারণে 
উপলব্ধির কোন ক্ষমতাই রহিল না। তাই হিদায়াত ও কল্যাণের পথ তাহাদের জন্য রহ 
UO RT 


- চি নি জা AUN 
চিনির 
বিমুগ্ধ হইবে। এত কিছু সত্বেও তাহাদের ভিতর রহিয়াছে সংশয় দুলিটা, কুটিলতা, 
হতাশা, সন্দেহ পরায়ণতা। তাই আল্লাহ্‌ পাক বলেন £ ২৯:০৫ ১৪৮৮৯ 
* 5 অর্থাৎ কোথাও কোন গণ্ডগোল বা শোরগোল দেখা দিলেই তাহারা ভাবে যে, 
হয়ত তাহাদের ব্যাপারেই কিছুই ঘটিয়া থাকিবে । অতঃপর আল্লাহ্‌ পাক বলেন ৪ 
৮৫2০1 ১০৩ এ]। ০১০০১০৪৭০০-৪৬৯৭। এত 181375422২৯ 
১০৯ ২০০10৮৮81৮1 2৯51903৭119 de iiss 
বি রেখ তির পা 
Ma alii 
অর্থাৎ তোমাদের ব্যাপারে তাহারা কার্পণ্য দেখায় । তারপর যখন ভয়ের সময় আসে 
তখন তাহারা তোমাদের দিকে এমনভাবে চোখ ঘুরাইয়া ফিরাইয়া তাকায়-_যেন 
তাহাদের উপর মৃত্যুর বিভীষিকা চাপিয়া রহিয়াছে। অতঃপর যখন ভয়ের পালা শেষ হয় 
তখন তোমাদিগকে কর্কশ ভাষায় কথা শুনায় এবং গনীমতের সম্পদ পাইবার লালসায় 
আজে-বাজে কথা বলে। ইহারা বেঈমান। আল্লাহ্‌ তাহাদের আমল বরবাদ করিয়া দেন। 


আল্লাহ্র জন্য ইহা করা খুবই সহজ । সুতরাং তাহাদের হাকডাক ও বাগাড়ম্বর শূন্য 
ঢোলকের বেজায়বাদ্য বৈ নহে। 


Wwww.quraneralo.com 


Contents 


১২৪ | | _ তাফসীরে ইব্‌ন কাছীর 
তাই আল্লাহ্‌ পাক বলেন ঃ | 
০৮২৮০ ৮০ 2111 458-7১১১:0৪551178 অর্থাৎ ইহারা তোমাদের 
শক্র। তাহাদিগকে বর্জন কর। দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলিও না। আল্লাহ্‌ তাহাদিগকে 

ধ্বংস করুন। একটু ভাবিয়া দেখ, তাহারা সরল পথ ছাড়িয়া, বাকা পথে কোথায় 

যাইতেছে? | 
ইমাম আহমদ (ে) ........... , আৰু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, নবী 
করীম (সা) বলেন £ “নিশ্চয়ই মুনাফিকগণকে চিনিবার বহু আলামত রহিয়াছে, তাহার 

সালাত হইল অভিশপ্ত, তাহাদের রুজী হল লুটপাট, তাহাদের গনীমাত হইল হারাম ও 

খেয়ানত, তাহাদের অপছন্দনীয় হইল মসজিদের নৈকট্য, তাহাদের নামায হইল শেষ 

ওয়াক্তে, তাহারা অহংকারী ও দাম্ভিক হয়, নম্রতা, বিনয় ও আত্মনিবেদন তাহাদের ধাতে 
সহে না, তাহারা নিজেরা তো উহা করেই না, অপরের করাকেও পছন্দ করে না, দিনে 

. খুব মউজ করে ও রাতে মরা কাঠের মত পড়িয়া ঘুমায় । 


পা ঠপটি্ 2১5৫ ০১ HS 22272 ঠা পাশের 


১০০2%155-0 এ 2) 055 ৬৩1৮ 52919. 20০) 
টি রা 5৩৩৫ 
রি 7৩: ০835 ALS 09 


1 2) পেরে dS 


০৫358022513 Bo 
4৮৬৪০ BY LTTE SL SESS IH ৩৪০ () Js 


1 
১৫2৫ রর ৮১ dl 


00 93৯৩ ৬৪ 129 2৬১৯০ ৩০) 5 


Lr LS পোলার চিপ ৬৬ তা 2 পাঠ শি AS পাতার 2১৯৮৫ 
০০১১৮ ০০০ LIISA AI IES ৩৬ ৯৪ (A) 


১৫883555548 
৫. যখন উহাদিগকে বলা হয়, ‘তোমরা আইস, আল্লাহ্র রাসূল তোমাদের 
জন্য ক্ষমা প্রার্থনা করিবেন। তখন উহারা মাথা ফিরাইয়া নেয় এবং তুমি 
উহাদিগকে পাইবে যে, উহারা দম্তভরে ফিরিয়া যায়। - 
৬. তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা না কর উভয়ই উহাদের জন্য 


সমান । আল্লাহ্‌ উহাদিগকে কখনই ক্ষমা করিবেন না । আল্লাহ্‌ পাপাচারী 
সম্প্রদায়কে পথ দেখান না। 


www.quraneralo.com 


ূ Contents | 
সূরা মুনাফিকৃন 4 ১২৫. 

৭. উহারা বলে, “আল্লাহ্র রাসূলের সহচরদের জন্য ব্যয় করিও না, যতক্ষণ 
না উহারা সরিয়া পড়ে ।' আকাশমণ্লী ও পৃথিবীর ধন ভাণ্ডার তো আল্লাহরই; কিন্তু 
মুনাফিকগণ তাহা বুঝে না। 

৮. উহারা বলে, “আমরা মদীনায় প্রবত্যাবর্তন করিলে তথা হইতে প্রবল 


দুর্বলকে বহিষ্কার করিবেই।" কিন্তু শক্তি তো আল্লাহরই, আর তাহার রাসূল ও 
মু"মিনদিগের । তবে মুনাফিকগণ ইহা জানে না। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা মুনাফিক সম্প্রদায় সম্পর্কে খবর দিয়েছেন ৪1 
০25) 11111119--5)181৮১5:০5110-5561 355 অর্থাৎ তাহাদিগকে 
যাহা বলা হয় তাহারা দন্তভরে তাহা হইতে ঘাড় ফিরাইয়া নেয় এবং অবজ্ঞা ভরে উহা 
" প্রত্যাখ্যান করে । মোটকথা, যথার্থ মুসলমানরা যখন তাহাদিগকে পরামর্শ দিল যে, চল, 
রাসূলুল্লাহ্‌ (সা) তোমাদের ক্ষমার জন্য আল্লাহ্র কাছে প্রার্থনা করিবেন, তখন তাহারা 
দম্ভভূরে ঘাড় ফিরাইয়া নিল এবং ০০০০০৯০৪০৭০ 
বলেন £ 

১১৮৪৯ ৬৪১০৩51, অর্থাৎ তাহাদিগকে দেখিতে পাইয়াছ 
যে, তাহারা দণ্তভরে ঘাড় বাঁকাইয়া সদুপদেশ হইতে বিরত থাকে। ফলে তাহাদের 
ক্ষমার দুয়ার বন্ধ হইয়া য়ায়। তাই আল্লাহ্‌ বলেন ঃ 


ESE ECE HH Hs MF SiS pale als 
ill PEs ds 

অর্থাৎ তাহাদের জন্য আপনার ক্ষমা প্রার্থনা করা আর না করা সমান কথা । কারণ, 
আল্লাহ্‌ উহাদিগকে কোন অবস্থায়ই ক্ষমা করিবেন না। নিশ্চয় আল্লাহ্‌ কখনও 
পাপাচারীকে পথ দেখান না। 

সূরা বারাজাতে এই ধরনের আয়াতের তাফসীর বিস্তারে করা হইয়াছে। সেখানে 
শ্লিষ্ট সব হাদীস উদ্ধৃত করা হইয়াছে। 

ইব্‌ন আবূ উমর আদনী (র) হইতে আবূ হাতিমের সূত্রে ইব্‌ন আবু হাতিম (রে) 
বর্ণনা করেন ঃ 

“আবু সুফিয়ান সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হইয়াছে। তাহাকে ক্ষমা প্রার্থনা জন্য 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আনার পরামর্শ দেওয়া হইলে সে দন্তভরে উহা অস্বীকার 
করিয়া অন্যদিকে মুখ ফিরিয়া নিল এবং অবজ্ঞার দৃষ্টিতে বাকা চোখে পরামর্শদাতার 
দিকে তাকাইল।” 

তবে অধিকাংশ পূর্বসূরীর মতে, এই আয়াত আব্দুল্লাহ্‌ ইবৃন উবায় ইব্‌ন সালূলের 


ব্যাপারে নাযিল হইয়াছে। ইনশাআল্লাহ্‌ উহা আলোচিত হইতে যাইতেছে । মূলত 
ইহাই সঠিক মত। 


Wwww.quraneralo.com 


Contents 


তাফসীরে ইব্‌ন কাছীর 


সালুল তাহার গোত্রের সর্দার ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিল। জুমুআর দিন যখন নবী 
করীম (সা) খুতবা প্রদানের জন্য মিম্বরের উপর বসিতেন, তখন সে দাঁড়াইয়া বলিত, 
তা'আলা তোমাদিগকে মর্যাদা দান করিয়াছেন। তাই তোমাদের জন্য অপরিহার্য হইল 
তাহাকে সর্বতোভাবে সাহায্য করা । তোমরা তাহাকে সম্মান দিও, তাহার কথা শুনিও 
এবং তিনি যাহা বলেন তাহা অনুসরণ করিয়া চলিও।” ইহা বলিয়া সে বসিয়া যাইত। 
ওহুদের যুদ্ধের সময় তাহার নিফাক প্রকাশ পাইল। সে সেখান হইতে হুযূর 
(সা)-এর ফরমান অমান্য করিয়া এক তৃতীয়াংশ সৈন্য লইয়া মদীনায় ফিরিয়া আসিল। 
হুযূর (সা) যখন যুদ্ধ শেষে বহাল তবিয়তে মদীনায় প্রত্যাবর্তন করিলেন এবং জুমুআর 
দিন খুতবা দানের জন্য মিম্বরে বসিলেন, তখন পূর্বের মতই আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ' 
দীড়িয়া কিছু বলার উপক্রম করিল। তখন এখান ওখান হইতে কয়েকজন সাহাবী 
দীড়াইয়া গেলেন ও তাহার জামা টানিয়া ধরিয়া বলিলেন, “হে আল্লাহ্‌র দুশমন! বসিয়া 
যাও। তোমার এমন আর কথা বলার অধিকার নাই। তুমি যাহা কিছু করিয়াছ তাহা 
কাহারও অজানা নাই । সুতরাং তোমার এখন আর কোন কিছু বলার অধিকার নাই ।' 
ইহাতে সে অত্যন্ত নারাজ হইয়া সকলকে ডিঙ্গাইয়া বাহির হইয়া গেল এবং যাবার 
পথে বলিতে ছিল, আমি কি কোন খারাপ কথা বলিতে দীড়াইয়াছিলাম? বরং আমিতো 
তাহার কাজ আরও জোরদার করার কথাই বলিতাম। কতিপয় আনসার তাহাকে 
মসজিদের দরজায় ঘিরিয়া ধরিলেন এবং-বলিলেন, কি হইয়াছে । সে বলিল, আমি তো 
তাহার কথা জোরদার করার জন্য দুই কথা বলিতে চাহিয়াছিলাম। অথচ তাহার 
বসাইয়া দিল। আমি কি খারাপ কিছু বলিতাম? আমার তো উদ্দেশ্য ছিল তাহাকে 
সাহায্য-সহায়তা দানের কথা বলিব । তাহারা বলিলেন, ঠিক আছে এখন তুমি আমাদের 
সাথে সিরিয়া চল। আমরা রাসূলুল্লাহ্‌ সো)-কে অনুরোধ করিব তোমার জন্য আল্লাহ্র 
কাছে ক্ষমা প্রার্থনা করিতে ৷ সে ঘাড় বাকাইয়া বলিল, “উহার কোন প্রয়োজন আমার 
নাই ৷” 
কাতাদা ও সুদ্দী রে) বলেন ঃ এই আয়াত আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই-এর ব্যাপারে 
অবতীর্ণ হইয়াছে । ঘটনাটি ছিল এই £ | 
তাহার আত্মীয়দের এক তরুণ রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে তাহার কিছু খারাপ 
কথাবার্তা সম্পর্কে অভিযোগ পেশ করিল । রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে ডাকিয়া সে সম্পর্কে 
প্রশ্ন করিলে সে উহার সত্যতা অস্বীকার করিল এবং কসম করিয়া বলিল, উহা সম্পূর্ণ 
মিথ্যা কথা । আনসারগণ তাহার কথা বিশ্বাস করিল এবং তরুণ সাহাবীকে অনেক মন্দ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুনাফিকুন ১২৭ 


কথা শুনাইল খুব করিয়া ধমকাইয়া এননকি তাহাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিল । তখন. 
আল্লাহ্‌ পাক এই আয়াত নাযিল করেন। উহাতে যখন আল্লাহ্‌ তা'আলা মুনাফিকের 
মিথ্যা শপথের স্বরূপ উদ্ঘাটন করিলেন এবং তরুণ লোকটির অভিযোগের সত্যতা 
প্রমাণিত হইল, তখন তাহাকে বলা হইল, চল রাসূলুল্লাহ (সা)-এর কাছে। তিনি 
তোমার জন্য আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করিবেন । সে মাথা নাড়িয়া অসম্মতি জানাইল 
এবং তাহার কাছে গেল না। 

ইব্‌ন আবূ হাতিম (র) ........ সাঈদ ইব্‌ন জুবায়ের রো) হইতে বর্ণনা করেন £ 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর পুণ্য অভ্যাস ছিল এই যে, যখন তিনি কোন মনযিলে অবতরণ 
করিতেন, তখন সেখানে নামায না পড়িয়া রওয়ানা হইতেন না। তাবৃকের যুদ্ধে তিনি ' 
খবর পাইলেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই বলিয়া বেড়াইতেছে যে, আমরা মদীনার 
প্রভাবশালী ব্যক্তিগণ দুর্বল লোকগুলোকে মদীনায় গিয়াই তাড়াইয়া দিব। তাই হুযূর 
(সা) দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা না করিয়া তিনি রওয়ানা হইলেন। তখন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাইকে বলা হইল, তুমি হুযূর (সা)-এর নিকট গিয়া আল্লাহ্র কাছে 
ক্ষমা চাও।আলোচ্য আয়াতে সেই কথাই বলা হইয়াছে । 

এই হাদীসের সনদ সাঈদ ইব্‌ন জুবায়ের (রা) পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু তিনি 
যে ঘটনাটিকে তাবুকের যুদ্ধের সহিত সংশ্লিষ্ট করিয়াছেন এই ব্যাপারে প্রশ্ন রহিয়াছে। 
বরং ইহা ঠিক নহে। কারণ তাবৃকের যুদ্ধে আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল ছিলই 
না। সে তো একদল সৈন্য নিয়া সেখান হইতে ফিরিয়া গিয়াছিল। ইতিহাস ও সীরাত 
গ্রন্থেসমূহে দেখা যায় যে, এই ঘটনা হইল বনু মুস্তালিকের যুদ্ধের সময়কার ঘটনা । 
আব্দুল্লাহ্‌ ইবৃন আবু বকর ও মুহাম্মদ ইব্‌ন ইয়াষিদ ইবৃন হাব্বান হইতে ইব্‌ন ইসহাকও 
তাহার নিকট হইতে ইউনুস ইব্‌ন বুকায়ের বর্ণনা করেন £ “এই যুদ্ধের সময় হুযূর (সা) 
এক জায়গায় অবস্থান নিয়াছিলেন। সেখানে হযরত জুহজাহ ইব্‌ন সাঈদ গিফারী ও 
হযরত সাঈদ ইব্‌ন সিনানের ভিতর পানি লইয়া ঝগড়া চলিতেছিল। জুরজাহ ছিলেন 
হযরত উমর ফারুক (রা)-এর কর্মচারী ৷ ঝগড়াটি দীর্ঘ সময় ধরিয়া চলিতেছিল। 
অবশেষে সিনান আনসারগণের ও জুহজাহ মুহাজিরগণের সাহায্য কামনা করেন। এই 
ঘটনা প্রবাহের সময় হযরত যায়েদ, ইব্‌ন আব্বাস রো) সহ একদল আনসার আবদুল্লাহ্‌ 
. ইব্‌ন উবাইর নিকট বসা ছিলেন। সে যখন এই ঘটনা শুনিল, তখন বলিল, দেখ তো, 
আমাদেরই শহরে মুসলিমরা আমাদের উপর হামলা চালাইয়াছে। আল্লাহ্র কসম! 
আমাদের ও কুরাইশ মুহাজিরদের সম্পর্ক এমন হইয়া দীড়াইয়াছে যে, আমাকে 
কামড়ানোর জন্যই যেন আমরা কুকুরকে ঘি, ননী খাওয়াইয়া মোটা তাজা করিয়াছি। 
আল্লাহ্র শপথ! মদীনায় ফিরিয়া গিয়া আমরা সবলরা সেই সব ছিন্নমূল দুর্বলগণকে 
তাড়াইয়া দিব। 


www.quraneralo.com 


Contents 


১২৮ তাফসীরে ইবৃন কাছীর 


, অতঃপর সে ধীরে ধীরে তাহার নিকট সমবেত আনসারগণকে বুঝাইতে লাগিল যে, 
দেখ, এই সব আপদ তোমরা নিজেরাই ডাকিয়া আনিয়াছ। তোমরাই তাহাদিগকে 
ডাকিয়া আনিয়া নিজের শহরে স্থান দিয়াছ। তাহাদিগকে তোমাদের বাড়ী ঘর ও 
সম্পদের আধাআধি হিস্সা দান করিয়াছ। এখনও যদি তোমরা তাহাদিগকে আর্থিক 
সাহায্য দান বন্ধ কর, তাহা হইলে অভাবে পড়িয়া তাহারা মদীনা ছাড়িয়া চলিয়া যাইবে । 

হযরত যায়েদ ইব্‌ন আকরাম (রা)-এর বয়স তখন কম ছিল। তিনি এই সব কথা 
শুনিয়া সোজাসুজি হুযূর (সা)-এর কাছে চলিয়া গেলেন এবং তাহার কাছে সব কথা 
তুলিয়া ধরেন। তখন সেখানে উমর ফারুক (রা) বসা ছিলেন। তিনি উত্তেজিত হইয়া 
আরয করেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আব্বাদ ইব্‌ন বিশরকে নির্দেশ দিন আব্দুল্লাহ্‌ 
ইব্‌ন উবাইর গর্দান উড়াইয়া দিতে । রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, তাহা হইলে এই কথাই 
জনসাধারণের ভিতর রটিয়া যাইবে যে, মুহাম্মদ (সা) তাহার সংগীদের গলাকাটা শুরু 
করিয়াছে । এই কাজটি ঠিক হইবে না। যাও, এখনই সবাইকে মদীনায় রওয়ানা 
হইবার কথা ঘোষণা করিয়া দাও। 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই খবর জানিতে পাইল যে, তাহার সব কথা ফাস হইয়া গিয়াছে 
তখন সে অস্থির হইয়া পড়িল। সংগে সংগে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ছুটিয়া গেল 
এবং ইনাইয়া বিনাইয়া মিথ্যা বাহানা করিয়া নিজের কথা নির্দোষ প্রমাণের প্রয়াস 
পাইল। এমনকি শপথ করিয়া সে বলিল, ওই সব কথা সে আদৌ বলে নাই। যেহেতু 
সে নিজ গোত্রের সম্মানিত ব্যক্তি ছিল, তাই উপস্থিত সবাই বলিল, হুযূর (সা)! যায়েদ 
* ছোট মানুষ। সে হয়ত ভুল শুনিয়া ও ভুল বুঝিয়া ওই সব কথা বলিয়াছে। এখন তো 
অন্যরকম প্রমাণ হইল। 

হুযুর (সা) সংগে সংগেই নির্ধারিত সময়েই আগেই সকলকে মদীনায় রওয়ানা 
হইতে নির্দেশ দিলেন। পথে হযরত উসায়েদ ইব্‌ন হুমায়ের (রা)-এর সহিত দেখা 
হইল । তিনি হুযুরের যথাযোগ্য সম্মান প্রদর্শনপূর্বক আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! 
নির্ধারিত সময়ের আগেই ফিরিয়া যাইতেছেন কেন? হুযুর (সা) বলিলেন, তোমরা কি 
শুনিতে পাও নাই যে, তোমাদের সাথী আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই কি বলিয়াছে? সে তো 
বলিতেছে, মদীনায় ফিরিয়া গিয়া সবলরা দুর্বলগণকে শহর হইতে বহিষ্কার করিবে । 
হযরত উসায়েদ (রা) বলিলেন, হে আল্লাহ্র রাসূল! সবল তো আপনিই। সেই তো 
দুর্বল। আপনি তাহার কথার কোনই মূল্য দিবেন না।.মূলত লোকটি বড়ই অন্তর্জালায় 
ভুগিতেছে। সকল মদীনাবাসী একমত হইয়াছিল তাহাকে সর্দার হিসাবে বরণ করার 
জন্য । তাহার মাথার তাজ প্রস্তুত করা হইতেছিল। ইত্যবসরে আল্লাহ্‌ রাব্বুল আলামীন 
আপনাকে নিয়া আসিলেন। ফলে তাহার হাত হইতে রাজ্য খসিয়া গেল। ফলে সে 
দিশাহারা হইয়া পড়িয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুনাফিকুন ১২৯ 


তথাপি রাসূলুল্লাহ্‌ (সা) আগাইয়া চলিলেন। দ্বি-প্রহরে চলা শুরু করিয়া বিকাল 
হইল, রাত্রি হইল, সকাল হইল, এমনকি রৌদ্রের প্রখরতা বাড়িল, তখন তিনি ছাউনি 
ফেলিয়া বিশ্রামের অনুমতি দিলেন, যেন মানুষ অতিষ্ঠ হইয়া ইহা লইয়া কথাবার্তায় লিপ্ত 
না হয়। যেহেতু সাহাবাগণ ক্রমাগত বিন্দ্র পথ চলার কারণে অত্যন্ত ক্লান্ত ছিলেন, তাই 
বিশ্রামের সাথে সাথে গভীর ঘুমে মগ্ন হইলেন। ইত্যবসরে আলোচ্য আয়াত নাযিল 
হইল। | 
হাফিজ আবূ বকর বায়হাকী রে) ...... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা 
করেন $৪ 
“আমি হুযুর (সা)-এর সংগে যুদ্ধে গিয়াছিলাম। জনৈক মুহাজির এক আনসারকে 
পাথর মারিয়াছিল। ইহা লইয়া ঝগড়ার সূত্রপাত হইল। এমনকি উভয়েই নিজ নিজ 
দলের সাহায্য চাহিল। হাকডাক শুরু হইল। হুযুর (সা) অত্যন্ত অসত্তুষ্ট হইলেন । তিনি 
বলিলেন, ইহা কোন্‌ জাহেলীপনা শুরু হইল ? এই সব বাজে অভ্যাস ছাড়। আব্দুল্লাহ্‌ 
ইব্‌ন উবাই তদুত্তরে বলিল, আজ মুহাজিররা এই কাজ শুরু করিয়াছে ? আল্লাহ্র কসম! 
আমরা মদীনায় ফিরিয়া গিয়া সন্ত্ান্তগণ ইতরজনকে তাড়াইয়া দিব। 

তখন মদীনায় স্বভাবতই আনসারগণ সংখ্যায় মুহাজিরগণ হইতে বহুগুণে বেশী 
ছিল। পরে অবশ্য মুহাজিরের সংখ্যা বৃদ্ধি পাইয়াছিল। হযরত উমর (রা) যখন আব্দুল্লাহ্‌ 
ইব্‌ন উবাইর ঘোষণার খবর পাইলেন, তখন হুযূর (সা)-এর কাছে তাহাকে হত্যার 
অনুমতি প্রার্থনা করিলেন, কিন্তু তিনি তাহাকে এই বলিয়া থামাইয়া দিলেন যে, লোকে 
বলিবে, মুহাম্মদ (সা) তাহার সহচর হত্যা করিতেছে। 

সুফিয়ান ইব্‌ন উআইনা (রা) হইতে হুসাইন ইব্‌ন মুহাম্মদ আস মারওযী (র)-এর 
সূত্রে ইমাম আহমদ রে) উক্ত হাদীস বর্ণনা করেন। হুমায়দীর সূত্রে ইমাম বুখারী রে)-ও 
উহা বর্ণনা করেন। সুফিয়ান হইতে আবূ বকর ইব্‌ন আবূ শায়বা (র) প্রমুখের সনদে 
ইমাম মুসলিম রে)-ও উহা বর্ণনা করেন। 

ইমাম আহমদ (র) ....... যায়েদ ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন £ 

“তাবুকের যুদ্ধে আমি হুযুর (সা)-এর সঙ্গে ছিলাম । তখন আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই 
দুর্বলদের বহিষ্কার করিব। তখন আমি নবী করীম (সা)-এর নিকট আসিয়া ইহা 
বলিলাম । তখন আব্দুল্লাহ্‌ ইবৃন উবাই আসিয়া শপথ করিয়া বলিল, এরূপ কোন কথা 
সে বলে নাই। তখন আমার গোত্র আমাকে ভ€সনা করিল ও অনেক মন্দ কথা শুনাইল। 
আমাকে তাহারা এই বলিয়া শাসাইল যে, কেন আমি এই কাজ করিলাম । আমি অত্যন্ত 
ব্যথা-ভারাক্রান্ত চিন্তে বিষণ্ন মুখে সেইখান হইতে চলিয়া আসিলাম। অতঃপর হুযূর 
(সা) আমাকে ডাকিয়া নিলেন এবং বলিলেন, আল্লাহ্‌ তা'আলা তোমার অভিযোগের 


. ইবনে কাছীর ১১তম খণ্ড_১৭ 


www.quraneralo.com 


Contents 


১৩০ তাফসীরে ইবৃন কাছীর 


নিজে জারা নাকি করিজাতেো ও,ডোয়ার সত্যতা হুৰাণ কারয়াছে।- তান ওই 
আয়াতটি নাযিল হইয়াছিল ৪ 


০1888 ES 51585555515 8252018 
০১182794883 itil LT, 2১১, SE <“ 
UU Lot ll bay 

এই আয়াত প্রসঙ্গে ইমাম বুখারীও শু'বা হইতে আদম ইব্‌ন আবু ইয়াসের সূত্রে 
উপরোক্ত হাদীস বর্ণনা করেন। ইমাম বুখারী (র) ...... নবী করীম (সা) হইতে তাহা 
বর্ণনা করেন। তিরমিযী ও নাসায়ীও উক্ত আয়াত প্রসঙ্গে শু'বা হইতে হাদীসটি বর্ণনা 
করেন। | 

অপর হাদীস ঃ 

ইমাম আহমদ (র) ....... যায়েদ ইব্‌ন আরকাম (রা) হইতে বর্ণনা করেন £ 
“আমি আমার চাচার সহিত হুযূর (সা)-এর পরিচালনাধীন এক অভিযানে অংশ 
নিয়াছিলাম। তখন আমি আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সলুলকে তাহার সঙ্গীদের উদ্দেশ্যে 
বলিতে শুনিলাম যে, রাসূলের সহচরগণকে কোন আর্থিক সাহায্য দিও না, আমরা 
মদীনায় ফিরিয়া সবলরা জুটিয়া দুর্বল লোকগুলিকে তাড়াইয়া দিব। আমি এই কথা 
আমার চাচাকে জানাইলাম। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহা জানাইলেন। তখন 
রাসূলুল্লাহ্‌ সো) আমাকে ডাকাইয়া নিলেন। আমি তাহার কাছে সব কথা বলিলাম। 
তখন তিনি আব্দুল্লাহ ইব্‌ন উবাই ও তাহার সঙ্গীগণকে ডাকাইয়া নিলেন। তাহারা 
আসিয়া আল্লাহ্‌র শপথ করিয়া বলিল, তাহারা উহা বলে নাই। ফলে রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট আমি মিথ্যুক প্রমাণিত হইলাম এবং সে সত্যবাদী হইল । তখন আমি 
এত দুঃখ পাইলাম যাহা জীবনে কখনও পাই নাই । বেদনাহত চিত্ত নিয়া তাবুকে ফিরিয়া 
আসিলাম । আমার চাচাও আমাকে বকাবকি করিলেন যে, এমন কাজই করিয়াছ যাহাতে 
হুযূর (সা)-এর কাছে মিথ্যাবাদী ও ভতসনার যোগ্য হইয়াছ। আমি লজ্জায় কোথাও 
বাহির হইতাম না। ইত্যবসরে এই আয়াত নাযিল হইল £ 


2s ভিজ ক 8:1০ 1 AoA SS Aco oA coco LAO oe ee 
CE TR UT PEST CME Ek HST C0 EOE EAE UC EEK 
“02 ০ ॥4%০,2 bso 22h রশ (yas es 
তখন রাসূল (সা) আমাকে ডাকাইয়া নিয়া উহা পড়িয়া শুনাইলেন। অতঃপর 
বলিলেন, স্বয়ং আল্লাহ্‌ তা'আলা তোমার সত্যতা প্রকাশ করিয়াছেন। 


ইমাম আহমদ (র) ....... যায়েদ ইব্‌ন আরকাম (রা) হইতে বর্ণনা করেন £ 
“রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গে আমরা এক সফরে গিয়াছিলাম। সেখানে সাহাবায়ে কিরাম 


www.quraneralo.com 


Contents 


সূরা মুনাফিকুন ১৩১ 


অত্যন্ত আর্থিক সঙ্কটের সম্মুখীন হইলেন । তখন আব্দুল্লাহ্‌ ইবৃন উবাই তাহার গোত্রীয় 
লোকগণকে বলিল, উহাদিগকে ততক্ষণ কোন আর্থিক সহায়তা করিবে না, যতক্ষণ না 
তাহারা মুহাম্মদের পার্শ্ব হইতে সরিয়া আসে । সে আরও বলিল, মদীনায় ফিরিয়া গিয়া 
আমরা বিত্তবানরা এই বিভ্তহীন লোকগুলিকে তাড়াইয়া দিব। 

আমি তাহার কথা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে গিয়া উহা বলিলাম । তখন 
তিনি আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইকে খুব সকালে তলব করিলেন । সে আসিলে তিনি তাহাকে 
জিজ্ঞাসা করিলেন, তখন সে শপথ করিয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! যায়েদ মিথ্যা 
বলিয়াছে, আমি উহা বলি নাই। তাহ।দের কথায় আমার অন্তরে খুব আঘাত লাগিল । 
তখন আমার সত্যতা ঘোষণা করিয়া এই আয়াত নাযিল হইল ৪ 


৮28০৩ ০৪১০ 85875 5258০508182 25 Ise কি এ 
LSI UN MY LSTA Gall ৮518 
“08 Le eo Ugo sg টন প্‌ 5৩548 পপ 
-০:১৮৫ ৪৪৬৯1) 91 ১68৮০ Hl Mm 
তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে আহ্বান জানাইলেন আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনার 
জন্য । কিন্তু সে মাথা নাড়িয়া অসম্মতি জানাইল। 


55-০6-4455 ৫ অর্থাৎ তাহাদের সুন্দর নাদুস-নুদুস দেহাকৃতি দেখিলে 
মনে হয় দেয়ালে জড়ানো কাছের স্তম্ভ ৷ 

যুহায়রের সনদে বুখারী, মুসলিম ও নাসায়ী হাদীসটি বর্ণনা করেন। ইসরাঈল সূত্রে 
ইমাম তিরমিযীও হাদীসটি বর্ণনা করেন। 

ইমাম তিরমিযী €র) যায়েদ ইব্‌ন আরকাম রো) হইতে বর্ণনা করেন £ “আমি এক 
যুদ্ধে হুযুর (সা)-এর সফরসঙ্গী ছিলাম । তাহার সহিত কতিপয় বন্দু আরবও ছিল। 
তাহারা জলাশয়ের কাছে আগে ভাগেই পৌছিতে চেষ্টা করিত । আমরাও অনুরূপ চেষ্টা 
করিতাম। একবার এক বৃদ্ধ গিয়া পূর্ণ জলাশয়টি একাই দখল করিয়া বসিল। উহার 
চারিপার্থে পাথর বসাইয়া উপরে চামড়া দিয়া ঢাকিয়া রাখিল। এক আনসার আসিয়া 
সেই হাউজে নিজের উটকে পানি পান করাইতে চাহিল। সে বাধা দিল। আনসার 
লোকটি জোর করিয়া পানি পান করাইতে চাহিল। তখন সেই বৃদ্ধ এক খণ্ড কাঠ দিয়া 
আনসার লোকটির মাথায় আঘাত করিল । ফলে তাহার মাথা ফাটিয়া গেল। আনসার 
লোকটি যেহেতু আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইর গোত্রের ছিল, তাই সে সোজাসুজি তাহার নিকট 
ছুটিয়া আসিল এবং তাহার কাছে ঘটনাটি বিবৃত করিল। আব্দুল্লাহ্‌ ভয়ানক উত্তেজিত 
হইল এবং বলিল, এই বদ্দুগুলিকে কিছুই দিও না। কিছুদিন খাইতে না পাইলেই তাহারা 
ভাগিয়া যাইবে । যেহেতু সেই বন্ধুরা হুযূর (সা)-এর সঙ্গে বসিয়া খাইত, তাই সে 


Wwww.quraneralo.com 


Contents 


১৩২ তাফসীরে ইব্ন কাছীর 


বলিল, তোমরা রাসূলের খানা এমন সময় পৌছাইবা যখন বদ্দুরা তাহার কাছে না 
থাকে । রাসূলুল্লাহ্‌ (সা) তখন উপস্থিত অন্যান্য সহচর নিয়া খানা খাইবেন। তাহারা বাদ 
পড়িয়া যাইবে । এইভাবে দুই চারিদিন চলিলেই অনশন-উপবাসে কষ্ট পাইয়া উহারা 
ভাগিয়া যাইবে । তারপর আমরা মদীনায় গিয়া এই ইতর লোকগুলিকে বাহির করিয়া 
দিব। 

আমি তখন হুযূর (সা)-এর নিকট উহা জানাইবার জন্য আমার চাচার কাছে সব 
কিছু বলিলাম । তিনি হুযুর (সা)-এর কাছে উহা বলিলেন । হুযুর (সা) তাহাকে ডাকিয়া 
প্রশ্ন করিলে সে শপথ করিয়া উহা অস্বীকার করিল । ফলে হুযুর (সা) তাহাকে সত্যবাদী 
ও আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিলেন। চাচা আমার কাছে আসিয়া বলিলেন, তুমি ইহা 
কি করিলে ? হুযুর সো) তোমার উপর অসন্তুষ্ট হইয়াছেন। তিনি এবং উপস্থিত সকলেই 
তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছেন। ইহা শুনিয়া মনে হইল যেন আমার মাথার 
উপর দুঃখের পাহাড় ভাঙ্গিয়া পড়িয়াছে। আমি দুঃখ-ভারাক্রান্ত চিত্তে লজ্জায় মাথা নত 
করিয়া হুযূর (সা)-এর সহিত চলিতেছিলাম। কিছুক্ষণ পর হুযুর (সা) আসিয়া কাছাকাছি 
আসিয়া কান ধরিলেন। আমি মুখ তুলিয়া হুযুর সো)-এর দিকে তাকাইতেই তিনি 
মুচকি হাসি দিয়া আগাইয়া চলিলেন। আল্লাহ্‌র কসম! তখন আমার এত আনন্দ দেখা 
দিল যে, সারা দুনিয়ার আবাদ এলাকা যদি আমাকে দান করা হইত তাহা হইলেও আমি 
তত আনন্দ পাইতাম না আর পরক্ষণেই আবূ বকর (রা) আমার কাছে আসিয়া জিজ্ঞাসা 
করিলেন, তোমাকে হুযূর (সা) কি কথা বলিলেন ? আমি বলিলাম, তিনি আমাকে 
কিছুই বলেন নাই। শুধু আমার কান ধরিয়া টান দিয়াছেন এবং আমার দিকে তাকাইয়া 
মুচকি হাসি দিয়াছেন। ইহা শুনিয়া তিনি বলিলেন, ব্যস, তুমি খুশী হও । তারপর উমর 
ফারূক রো) আগাইয়া আসিয়া একই প্রশ্ন করিলেন। আমিও পূর্বানুরূপ জবাব দিলাম । 
পরদিন সকাল বেলায়ই সূরা মুনাফিকুন নাযিল হইল ও হুযূর (সা) উহা পড়িয়া 
আমাদিগকে শুনাইলেন। 

এই হাদীসটি ইমাম তিরমিযী (র) এককভাবে বর্ণনা করিয়াছেন । তিনি হাদীসটিকে 
“হাসান সহীহ্‌’ বলিয়াছেন । . 

উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মুসা রে) হইতে হাকিমের সুত্রে ইমাম বায়হাকী (র) হাদীসটি 
টি 7 AL এ 
ডট ছেল 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন লাহিআ ও মুসা ইব্‌ন উকবা তীহাদের মাগাধী গ্রন্থে এই হাদীসটি 
উদ্ধৃত করিয়াছেন। কিন্তু তাহাদের উভয়ের বর্ণনায় আব্দুল্লাহ ইব্‌ন উবাইর খবর হুযূর 
(সা)-এর কাছে পৌছাইয়াছেন আওস ইব্‌ন আকরাম (রা) । তিনি হারিছ ইব্‌ন খাযরাষ 


www.quraneralo.com 


sjuol 


সূরা মুনাফিকৃন ১৩৩ 
গোত্রের লোক । হযরত যায়েদ ইব্‌ন আরকাম ও আওস ইব্‌ন আরকাম উভয়ই খবর 
পৌছাইয়াছেন। ইহাও হইতে পারে যে, কোন বর্ণনাকারী নাম শুনিয়া ভুল করিয়াছিল। 
আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... আমর ইব্‌ন সাবিত আল আনসারী ও উরওয়া ইবনুয 
যুবায়ের (রা) হইতে বর্ণনা করেন ঃ “এই ঘটনার সহিত সংশিষ্ট যুদ্ধটি ছিল মুরায়সিয়ার 
যুদ্ধ। এই যুদ্ধেই হুযুর (সা) খালিদ ইব্‌ন ওয়ালিদ (রা)-কে পাঠাইয়া মুসাল্লাল ও 
সাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত “মানাত' প্রতিমাটি ধ্বংস করাইয়াছিলেন। এই যুদ্ধেই 
আনসারদের মিত্র কাহাফ গোত্রের এক ব্যক্তি ও এক মুহাজিরের মাঝে ঝগড়া 
হইয়াছিল। বাহাসী সাহায্যের জন্য আনসারগণকে ও মুহাজির লোকটি 'মুহাজিরগণকে 
আহ্বান জানাইয়াছিল। উভয় গ্রুপ হইতেই কিছু লোক জড়ো হইয়া ঝগড়ায় লিপ্ত হইল। 
ঝগড়া শেষ হইলে দুর্বল ঈমানের ও মুনাফিক চরিত্রের কিছু আনসার আব্দুল্লাহ্‌ ইবৃন 
উবাইর কাছে সমবেত হইল । তাহারা তাহাকে বলিল, আমরা তো তোমার নিকট 
হইতে অনেক কিছু আশা করিতেছিলাম । তুমি আমাদিগকে শত্রুর হাত হইতে হেফাজত 
করিতে । এখন তো দেখি তুমি নিবর্মা হইয়া গিয়াছ। না আমাদের কল্যাণ নিয়া 
ভাবিতেছ, না আমাদের ক্ষতি ঠেকাইতেছ। তুমিই “জালাবীব'গণকে এতখানি বাড়াইয়াছ 
যে, এখন তাহারা আমাদিগকে হামলা করিতেছে। নতুন মুহাজিরগণকে আনসাররা 
জালাবীব বলিত। 

তখন আল্লাহ্র দুশমন আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই তাহাদিগকে বলিল-আন্মাহর কসম! 
আমরা বনেদী লোকেরা মদীনায় ফিরিয়া গিয়া এই ইতর লোকগুলিকে তাড়াইয়া দিব। 
যে, এই লোকগুলিকে টাকা পয়সা দিও না। তাহা হইলেই তাহারা না খাইতে পাইয়া 
ভাগিয়া যাইবে । 

এইসব কথা হযরত উমর ফারূক (রা) শুনিতে পাইলেন। তিনি সঙ্গে সঙ্গে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে হাযির হইয়া বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে 
অনুমতি দিন এইসব ফিতনার মূল নায়ক আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইকে খতম করিয়া ফেলি। 
রাসূলুল্লাহ্‌ (সা) প্রশ্ন করিলেন, আমি অনুমতি দিলে কি তুমি তাহাকে হত্যা করিবে ? 
উমর (রা) বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি এই হাতেই তাহার গর্দান উড়াইব। 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিলেন, বস! ইত্যবসরে হযরত উসায়েদ ইব্‌ন হুযায়ের 
(রা)-ও অনুরূপ দাবী নিয়া হাযির হইলেন। তিনি একজন আনসার ও বনু তালহা 
গোত্রীয় লোক। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকেও পূর্বানুরূপ প্রশ্ন করিলে তিনিও উমর (রা)-এর 
মতই জবাব দিলেন । রাসূলুল্লাহ্‌ সো) তাহাকেও বসাইলেন। ইহার.কিছুক্ষণ পরেই তিনি 


www.quraneralo.com 


Contents 


১৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


মদীনায় রওয়ানা দেওয়ার নির্দেশ দিলেন। তাই সবাই নির্ধারিত সময়ের পূর্বেই রওয়ানা 
দিল। তাহারা একাধারে একদিন এক রাত ও পরদিন রৌদ্র প্রখর হওয়া পর্যন্ত চলিতে 
লাগিলেন। প্রখর রৌদ্রের কারণে কিছুক্ষণের জন্য তাবু ফেলিয়া বিশ্রাম নিলেন। বেলা 
চলিয়া পড়ার সাথে সাথে আবার চলা শুরু করিলেন। এইভাবে ক্রমাগত চলিয়া তৃতীয় 
দিন সকালে কাফা মুশাল্লাল হইতে মদীনায় পৌছিলেন। 

অতঃপর হুযুর (সা) হযরত উমর (রা)-কে ডাকিয়া আনিয়া পুনঃ জিজ্ঞাসা করিলেন, 
আমি যদি তোমাকে অনুমতি দিতাম তাহা হইলে কি তাহাকে হত্যা করিতে ? উমর 
(রা) বলিলেন, নিশ্চয়, আমি তাহার শির দেহ হইতে বিচ্ছিন্ন করিতাম। হুযূর (সা) 
ধুলিমাখা হইয়া যাইত। আজও আমি যদি অনুমতি দেই তাহাকে হত্যা করার তাহা 
হইলে সবাই ঝাঁপাইয়া পড়িবে তাহাকে হত্যা করিতে । তখন মানুষ এই কথা বলার 
সুযোগ পাইত যে, মুহাম্মদ (সা).তাহার সঙ্গী-সাথীগণকেও নিষ্ঠুরভাবে হত্যা করে । এই 
ঘটনা উপলক্ষেই সূরা মুনাফিকুনের আলোচ্য আয়াতগুলি নাযিল হইয়াছে। 

এই বর্ণনাটি অত্যন্ত গরীব । তবে ইহাতে কিছু মূল্যবান কথা রহিয়াছে যাহা অন্য 
সব বর্ণনায় পাওয়া যায় না। মুহাম্মদ ইব্‌ন ইসহাক রে) এক বর্ণনায় বলেন ৪ 

মুনাফিক আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইর পুত্র হযরত আব্দুল্লাহ (রা) পাক্কা মুসলমান ছিলেন। 
এই ঘটনার পর তিনি রাসূল (সা)-এর খেদমতে হাযির হইয়া সবিনয়ে আরয করিলেন, 
হে আল্লাহ্‌র রাসূল! আমি জানিতে পাইলাম, আমার পিতা আবোল তাবোল যাহা কিছু 
বলিয়াছে তাহার প্রতিদান স্বরূপ আপনি তাহাকে হত্যার অনুমতি দিতে চাহেন। যদি 
তাহাই হয় তাহা হইলে সেই অনুমতি অন্য কাহাকেও না দিয়া আপনি আমাকেই দিন। 
আমি নিজেই গিয়া তাহার মাথা কাটিয়া আপনার পদপ্রান্তে উৎসর্গ করিব। আল্লাহ্‌র 
কসম! খাযরাজ গোত্রের প্রতিটি লোক জানে যে, আমার চাইতে বেশী কোন পুত্র তাহার 
পিতাকে শ্রদ্ধা করে না ও ভালবাসে না। তথাপি আমি আল্লাহ্‌র রাসূলের নির্দেশে আমি 
আমার প্রিয়তম পিতার গর্দান নিতেও প্রস্তুত রহিয়াছি। পক্ষান্তরে আপনি যদি এই দায়িত্‌ 
অন্য কাহাকেও দেন এবং সে তাহাকে হত্যা করে, তাহা হইলে আমার ভয় হয়, হয়ত 
পিতৃহত্যার প্রতিশোধ স্পৃহায় অন্ধ হইয়া আমি তাহাকে হত্যা করিয়া ফেলিব। সেক্ষেত্রে 
ইহা সুস্পষ্ট যে, এক কাফিরের বদলা নিতে গিয়া আমি এক মুসলমানকে হত্যা করিয়া 
জাহান্নামী হইব । তাই আপনি দয়া করিয়া আমার পিতাকে হত্যার দায়িত্ব আমাকে অর্পণ 
করুন। 

রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, না, আমি তাহাকে হত্যা করিতে চাহি না; তাহার সহিত 
আরও নম্র ও উদার ব্যবহার চাই । কারণ, সে যতদিন আমাদের সাথী হিসাবে থাকিবে 
ততদিন তাহার সহিত এই ব্যবহার করিতে হইবে । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুনাফিকুন ১৩৫ 


ইকরামা ও ইব্‌ন যায়েদ বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) যখন সসৈন্য মদীনায় প্রত্যাবর্তন 
করিলেন, তখন মুনাফিক আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইর পুত্র হযরত আব্দুল্লাহ্‌ (রা) খোলা 
তরবারি হাতে লইয়া মদীনার প্রবেশ দ্বারে অবস্থান নিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) সঙ্গীগণ 
দলে দলে মদীনায় প্রবেশ করিতেছিলেন। অবশেষে যখন তাহার পিতা মদীনায় প্রবেশ 
করিতে অগ্রসর হইল, তখন তিনি বলিলেন, এখানে দাড়াও, মদীনায় প্রবেশ করিও না। 
সে বলিল, কেন, কি হইয়াছে । আমাকে বাধা দিচ্ছ কেন ? হযরত আব্দুল্লাহ্‌ (রা) 
বলিলেন, আল্লাহ্‌র রাসূল (সা) অনুমতি না দেওয়া পর্যন্ত মদীনায় তোমার প্রবেশাধিকার 
নাই। তিনিই বনেদী লোক আর তুমিই ইতর লোক। এই বলিয়া তিনি তাহার পিতাকে 
ঠেকাইয়া দীড়াইয়া রহিলেন। ইত্যবসরে রাসূলুল্লাহ্‌ (সা) হাযির হইলেন। তাহার অভ্যাস 
ছিল তিনি সেনাবাহিনীর সব সময় পশ্চান্তাগে থাকিতেন। তাহাকে দেখিয়াই আব্দুল্লাহ্‌ 
ইবৃন উবাই তাহার কাছে নিজ পুত্রের বিরুদ্ধে অভিযোগ পেশ করিল । রাসূলুল্লাহ্‌ (সা) 
হযরত আব্দুল্লাহ্‌ (রা)-কে প্রশ্ন করিলেন, তাহাকে বাধা দিতেছ কেন ? তিনি জবাব 
দিলেন, আল্লাহ্র কসম! আপনি যতক্ষণ অনুমতি না দিবেন ততক্ষণ সে ঢুকিতে পারিবে 
না। তখন রাসূলুল্লাহ্‌ সো) তাহাকে প্রবেশের অনুমতি দিলেন। ফলে আব্দুল্লাহ্‌ (রা)-ও 
তাহাকে শহরে প্রবেশ করিতে দিলেন। 

ইমাম হুমাইদী রে) ....... আবু হারুন আল মাদানী (র) হইতে বর্ণনা করেন যে, 
হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন আব্দুল্লাহ্‌ উবাই ইব্‌ন সলুল তাহার পিতাকে বলেন £ আল্লাহ্‌র 
কসম! “সন্ত্ান্ত রাসূল (সা), ও ইতর আমি এই কথা না বলা পর্যন্ত আমি তোমাকে 
কখনও মদীনায় প্রবেশ করিতে দিব না৷’ অতঃপর তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে 
হাযির হইয়া বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমার উপর আমার পিতার প্রভাব এত 
বেশী যে, আমি কখনও তাহার মুখের দিকে তাকাইয়া কথা বলি না। তথাপি যদি 
আপনি তাহার উপর নারাজ হইয়া থাকেন তাহা হইলে হুকুম করুন আমি তাহার মাথা 
কাটিয়া আপনার খেদমতে পেশ করি। তবে দয়া করিয়া অন্য কাহাকেও এই কাজের 
অনুমতি দিবেন না। এমন না হউক যে, সেক্ষেত্রে আমি আমার পিতৃ-হত্তাকে চোখের 
সামনে চলাফেরা করিতে দেখিয়া ধৈর্য্যচ্যুত হই। 
০১১৮১ SASSI SI 92 22৩৭ 97 LG (৭) 


০০৪/৯৯০।১এএ১$ এ১১ ৩ 95? 

Sd SATIS ৩৪ 3833505৩595 (7 
০০2৯৪০৭9১6৩ +52১9০2 UGE 582 
৬২১৩ %255গ2 2465 (১9) 


www.quraneralo.com 


Contents 


১৩৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


৯. হে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদিগকে 
আল্লাহ্‌র স্মরণ হইতে উদাসীন না রাখে । যাহারা উদাসীন হইবে তাহারাই তো 
ক্ষতিগ্রস্ত । 

১০. আমি তোমাদিগকে যে রিয্ক দিয়াছি তোমরা তাহা হইতে দান করিবে 
তোমাদের কাহারও মৃত্যু আসিবার আগে, অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে, “হে 
আমার প্রতিপালক! আমাকে আরও কিছুকালের জন্য অবকাশ দিলে আমি দান 
সাদকা করিতাম এবং নেককারগণের অন্তর্ভূক্ত হইতাম ৷’ 

১১. কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হইবে, আল্লাহ্‌ কখনও তাহাকে 
অবকাশ দিবেন না। তোমরা যাহা কর আল্লাহ্‌ তাহা সম্পর্কে সবিশেষ অবহিত । 


তাফসীর ঃ এখানে আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাগণকে বেশী বেশী করিয়া আল্লাহ্‌র 
যিক্র ও স্মরণে নিমগ্ন থাকার নির্দেশ দিতেছেন। পক্ষান্তরে যাহাতে তাহাদের ধন-সম্পদ 
ও সন্তান-সন্ততির মায়া যেন তাহাদিগকে আল্লাহ্‌র স্মরণ হইতে গাফেল করিতে না পারে 
সেদিকে খেয়াল রাখিতে বলিতেছেন। তিনি আরও জানাইতেছেন যে, তাহাদিগকে 
তাহাদের প্রতিপালকের ইবাদত ও আনুগত্যের জন্য সৃষ্টি করা হইয়াছে। সুতরাং পার্থিব 
ধন-সম্পদ ও সন্তান-সন্ততি নিয়া ব্যস্ত থাকিয়া যেন তাহারা তাহাদের মূল কর্তব্য 
সম্পর্কে উদাসীন না হয়। কারণ, এই ওদাসীন্য তাহাদিগকে কিয়ামতে সপরিবারে 
ক্ষতিগ্রস্ত করিবে । 

অতঃপর আল্লাহ্‌ পাক বান্দাগণকে দান-খয়রাত করার জন্য উদ্বুদ্ধ করিতে গিয়া 
বলেন £ 


3০9৮০১০১০1০ ০০9৪৭১৪১৪১০ ০৯০ 9৮৮৮, 
Ls এ ও ০০05৮8৮8০৯1 ৮01 ৮০০৮৯ 99 
অর্থাৎ মৃত্যু আসার আগেই দান-খয়রাত কর। অন্যথায় মৃত্যুকালীন অসহায় অবস্থায় 
আক্ষেপ করা ও দান-খয়রাত করিয়া মরার সুযোগ ও সময় প্রার্থনা করা সম্পূর্ণ নিষ্ফল 
হইবে । মৃত্যুর বিধান এইরূপ অমোঘ যে, হাজার কাকুতি-মিনতিতেও তাহা টলিবার 
নহে। তখন আর সময় কোথায়, যে বিপদ আসার ছিল তাহা আসিয়া গিয়াছে। 

মৃত্যুকালে কাফিরগণও এইরূপ বলে-_যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 

[১১511229151 521 05558 51 বি 4151 wlll ১৬১০ 

9 ০5০০ aT 2৬. ৯ ৮৩ ৭৩০ এ ০০/০/০০০০ # ৩ প্‌ পি 
০211৬ শি 1-০৮911 ৮7৮৩ Epes idl 
-0199 ০০ IC 0৭5 


www.quraneralo.com 


Contents 


সূরা মুনাফিকুন' ১৩৭ 
অর্থাৎ (হে মুহাম্মদ) লোকদিগকে সেইদিন সম্পর্কে সতর্ক করুন, যেদিন তাহাদের 
সামনে মহাশাস্তি উপস্থিত হইবে এবং তখন সেই আত্মগীড়করা বলিবে, ‘হে আমাদের 
প্রতিপালক! আমাদিগকে কিছু সময় দাও যেন আমরা তোমার আহ্বানে সাড়া দিতে 
পারি ও তোমার রাসূলকে অনুসরণ কত্রিতে পারি ...।' 
এই আয়াতে তো কাফিরগণকে ভ€সনা করা হইয়াছে। অপর এক আয়াতে যাহাদের 
পুণ্যের পাল্লা কম হইবে তাহাদের সম্পর্কে তিনি বলেন $ 


ভিত 


(৮০ ৩৮০ পুশ ১৬৮৯ 35০৮৪ ৬1175 ৮৯ টিটি 
Peltor 59 ১-৮৩-005 A LS UL IE SES চজিও 
-১৮৪০৯ 
অর্থাৎ যখন তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন বলে, হে প্রভু! আমাদিগকে 
মৃত্যুর হাত হইতে ফিরাইয়া দাও তাহা হইলে আমরা পুণ্য কাজ করিব .... ইত্যাদি। 
SUT হর 


পল প& ০ তপ 


ERA EN ORS ETD EA fio EE 
না। কারণ, আল্লাহ্‌ পাক খুব ভালভাবেই জানেন, মৃত্যুকালে প্রদত্ত ওয়াদা সময় দেওয়া 
হইলে কে কতটুকু পালন করিবে, দেখা যাইবে সময় পাইয়া তাহারা অভ্যস্ত সেই পাপের 
কাজেই লিপ্ত হইতেছে। তাই আল্লাহ বলিলেন, তোমরা যাহা করিবে তাহা আল্লাহ্‌ 
ভালভাবেই জানেন। 

ইমাম তিরমিযী (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ 

“যে ব্যক্তি বিত্তবান হইয়াও হজ্জ করিল না ও যাকাত দিল না, সেই লোক মৃত্যুর 
সময় আসিল শুনিয়া আরও কিছুদিন থাকার আব্দার করে ।” তখন এক ব্যক্তি বলিল, হে 
ইব্‌ন আব্বাস! আল্লাহ্‌কে ভয় কর। একমাত্র কাফিরই দুনিয়ায় থাকার আব্দার জানায় । 
তদুত্তরে তিনি বলিলেন, দুনিয়া হইতে তাড়াতাড়ি যাইতে চাও কেন ? শুন, আল্লাহ্‌ পাক 
বলেন £ 


05555151550 ১০055005501 li 
পল 4% oe ৮১95 ০0৩ পপ তস কপি পল oe 0 জল পপ ৫ 
9 3৮258 ৯৮১৯ এ ০৮0| ৮5781 281 Uo aS SO 


ইবনে কাছীর ১১তম খণ্ড_১৮ 


Wwww.quraneralo.com 


Contents 


১৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


৮5105 জা 2৩ 2 ০০8554017555515 ০5৯155052৯1 
uses 

লোকটি তখন প্রশ্ন করিল, কতটুকু সম্পদ হইলে যাকাত ফরয হয় ? তিনি বলেন, 
দুই শত কিংবা তদুৰ্ধ্ব হইলে। সে আবার প্রশ্ন করিল, হজ্জ কখন ফরয হয় ? তিনি 
উত্তর দিলেন, পথ খরচ ও বাহন ব্যবস্থা থাকিলে । 

ইব্‌ন আববাস (রা) হইতে অন্য সনদে তিরমিযী (র) উহা বর্ণনা করেন। তিনি 
আরও বলেন, ইব্‌ন আব্বাস রো) হইতে যাহ্হাক ও আবু জানাব কালবীর সঙ্গে সুফিয়ান 
ইব্‌ন উআইনাও অনুরূপ বর্ণনা করেন। তিনি সহীহ্‌ বলেন। তবে আবু জানাব কালবী 
(র) তিনি দুর্বল রাবী বলিয়াছেন। 

আমার কথা হইল, ইব্‌ন আব্বাস (রা) হইতে যাহ্হাকের বর্ণনার সূত্রে অবিচ্ছিন্ন 
নহে। আল্লাহই সর্বজ্ঞ। 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... হযরত আবু দারদা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ 
দারদা (রা) বলেন ৪ “আমরা রাসূল (সা)-এর নিকট আয়ু বৃদ্ধির ব্যাপারে আলোচনা 
করিতেছিলাম। তখন তিনি বলিলেন, নিশ্চয় আল্লাহ্‌ পাক নির্ধারিত মৃত্যুকাল বিলম্বিত 
করেন না। তবে যাহার নেক সন্তান থাকে সে কবরে বসিয়া সন্তানের দোয়ার সুফল 
ভোগ করে। আয়ু বৃদ্ধির তাৎপর্য ইহাই ৷” 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা তাপা কুন 


১৮ আয়াত, ২ রুকু, মাদানী 


5 4 13 te ৩ ্ 
টি লজ চ্ ॥ 
5 ঠা 2২ ঠা 29125? ১০৬৮৪ 


০৩০০4৫22059 2৩ ৬১৮৩) GU 27240) 


$2 ৫ দিলা 1৮৮৮৮ 
০48৮5 ৪ 4555? 

৮৮৯৮ 5৬ € 24,02 ৫২৮০৮ 4 EL ০ 
02603 202 ৮৬৪৮ SIE HES (8৬ 0৩555 0) 


2 iy 
; oo 

5 5 পার পাপ Ei ALATA 2? পপ ৫ পর্ব 
00520 40 

রা পাঠ SECA পঠু 2 ddd ১০৫7৫ ৫১ 5 2424 
2১০১০ (5৩১৮ ৩৩5 92 ৮ ৩০8 (6) 
92 LAF) 


০35০) 9৩১ as 


১. আকামণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা 
ঘোষণা করে। সার্বভৌম মালিকানা তাহারই এবং প্রশংসা তাহারই । তিনি 
সর্কবিষয়ে সর্বশক্তিমান ৷ 

২. তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদের মধ্যে কেহ হয় 
কাফির এবং কেহ মু’মিন। তোমরা যাহা কর আল্লাহ্‌ উহার সম্যকনদ্রষ্টা । 

৩. তিনি সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং 
তোমাদিগকে আকৃতি দান করিয়াছেন-তোমাদের আকৃতি করিয়াছেন সুশোভন; আর . 
প্রত্যাবর্তন তো তাহারই নিকট । 


Wwww.quraneralo.com 


Contents 


১৪০ তাফসীরে ইব্ন কাছীর 


৪. আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি 
জানেন যাহা তোমরা গোপন কর ও যাহা তোমরা প্রকাশ কর এবং তিনি অন্তর্যামী । 

তাফসীর ঃ তাবারানী রে) ...... আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন 
যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ 

“এমন কোন শিশু জন্ম নেয় না যাহার মাথার জোড়ার মাঝখানে সূরা তাগাবুনের ' 
পাচটি আয়াত লিপিবদ্ধ থাকে না।” 

ইব্‌ন আসাকির আল ওয়ালিদ ইব্ন সালেহ্‌র জীবনী গ্রন্থে বর্ণনাটি উদ্ধৃত করেন। 
তবে বর্ণনাটি গরীব ও মুনকার। 

আল “মুসাব্বাহাত' শীর্ষক সূরাগুলির ইহাই শেষ সূরা ৷ 

বারী তা'আলা ও মালিকুল মুলকের প্রশংসা ও মহিমা বর্ণনায় সমগ্র সৃষ্টি জাতি যে 
সদা মুখর এই সম্পর্কেই পূর্বেই বলা হইয়াছে। 

তাই আল্লাহ্‌ পাক পরক্ষণেই বলেন ৪ ১ 11 51015 অর্থাৎ নিখিল 
সৃষ্টির সার্বভৌম মালিকানা তাহারই। ফলে তিনি সকলের প্রশংসিত সত্তা। কারণ সৃষ্টিও 
তিনি করিয়াছেন এবং সকল আকৃতি, প্রকৃতি ও পরিমিতি তিনিই নির্ধারণ করিয়াছেন । 

অতঃপর তিনি বলেন ৪,৬৪: 504 12 %৯ অর্থাৎ তিনি যাহা ইচ্ছা তাহাই 
করিতে পারেন। কেহ তাহা ঠেকাইতে পারে না, কেহ বাধা দেয়ারও ক্ষমতা রাখে না। 
তিনি যাহা চাহেন না, তাহার কিছুই হইতে পারে না। 


তারপর তিনি বলেন ৪:০১ ৫১১ ৮৯ ১৯৫% 155311 95 অর্থাৎ 
তিনিই সকল মানুষের সৃষ্টিকর্তা । তাহার ইচ্ছা অনুসারে কিছু লোক কাফির হইতেছে ও 
কিছু লোক মু'মিন হইতেছে। তিনি ভালভাবেই জানেন, হিদায়াত লাভের উপযোগী কে? 
তেমনি তিনি ইহাও জানেন যে, বিভ্রান্ত হওয়ার যোগ্য কে ? তিনি প্রতিটি কাজের পূর্ণ 
প্রতিদান দিবেন। 

তাই আল্লাহ্‌ পাক বলেন £ ১১০2551550535118 অর্থাৎ তোমরা যাহা 
রিনিতা নিরব 

অতঃপর আল্লাহ্‌ বলেন £ 10 ৬৯১০ ৩১০ । 31 অর্থাৎ তিনি পূর্ণ 

ভারসাম্য সৃষ্টি করিয়া অত্যন্ত নিপুণতা সহকারে নভোমণুলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। 

Eta cali EE অৰ্থাত তোমাদিগকে তিনি অত্যন্ত চমৎকার গড়ন 
দিয়া সৃষ্টি করিয়াছেন । যেমন অন্যত্র তিনি বলেন ৪ 


se 

০ ০ US GEE a CS 8৮৯০ 908৯ (417 
- ক Be Pe 2- -coo 2 পল 
পি Lil ssl 


www.quraneralo.com 


Contents 


সূরা তাগাবুন ১৪১ 


অর্থাৎ হে মানব! তোমাকে তোমার সদয় প্রতিপালক হইতে কোন বস্তু উদাসীন 
করিয়াছে ? তিনিই তোমাকে সৃষ্টি করিয়াছেন, তারপর সুষম করিয়াছেন এবং যেভাবে 
যাহাকে তিনি গড়িতে চাহিয়াছেন সেইভাবেই গড়িয়াছেন। 

অন্যত্ৰ আল্লাহ্‌ পাক বলেন $ 
চির (১5০০৪ ৮৮০ ০] +119 1018 1 (EER ১1 4411 


পতল 


- ০৮৮41 21483538০৬%০ 
অর্থাৎ আল্লাহ্‌ তা'আলাই তোমাদের জন্য পৃথিবীকে বাসস্থান ও আকাশকে ছাদ 
বানাইয়াছেন এবং তিনিই তোমাদিগকে চমৎকার আকৃতি দিয়া সৃষ্টি করিয়াছেন এবং 
অত্যন্ত উপাদেয় খাদ্যের ব্যবস্থা করিয়াছেন। 
এখানে আল্লাহ্‌ পাক বলেন ৪ ':--114311$ অর্থাৎ অবশেষে তোমাদিগকে 
তীহার কাছেই প্রত্যাবর্তন করিতে হইবে এবং তিনিই তোমাদের শেষ আশ্রয়স্থল ৷ 
পরিশেষে আল্লাহ্‌ পাক বলেন ৪ 
3১15 565 SA Ms ১৯০1১ oll এ ০53 অর্থাৎ 
আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহার প্রত্যেকটি বস্তু বা ব্যক্তির প্রকাশ্য ও 
অপ্রকাশ্য সকল কিছুই আল্লাহ্‌ তা'আলা জানেন। এমনকি তিনি অন্তর্যামী হিসাবে 
77577 777 


sod ৩ EL 2% 5 297 2% BA? 2 
5৮৯৮০ OG BGS, 05 C350 AEE (2) 
১০0 als 


৫৫ THEE IL 223 ক 51 ৫2650, (7) 


AMC 


2 24 ৫ নিন A ১525 
০৫০৮ 62; Sth GSES £ 2 1520৩ ০৫১৩৪ 


৫. তোমাদের নিকট কি পৌছে নাই পূর্ববর্তী কাফিরগণের বিবরণ ? উহারা 
উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য রহিয়াছে মর্মভুদ 
শাস্তি। 

৬. উহা এই জন্য যে, উহাদের নিকট উহার রাসূলগণ স্পষ্ট নিদর্শনসহ 
আসিত। তখন উহারা বলিত, “মানুষই কি আমাদিগকে পথের সন্ধান দিবে ?' 
অতঃপর উহারা কুফরী করিল ও মুখ ফিরাইয়া লইল। কিন্তু ইহাতে আল্লাহ্র কিছুই 
আসে যায় না। আল্লাহ্‌ অভাবমুক্ত, প্রশংসাহ। 


www.quraneralo.com 


Contents 


১৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর £ এখানে আল্লাহ্‌ তা'আলা অতীতের জাতিসমূহের আল্লাহ্র রাসূল ও 
তীহার প্রচারিত সত্য দীনের বিরোধীতা ও উহার মর্মান্তিক করুণ পরিণতি সম্পর্কে 
আমাদিগকে অবহিত করিয়াছেন । তিনি বলেনঃ 

৩৪১ 1১১১৫ ১১১1১১৫43০2 অর্থাৎ তোমরা কি অতীতের 
কাফিরগণের কর্মফল ও তাহাদের করুণ পরিণতি সম্পর্কে অবহিত নহ? 

. ৯১00051৮815 অর্থাৎ তাহারা তাহাদের কৃতকর্মের জন্যে পৃথিবীতেই 
অনেক দুঃখ-কষ্ট ও লাঞ্থনার শিকার হইয়াছে 

বিশ ১০415 অর্থাৎ পরকালেও তাহাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক শাস্তি 
নির্ধারিত রহিয়াছে। 

অতঃপর তিনি উহার কারণ বর্ণনা করেন ৪ 


2452 


১০4০61১1556 ২০০৫ 40 58১ অর্থাৎ উহা এই কারণে যে, তাহাদের 
নিকট আল্লাহ্‌র রাসূল সুস্পষ্ট দলীল প্রমাণ সহ সত্য উপস্থাপন করার পর তাহারা উহা 
প্রত্যাখ্যান করিয়াছে। তাহারা সন্ধিদ্ধ চিত্তে প্রশ্ন তুলিয়াছে 8 ১৫১ 
অর্থাৎ তাহাদের মধ্য হইতেই তাহাদের মত একটি লোক আন্নাহ্‌র রাসূল হইয়া 
তাহাদিগকে পথ প্রদর্শন করিতে পারে এই কথা তাহারা বিশ্বাস করিতে পারিল না। 


৮1,591,443 অর্থাৎ এই অবিশ্বাস হইতেই তাহারা সত্যকে অস্বীকার করিয়া 
ঘাড় ফিরাইয়া বিপথে চলিয়া গেল ও পরিণামে চরম লাঞ্কনার শিকার হইল। 


পা ০০০ 


{৷ ৮৯১০ অর্থাৎ তাহারা আল্লাহ্‌র ব্যাপারে বেপরোয়া হইল ও তাহার 
i ECE 


[A 


PO aT অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা কাহারও তোয়াক্কা রাখেন না, তিনি 
তো সদা প্রশংসিত সত্তা। 


Ee ৫৫৫০৫ EATEN MISES 2১ 26 ($) 
ELL SPSL ৩৪ 


B24 Ed ১? পন (4: ই ১৪৮ & 


www.quraneralo.com 


Contents 
সূরা তাগাবুন ১৪৩ 


AL CB FS EDLY YS BGA ও 
৬৮ 2৮ পে 2 ১৫৫ 21৫ তা তা 
৩৪ ৩৯৯ উপ 4৯385 Si 4৪ ৫0805 ১% 


330 5340 ৬১১৮1 ৫৩ড ০৯৮ 2৪৭ ০০ 


2৯১১৪ ০৭০০ এপ্স 01208451745 2 0) 
of FEA ET 

৭. কাফিরগণ মনে করে যে, তাহারা কখনও পুনরুথিত হইবে না। বল, 
নিশ্চয়ই হইবে, “আমার প্রতিপালকের শপথ! তোমরা অবশ্যই পুনরুখিত হইবে। 
অতঃপর তোমরা যাহা করিতে সেই ব্যাপারে অবশ্যই তোমাদিগকে অবহিত করা 
হইবে । ইহা আল্লাহ্র পক্ষে সহজ । 

৮. অতএব তোমরা আল্লাহ, তাহার রাসূল ও যে নূর বা আলো আমি অবতীর্ণ 
করিয়াছি তাহাতে বিশাস সাধন কর। তোমাদের কতক জলপার্কে আরাহসনিলের 
অবহিত । 

৯. স্মরণ কর, যেদিন তিনি তোমাদিগকে সমবেত করিবেন সমাবেশ দিবসে, 
সেদিন হইবে প্রকৃত লাভ-লোকসানের দিন। যে ব্যক্তি আল্লাহ্‌র উপর আস্থাশীল ও 
সৎকর্মের অনুসারী, তিনি তাহার পাপ মোচন করিবেন এবং: তাহাকে দাখিল 
করিবেন জান্নাতে; যাহার পাদদেশে নহর-নদী প্রবাহিত; সেখানে তাহারা চিরস্থায়ী 
হইবে । ইহাই মহাসাফল্য। 

১০. কিন্তু যাহারা কুফরী করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে 
তাহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে । কতই মন্দ সেই 
প্রত্যাবর্তনস্থল! 

তাফসীর £ এখানে আল্লাহ্‌ তা'আলা পুনরুথান সম্পর্কে কাফির, মুশরিক ও 
মুলহিদগণের ভ্রান্ত ও অবিশ্বাসমূলক ধারণার অপনোদন ঘটাইয়া বলিতেছেন, তাহারা 
অবশ্যই পুনরুথিত হইবে । তাই তিনি তাহার রাসূলকে বলেন ৪ 

50০515১৮০৮1 LL US অর্থাৎ আপনি বলুন, হ্যা, 
আমার প্রতিপালকের শপথ! অবশ্যই তোমরা উথথিত হইবে এবং তোমাদের ছোট-বড় 
সকল কার্যকলাপের ফিরিস্তি তোমাদিগকে দেওয়া হইবে । 


১০৭ পা 818 অর্থাৎ তোমাদিগকে পুনরুখিত করিয়া তোমাদের 
কর্মফল প্রদান আল্লাহ্‌ তা'আলার জন্য খুবই সহজ কাজ। 


www.quraneralo.com 


Contents 


১৪৪ তাফসীরে ইব্ন কাছীর 


আল্লাহ্‌ পাক তাহার রাসূলকে দিয়া তিন জায়গায় তাহার নামে শপথ করাইয়াছেন। 
ইহা হইল তৃতীয় স্থানটি । শপথের বিষয়বস্তু হইল পরকাল ও তাহার অস্তিত্বের সত্যতা । 
পাতি সরা 


০৮০ পপ 


-১১ ৯৮9 292 1052 0525 ডন এ 
(১) তাহারা কি তোমাকে উহার সত্যতা সম্পর্কে প্রশ্ন করিতেছে ? বল, আমার 
প্রভুর শপথ! উহা সত্য, তোমরা আল্লাহ্‌কে বিরত রাখিতে পারিবে না। 
দ্বিতীয় আয়াত হইল সূরা সাবায়। যেমন ঃ 


1531 25312 0 টেক 1১১৪৫ 52311 059 
(২) কাফিররা বলে, তাহারা কিয়ামতের সম্মুখীন হইবে না। বল, হ্যা, আমার 
প্রতিপালকের কসম! কিয়ামত অবশ্যই ঘটিবে। 
তৃতীয় আয়াত হইল আলোচ্য আয়াত £ 
অতঃপর আল্লাহ্‌ বলেন ঃ 
(1১১1 csi 01151275151 আল্লাহ্‌র উপর, 
আল্লাহ্‌র রাসূলের উপর ও তাহার উপর অবতীর্ণ নূর অর্থাৎ কুরআনের উপর ঈমান আন। 
15-50-755১ 51115 অর্থাৎ তোমাদের সৃক্মাতিসৃক্ম গোপন কাজও আল্লাহ্‌ 
অবহিত থাকেন। ্‌ 
৮৯117১27515 অর্থাৎ কিয়ামতের দিন। সেইদিন যেহেতু আগের 
ও পরের সকল লোককে একসঙ্গে জমা করা হইবে এইজন্য সেইদিনের নাম দেওয়া 


হইল 'ইয়াওমুল জম“ঈ'। সেদিন একই সময় তাহাদের উত্থান ঘটিবে এবং একই সময় 
আহ্বানকারীর আহ্বান শুনিয়া চোখ খুলিবে। আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 


75858155255 [৬2 47১ অর্থাৎ ইহা হইল 
পানির রতি নি ভারি বডি 
হি দি নিলি চে রাহ 

আল্লাহ পাক এখানে বলেন £ ০:৮১ % 11 ৮2 1১ সেইদিন হইবে 
লাভ-লোকসানের দিন। 


www.quraneralo.com 


Contents 


সূরা তাগাবুন ১৪৫ 


ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ ‘ইয়াওমুত তাগাবুন'-ও কিয়ামতের দিনের অপর নাম। 
কারণ সেইদিন জান্নাতীগণ জাহান্নামীগণকে প্রতিযোগিতায় পরাভূত ও ক্ষতিগ্রস্ত করিবে । 

কাতাদা ও মুজাহিদ (র) এই ব্যাখ্যা প্রদান করেন। মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) 
বলেন ঃ জাহান্নামীদের জন্য ইহা হইতে ক্ষতি ও ঠকের ব্যাপার কি হইতে পারে যে, 
জান্নাতীদের চোখের সামনে জাহান্নামীগণকে জাহান্নামে ও জাহান্নামীদের চোখের সামনে 
জান্নাতীগণকে জান্নাতে পৌছানো হইবে । 

আমি বলিতেছি পরবর্তী আয়াতে তাগাবুনেরই ব্যাখ্যা প্রদান করা হইয়াছে । যেমন £ 


2০০০ ৩৩ 2 


SLD UE SUL LL HE UU Ya UL bt bo 
Kee rE NCEE OSE SE te PEE oH BEE 
৮1455005590 12198151571 524 2215 
-১১:০০০৪৩ 
অর্থাৎ মু'মিনগণের নেক আমলের কারণে তাহাদের গুনাহ মাফ হইয়া যাইবে এবং 
তাহারা প্রবাহমান ঝর্ণাধারা বিশিষ্ট জান্নাতের স্থায়ী বাসিন্দা হইবে । ফলে তাহা হইবে 
বিরাট সাফল্য । পক্ষান্তরে কাফির সম্প্রদায় আল্লাহ্‌র নিদর্শন অস্বীকার করার কারণে 
জাহান্নামের স্থায়ী বাসিন্দা হইবে । কতই জঘন্য সেই প্রত্যাবর্তনস্থল! 
ইতিপূর্বে এই ধরনের আয়াত কয়েকবার আসিয়াছে এবং সেইগুলির তাফসীরও 


শত পা ০৯ পারে পা পর্ণ সা 
G2 24% “2 ৬ রত 
OP ৮৫৯ FY 4012৮ AS 
১০ CS BIG OS < OLAS Bis ON 
5৩598504 


1. পে 2৩ 


০0525 8৩ 401 ৫55 55৯2)0৭ Bf (NY) 


১১. আল্লাহ্র অনুমতি ব্যতীত কোন বিপদই আপতিত হয় না এবং আল্লাহ্‌র 
উপর যে ঈমান আনে আল্লাহ্‌ তাহার অন্তরকে সঠিক পথে চালান। আল্লাহ্‌ 
সর্ববিষয়ে সম্যক অবহিত। | | 
ইবনে কাছীর ১১তম খণ্__১৯ 


www.quraneralo.com 


Contents 


১৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


১২. আল্লাহ্র আনুগত্য কর এবং তাহার রাসূলের আনুগত্য কর। যদি তোমরা 
ঘাড় ফিরাইয়া লও, তবে আমার রাসূলের দায়িতৃ শুধু স্পষ্টভাবে প্রচার করা । 

১৩. আল্লাহ্‌, তিনি ব্যতীত কোন ইলাহ নাই । সুতরাং মু'মিনগণের আল্লাহ্‌র 
উপর নির্ভর করা উচিত। 


তাফসীর ঃ এখানে আল্লাহ্‌ তা'আলা তাহাই জানাইতেছেন, যাহা তিনি সূরা হাদীদে 
জানাইয়াছেন। যেমন ঃ 


12855218481 58155855528 
৯০ CH লহ 01501012500 
অর্থাৎ পৃথিবীতে কিংবা মানুষের নিজের উপর যাহা কিছু বিপদাপদ আসে তাহা 
আল্লাহ্‌র ইচ্ছায়ই আসে এবং উহা সকলের অদৃষ্টলিপি বৈ নহে। আল্লাহ্‌র জন্য উহা 
আগাম জানিয়া লিপিবদ্ধ করা সহজ ব্যাপার । তাই বিপদাপদে সকলের ধৈর্যধারণ করিয়া 


আল্লাহ্‌র মর্জির উপর দৃঢ়পদ থাকা চাই এবং তাহার নিকট উহার বিনিময়ে সওয়াব ও 
ভাল কিছু পাওয়ার আশা রাখা চাই। 


দের চা LL ৮ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইবৃন আব্বাস 
(রা) বলেন-অর্থাৎ উহা পূর্ব নির্ধারিত ও আল্লাহ্র অভিপ্রেত ব্যাপার ৷ 


° 


22751182115. ২015 ০4110 ১০৯5 ১০০ অৰ্থাৎ যে ব্যক্তি 
বিপদগ্রস্ত হইয়া এই বিশ্বাস পোষণ করে যে, ইহা আল্লাহ্‌র তরফ হইতে তাহারই ইচ্ছায় 
আসিয়াছে আর সেইজন্য সে ধৈর্যধারণ করে ও আল্লাহ্‌র ব্যবস্থায় রাজী থাকে, আল্লাহ্‌ 
তাহার অন্তরকে সঠিক পথ নির্দেশনা দান করেন। আল্লাহ্‌ তো সকল কিছুর উপর 
ক্ষমতাবান । তাই তিনি তাহার এই ধৈর্য ও দৃঢ়তার উপযুক্ত সওয়াব ও উত্তম বিনিময় 
দান করেন। 
ইজ EE মিজি নত 
করে যে, তাহার উপর যে বিপদ আসিয়াছে তাহা ভুলক্রমে আসে নাই এবং যাহা আসে 
নাই তাহাও ভুলের জন্য বাদ পড়ে নাই। আসা ও না আসা সবই আল্লাহ্র মর্জিতে 
হইয়াছে। 

আ"মাশ (র) আবূ যবিয়ান সুত্রে আলকামা (র) বর্ণনা করেন যে, তিনি বলেন £ 
< ১4১ ৭৬১১-১১১০, অর্থাৎ যে ব্যক্তি বিপদে অধীর না হইয়া আল্লাহ্‌র মজী 
ক ভিজ ইভা ডিভি হাওরে টি ভি 
নপ | 

ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম তাহাদের তাফসীরে এই বর্ণনাটি উদ্ধৃতি করেন। 
4218 ++ 4110 ১৭৯2 ১০১ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে সাঈদ ইব্‌ন জুবায়ের ও 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তাগাবুন ১৪৭ 


মুকাতিল ইব্ন হাইয়ান (র) বলেন £ অর্থাৎ বিপদ আসিলে সে ইন্নালিল্লাহে ওয়া ইন্না 
ইলাইহে রাজেউন’ পড়ে । 

সহীহ্‌ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে ঃ মু’মিনের ক্ষেত্রে বিনয়ের ব্যাপার হইল এই 
যে, তাহার জন্য আল্লাহ্র তরফ হইতে যে ব্যবস্থাই আসে তাহাতেই সে লাভবান হয় । 
যদি তাহার উপর খারাপ কিছু আপতিত হয় তাহা হইলে সে ধৈর্যধারণ করিয়া সওয়াব ও 
উত্তম বিনিময় লাভ করে। পক্ষান্তরে যদি তাহার জন্য আল্লাহ্‌ পাক ভাল কিছু মঞ্জুর 
করেন, তাহা হইলে সে কৃতজ্ঞতা প্রকাশ করিয়া লাভবান হয়। এই সৌভাগ্য মু'মিন 
ছাড়া আর কাহারও দেখা দেয় না। 

ইমাম আহমদ (র) ....... জুনাদাহ ইব্‌ন আবূ উমাইয়া (র) হইতে বর্ণনা করেন 
যে, উবাদা ইব্‌ন সামিত রো) বলেন ঃ এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে প্রশ্ন 
করিল, হে আল্লাহ্‌র রাসূল! উত্তম কাজ কোন্টি ? তিনি বলেন, আল্লাহ্‌র উপর আস্থা 
রাখা, উহার সত্যতা ঘোষণা করা ও আল্লাহ্‌র পথে জিহাদ করা । লোকটি বলিল, হে 
আল্লাহ্‌র রাসূল! আমি ইহা হইতে কোন সহজ কাজ চাই। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 
আল্লাহ্র তরফ হইতে তোমার কিসমতের যে ফয়সালা হয় তাহা সানন্দে মানিয়া লও 
এবং সেই ব্যাপারে কোন অভিযোগ তুলিও না। 

ইমাম আহমদ ভিন্ন অন্য কেহই ইহা উদ্ধৃত করেন নাই। 

0৮4১4119050 2111 1৯৮৮ অর্থাৎ আল্লাহ্‌ ও তাঁহার রাসূল যে 
বিধি-বিধান প্রদান করিয়াছেন উহা অনুসরণ করার ও যে সকল বিষয়ে নিষেধাজ্ঞা 
আরোপ করিয়াছেন তাহা পরিহার করিয়া চলার নির্দেশ দান করা হইতেছে। 


১০] &1211 00৯5 ce (১৪115 505 অর্থাৎ যদি তোমরা ইহা 
অমান্য করিয়া বিপথে চল তাহা হইলে জানিয়া রাখ, আমার রাসূলের কাজ হইল 
তোমাদিগকে খোলাখুলিভাবে জানাইয়া দেওয়া আর তোমাদের কাজ হইল তাহা শুনিয়া 
কার্যকর করা। 

ইমাম যুহ্রী (র) বলেন £ আল্লাহ্‌ পাকের দায়িত্ব রাসূল পাঠানো । রাসূলের দায়িত্‌ 
বিধান পৌছানো ও আমাদের দায়িত্ব হইল মান্য করা। 

১১৮০৯০06৮55 ll গ হও ৮৯ এ 2115 2414 অর্থাৎ আল্লাহ্‌ একক 
ও মুখাপেক্ষীহীন। তিনি ভিন্ন বিকল্প কোন প্রভু নাই। সুতরাং মু'মিনগণের তাহারই উপর 
নির্ভর করা চাই। কারণ, আল্লাহ্‌র একক ক্ষমতার উপর তাহাদের আন্তরিকতা ও 
একান্তিকতা থাকা চাই। 

যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 

১৫১ ১১১৩৪ YUN ill, ৯:৮৭] ২০০ অর্থাৎ প্রাচ্য-প্রতীচ্যের 
প্রতিপালক তিনিই। তিনি ভিন্ন কোন প্রভু নাই। সুতরাং তাহাকেই অভিভাবক বানাও। 


Wwww.quraneralo.com 


Contents 


১৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 
AERA 4৮৫৮ 2322 ৮৪ 
SS 5৬৬৭ ১55295552৩৯ ৩৯১ ৮06 (১5) 


2552%26 224 2প ৩ ১ 2% পা ওকি 394% 2 


০ ES 924 2) 9 19১৯১ 5 1527০) s ak ১158১/৩০৬ 
০৫১ ১০ ১ 8 22 Ls 3.885 3537 2 201৮2৩310১০) 


২ 2515885 ৯৮12 1১৯০2 ৩6৮৩ LEAN AVS (4) 
পা 2০:১০ 2% রবি 


০০০৩০1৮৪5৩৪ 22৩০5 » (৮৯৮৯১ 
2821৮৩০3845 ৫৫482৫৫০৮09 201৮ ৩) (১) 


95 5১৮৫ 


6 ৪৮৯৪ 
৬১ 22 235 BUNS A) ৬ ( A) 


১৪. হে মু’মিনগণ! তোমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণের মধ্যে কেহ কেহ 
তোমার শত্রু; অতএব তাহাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও। তোমরা যদি 
উহাদিগকে মার্জনা করা, উহাদের দোষ-ক্রুটি উপেক্ষা কর এবং উহাদিগকে ক্ষমা 
কর, তবে জানিয়া রাখ, আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । . 

১৫. তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তা তোমাদের জন্য পরীক্ষা; আল্লাহরই 
নিকট রহিয়াছে মহাপুরস্কার । 

১৬. তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় কর, তাহার কথা শুন, আনুগত্য কর ও 
ব্যয় কর তোমাদের নিজেদেরই কল্যাণে; যাহারা অন্তরের কার্পণ্য হইতে মুক্ত 
তাহারাই সফলকাম । 

১৭. যদি তোমরা আল্লাহ্‌কে কর্জে হাসানা দান কর, তিনি তোমাদের জন্য উহা 
বহুগুণ বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদিগকে ক্ষমা করিবেন। আল্লাহ্‌ গুণগ্রাহী, 
ধৈর্যশীল। 

১৮. তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 

তাফসীর £ এখানে আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাগণকে জানাইতেছেন যে, 
তাহাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণের মধ্যে কেহ কেহ শক্রতার কাজ করে অর্থাৎ 
তাহাদের কারণে নেক কাজ হইতে তাহারা গাফেল থাকে । যেমন তিনি বলেন ঃ 


£ 


te 


০ ০৩ ০ ০০০ ৮৬. এ ০, ৩ বুলি 98৯০ ০ রশ “0 2. » ঠা 
১১৩ 4111 ১২৩ ১০592150৮81 LEH 19৮51 52311 06205 
02 loss Lae oe ॥ ০০০৪ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তাগাবুন ১৪৯ 


অর্থাৎ ‘হে ঈমানদারগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদিগকে 
আল্লাহ্‌র স্মরণ হইতে গাফেল না করে। যাহারা উহার কারণে গাফেল হইবে তাহারা 
অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে ৷’ তাই আল্লাহ্‌ পাক এখানে বলেন ঃ 

১৮১১৯ আয়াতাংশের ব্যাখ্যায় ইব্‌ন যায়েদ (র) বলেন ঃ তাহাদিগকে 
তোমাদের দীনের লোকসানের ক্ষেত্রে এড়াইয়া চল। 

ue $48319 4৯19)1 ১০০ ৬! আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ (র) বলেন ৪ স্তর 
ও সন্তানাদি এবং ধন-সম্পদের মহববতে অনেকে অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন 
করার মত আল্লাহ্‌র নাফরমানি কাজে লিপ্ত হয় । ফলে সে নিজের দীন ও ঈমানের ক্ষেত্রে 
বিরাট ক্ষতিগ্রস্ত হয়। 

ইমাম ইব্‌ন আবূ হাতিম (রে) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ 
বিরত ছিলেন। মদীনায় হিজরতের পর মুসলমানদের যখন সুদিন দেখা দিল, তখন 
তাহারা আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে হাযির হইলেন। ইত্যবসরে পূর্বের 
মুহাজিরগণ দীনি ইলম ও আমলে অনেক আগাইয়া গিয়াছিলেন। পরবর্তী মুহাজিরগণ 
ইহা দেখিয়া অনুতপ্ত হইলেন এবং তাহাদের এই পশ্চাদপদের জন্য স্ত্রী ও সন্তানগণকে 
দায়ী করিয়া তাহাদিগকে শাস্তি দিতে উদ্যত হইলেন। এই উপলক্ষেই ফরমান আসিল ৪ 


a 


৮5 21119 ভিন | ৮৮5 015 অর্থাৎ এবারে 
তাহাদিগকে ক্ষমা করিয়া ভবিষ্যতের জন্য সতর্ক থাক। 

মুহাম্মদ ইব্‌ন ইউসুফ আল ফরিয়াবী হইতে মুহাম্মদ ইব্‌ন ইয়াহিয়া (র) সূত্রে ইমাম 
তিরমিযী (র)-ও ইহা বর্ণনা করেন। তিনি বর্ণনাটিকে হাসান সহীহ্‌ বলিয়াছেন। 

ইসরাঈলের সূত্রে ইমাম ইব্‌ন জারীর ও তাবারানী (র) উক্ত হাদীসটি বর্ণনা করেন। 
ইব্‌ন আব্বাস রো) হইতে আওফী (র) সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে । ইব্‌ন আব্বাস 
(রা)- 75778 

ভিন ২০১5155851 ১11/551 5% অর্থাৎ তোমাদের 
মাল ও আওলাদ দান করা হয় তোমাদিগকে পরীক্ষা করার জন্য । কে উহার মায়ায় 
পাপে লিপ্ত হয় আর কে উহার মায়ার উপর আল্লাহ্র আনুগত্যকে প্রাধান্য দেয় তাহাই 
পরীক্ষা করা হয়। শ্রেষ্ঠ পুরস্কার তো কিয়ামতে আল্লাহ্র কাছে পাইবে । সুতরাং, 
55 


পা পতি ee ও 


EE LN SL AG 
২০১৯7058915 a J BI Ls iy Ales bial 
রব 7 ভা og or ৮৯৮ টু. 
sila Ss 5৮৯০ 4140 (8411 50211 2155 215. 


www.quraneralo.com 


Contents 


১৫০ | তাফসীরে ইবৃন কাছীর 


অর্থাৎ পরীক্ষার স্বরূপ মানুষের জন্য স্ত্রী, সন্তান-সন্ততি, স্বর্ণ-রৌপ্যের স্তূপ, 
আকর্ষণীয় অশ্ব ও গৃহপালিত জীব ও ক্ষেত খামারের ফল-ফসলের মায়া সৃষ্টি করা 
হইয়াছে। এইগুলি হইল পার্থিব সীমিত জীবনের সম্বল । অথচ স্থায়ী জীবনের সম্মানের 
আশ্রয়স্থল তো আল্লাহ্‌র নিকটই রহিয়াছে। 

ইমাম আহমদ রে) ....... আবু বুরাইদা রো) হইতে বর্ণনা করেন ৪ “রাসূলুল্লাহ্‌ 
(সা) খুতবা দিতেছিলেন। এমন সময় হাসান ও হুসাইন (রা) আসিলেন। তাহাদের 
উভয়ের দেহে লাল জামা ছিল । দু'জনই শিশু ছিলেন। কোনমতে হেলিয়া দুলিয়া হাটিয়া 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর দিকে আসিতেছিলেন। সহসা তাহার দৃষ্টি তাহাদের উপর পড়িল। 
তিনি মিম্বার হইতে নামিয়া তাহাদিগকে তুলিয়া নিলেন এবং নিজের সামনে নিয়া 
বসাইলেন। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ্‌ তা'আলা সত্য এবং তাহার রাসূলও সত্য 
বলিয়াছেন যে, “মাল ও আওলাদ ফিতনা । ইহাদিগকে হেলিয়া দুলিয়া উঠিয়া পড়িয়া 
আগাইতে দেখিয়া ধৈর্য ধরা সম্ভব হইল না। তাই খুতবা বন্ধ করিয়া তুলিয়া আনিতে 
হইল ৷” 

সুনান প্রণেতাগণ হুসাইন ইব্‌ন ওয়াকিদের সূত্রে হাদীসটি বর্ণনা করেন। ইমাম 
তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান গরীব। আমরা শুধু এই একটি সূত্রেই হাদীসটি 
জানিতে পাই। | 

ইমাম আহমদ রে) ........ আশআছ ইবৃন কায়স রো) হইতে বর্ণনা করেন ৪ 
“কিন্দা গোত্রের প্রতিনিধি দলের সহিত আমিও রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে হাযির 
হইলাম । তিনি আমাকে প্রশ্ন করিলেন, তোমার কি কোন ছেলে মেয়ে রহিয়াছে ? আমি 
জবাব দিলাম হ্যা, এখানে আসার প্রাক্কালে আমার একটি ছেলে হইয়াছে। হায়! উহার 
' বদলে যদি কোন হিংস্র জানোয়ার হইত। তিনি বলিলেন, খবরদার, এরূপ বলিও না। 
সন্তান আঁখি ঠাণ্ডা করে। যদি সে মারা যায় তাহা হইলে সওয়াব মিলে । তারপর বলেন, 
কেহ ইহার ফলে ভগ্নহৃদয়ে ও দুঃখ-ভারাত্রান্ত হয়।” এই হাদীসটি একমাত্র ইমাম 
আহমদই সংকলন করিয়াছেন। 

হাফিজ আবু বকর বায্যার (র) ....... আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা 
করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, সন্তান অন্তরের কামনার ফসল। উহা 
মানুষকে কাপুরুষ বানায়, দুঃখ দেয় ও কৃপণ বানায়। 

অতঃপর আল বাষ্যার (র) বলেন £ এই সুত্র ভিন্ন অন্য কোন সুত্রে এ হাদীসটি 
আমার জানা নাই। 

তাবারানী রে) ....... আবূ মালিক আল আশআরী (রা) হইতে বর্ণনা করেন ঃ 
“রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তোমার শত্রু শুধু সেই লোকই নহে, যে কুফরীর উপর দৃঢ় 
থাকিয়া তোমার বিরুদ্ধে লড়াই করিতে আসিয়াছে। কারণ, তুমি যদি তাহাকে হত্যা 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তাগাবুন ১৫১ 


কর, তাহা হইলে তাহা তোমার জন্য সাফল্য সৃষ্টি করিবে । আর সে যদি তোমাকে হত্যা 
করে তাহা হইলে তো তুমি নির্ঘাত জান্নাতী হইবে অতঃপর তিনি বলেন, তোমার শত্রু 
তো তোমার সেই সন্তান যে তোমার ওরসে জন্ম নিয়া তোমার শত্রু হইয়াছে । অতঃপর 
"তাহাদিগকে আল্লাহ্‌র আযাব হইতে বাচাও।” 

০০৮5০ 02111158505 অর্থাৎ সাধ্যমত আল্লাহকে ভয় করিয়া চলার জন্য 
আপ্রাণ প্রয়াসী হও। ূ 

সহীহ্‌ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেন ঃ আমি তোমাদিগকে যে নির্দেশ দান করি, সাধ্যমত তাহা পালন কর এবং 
যাহা নিষেধ করি তাহা হইতে বিরত থাক। 

যায়েদ ইব্‌ন আসলাম (র) হইতে ইমাম মালিক (র) বর্ণনা করেন যে, কোন কোন 
তাফসীরকার বলিয়াছেন, আলোচ্য আয়াতটি সূরা আলে ইমরানের নিম্ন আয়াতটি 
মানসূখ করিয়াছে ঃ 
ODE CL MET ATE 2 

অর্থাৎ হে ঈমানদারগণ! আল্লাহ্‌কে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় কর। 

অর্থাৎ বর্তমান আয়াতে বলা হইয়াছে, তোমাদের সাধ্যমত আন্লাহ্‌কে ভয় কর। 

ইব্‌ন আবু হাতিম রর) টা সাঈদ ইব্‌ন জুবাইর (র) হইতে বর্ণনা করেন £ যখন 
+50550-৯1111585| আয়াতটি নাযিল হইল তখন মানুষ এত ঘাবড়াইয়া গেল যে, 
নামাযে এত দীর্ঘ সময় দীড়াইয়া থাকিত যাহাতে পদদ্বয় ভারী হইয়া যাইত। তেমনি 
তাহারা এত লম্বা সিজদা দিত যে, কপালে ঘা হইয়া যাইত। অতঃপর আল্লাহ্‌ তাআলা 
এই আয়াত নাযিল করিয়া তাহাদের কাজ সহজ করিয়া দিলেন। পূর্ব আয়াত মানসূখ 
হইল। 

আবুল আলীয়া, যায়েদ ইব্ন আসলাম, কাতাদা, রবী ইব্‌ন আনাস, সুদ্দী ও 
মুকাতিল ইব্‌ন হাইয়ান রে) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। 

1» * ৮10 125০ অর্থাৎ আল্লাহ্‌ ও তাহার রাসূলের ফরমাবরদার হইয়া 
যাও। তাহাদের নির্দেশের এক চুল পরিমাণ ব্যতিক্রম করিও না। উহা হইতে বিন্দুমাত্র 
75727558755 
তাহা পালন কর ও যাহা নিষেধ করেন তাহা বর্জন কর। 

৮২--০8১31১:১183১5 অর্থাৎ আল্লাহু পাক তোমাদিগকে যে রি্‌ক দান 
করিয়াছেন উহা হইতে তোমাদের আপনজন, ফকীর, মিসকীন ও অভাবী লোকদের জন্য 


www.quraneralo.com 


Contents 


১৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ব্যয় কর। আল্লাহ্‌ পাক তোমাদের উপর যেরূপ ইহসান করিয়াছেন তোমরাও সৃষ্টিকুলের 
উপর সেরূপ ইহসান কর। উহা তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বহিয়া 
আনিবে। পক্ষান্তরে উহা যদি না কর তাহা হইলে দুনিয়া ও আখিরাতে তোমাদের 
অকল্যাণ দেখা দিবে। 

১৮৯৯৭11৯155 158০৮ 38১55 এই আয়াতের তাফসীর সূরা 
হাশরে সবিস্তারে করা হইয়াছে। আয়াতের তাৎপর্য সংশ্লিষ্ট সকল হাদীস সেখানে উদ্ধৃত 
করা হইয়াছে । এখানে উহার পুনরাবৃত্তি নিপ্্রয়োজন। (সকল প্রশংসা ও কৃতজ্ঞতা শুধু 
রি 
হেত হল CL ৪৮: 
দান করিবেন। তোমরা গরীব-মিসকীনকে যাহা দান করিবে উহা আল্লাহ্‌কে কর্জ দান 
করার শামিল হইবে । বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে £ 

“আল্লাহ্‌ তাআলা প্রশ্ন করেন, তোমাদের ভিতর কোন ব্যক্তি এমন কাহাকেও কর্জ 
দিতে পার যিনি জালিম নহেন, দরিদ্র নহেন এবং সর্বহারাও নহেন ? পরন্তু তিনি 
তোমাদিগকে বহুগুণে বাড়াইয়া উহা ফেরত দিবেন।” 

সুরা বাকারায়ও বলা হইয়াছে ৪ 

1১১৫18৮০151 4১০০5 অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা উহার বিনিময় বহুগুণ 
বাড়াইয়া তাহাকে দান করিবেন। ্‌ 

৮1১25 অর্থাৎ উহার সাথে সাথে তিনি তোমাদিগকে ক্ষমাও করিবেন। উহা 
তোমাদের পাপের কাফ্ফারা হইবে । 

%* £51, অর্থাৎ আল্লাহ্‌ পাক তো গুণের কদর করিয়া থাকেন। অল্প দানের 
বিনিময়ে প্রচুর প্রতিদান দিয়া থাকেন। 


{412 অর্থাৎ তিনি অসীম ধৈর্যশীল। তিনি ভুল ভুল-ত্রুটি ও গুনাহ খাতা উপেক্ষা 
করেন, ক্ষমা করেন, উহা দেখিয়াও দেখেন না। 

৫৯1 ১2১-৮]1 55119 ile অর্থাৎ তিনি প্রকাশ্য-অপ্রকাশ্য 
সকল কিছুই ভালভাবে জানেন। তিনি সর্বত্র আধিপত্য বিস্তারকারী ও সর্বাধিক বিজ্ঞ । 
এই আয়াতের তাফসীর পূর্বে বহুবার করা হইয়াছে। আল্লাহ্‌র জন্য উৎসর্গিত। 


www.quraneralo.com 


Contents 


সূরা তালাক 
১২ আয়াত, ২ রুকু, মাদানী 


eps 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে 


2 ** ৭৫ পর্ণ 255৩৮ ee ৬৪ 2 ৫ PRA 
1৮9 CEH LB 0 28515) ৬৫ ভি OV) 
প ১5 হুর dL ২5৮০৫০7৫225 2% ১৫6 ৫৫৯ LLL ৫৫2 
৬৯৭ ) ১৬১৪১০৮৪ OF RNID ১) এ 


2 edu £ ৬ 


পর্ণ %) 5554 ৫:০৮ কু 4 পন বৰ 
2 22704, 0 পর্ণ ১০৫ ৮৫ £ 2৫ পর্বতে 2৫৫ ৮৮১55 ৫৫৫৫ 
০৬৯৪ 2১1 ০০০ 9৩৯১ ৮ dds MB IH 201 SIS ৩৯৩ 


| পর্ণ 


০12 ৬১৩০৫ 


১. হে নবী! তোমরা যখন তোমাদিগের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা কর 
উহাদিগকে তালাক দিও ইদ্দতের প্রতি লক্ষ্য রাখিয়া এবং তোমরা ইদ্দতের হিসাব 
রাখিও এবং তোমাদিগের প্রতিপালক আল্লাহকে ভয় করিও । তোমরা উহাদিগকে 
উহাদিগের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না এবং উহারাও যেন বাহির না হয়, 
যদি না তাহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায় । এইগুলি আল্লাহ্‌র নির্ধারিত সীমা, যে 
আল্লাহ্র সীমালংঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে। তুমি জানো না, 
হয়তো আল্লাহ্‌ ইহার পর কোন উপায় করিয়া দিবেন। 

তাফসীর : এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা সর্বপ্রথম সম্মানার্থে রাসূলুল্লাহ্‌ সো)-কে 
সম্বোধন করিয়াছেন অতঃপর দ্বিতীয় পর্যায়ে উম্মতদেরকে সম্বোধন করিয়া তালাকের 
মাসআলা বুঝাইবার জন্য আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

১৬5০০) ০৯58৮৯7759117581519। UU হে নবী! তোমরা 
যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা কর, উহাদিগকে তালাক দিও ইদ্দতের 
প্রতি লক্ষ্য রাখিয়া । 
ইবনে কাছীর ১১তম খণ্ড-_২০ 


Wwww.quraneralo.com 


Contents 


১৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবূ হাতিম (র) ...... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস রো) 
বলেন £ রাসূলুল্লাহ (সা) হযরত হাফসা (রা)-কে তালাক প্রদান করেন। ফলে তিনি 
পিত্রালয়ে চলিয়া আসেন। সেই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা 641 ৮11 1215 এই 
আয়াত নাযিল করেন। তখন রাসূলুল্লাহ (সা)-কে বলা হইল যে, আপনি তাহাকে 
পুনরায় স্ত্রীরূপে গ্রহণ করুন। কারণ সে পাকা নামাযী ও পাকা রোযাদার। দুনিয়াতেও 
সে আপনার স্ত্রী, জান্নাতেও আপনার স্ত্রী থাকিবে । উল্লেখ্য, বিভিন্ন সনদ দ্বারা প্রমাণিত 
যে, রাসূলুল্লাহ (সা) হযরত হাফসা রো)-কে তালাক দিয়া পরে আবার রজ“আত 
(তালাক প্রত্যাহার করা) করিয়াছিলেন । 

ইমাম বুখারী (র) ....... সালিম (রা) হইতে বর্ণনা করেন যে, সালিম (র) বলেন, 
আমি আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা)-এর মুখে শুনিয়াছি যে, তিনি তাহার এক স্ত্রীকে 
ঝতুকালে তালাক প্রদান করিয়াছেন । উমর (রা) এই সংবাদ রাসূলুল্লাহ্‌ (সা)-এর কানে 
দিলে তিনি রাগান্বিত হইয়া বলেন ঃ “যাও তাহাকে বল, সে যেন রজ“আত করিয়া স্ত্রীকে 
রাখিয়া দেয়। অতঃপর যখন খতু হইতে পাক হইয়া আবার খতুবতী হইবে এবং পাক 
হইয়া যাইবে. তখন যদি ইচ্ছা হয় তো পবিত্রাবস্থায় সহবাস না করিয়া তালাক প্রদান 
করে। এই সেই ইদ্দত, আল্লাহ্‌ তা'আলা যাহার প্রতি লক্ষ্য রাখিয়া তালাক দেওয়ার 
নির্দেশ দিয়েছেন। এই কথাটি বুখারী শরীফে এইভাবে বলা হইয়াছে যে, এই সেই 
ইদ্দত স্ত্রীদিগকে যাহাতে তালাক দেওয়ার জন্য আল্লাহ্‌ তা'আলা নির্দেশ করিয়াছেন। 
হাদীসের বহু কিতাবে অসংখ্য সনদে এই হাদীসটি বর্ণিত হইয়াছে। 

আ'মাশ (র) ...... আব্দুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে আব্দুল্লাহ (রা) বলেন ৪ 
৬৮১১০১৬১১৮5১৮; অর্থাৎ তোমরা স্ত্রীগণকে সেই তুহরে তালাক দাও যাহাতে 
সহবাস করা হয়নি । 

ইব্‌ন উমর (রো), আতা, মুজাহিদ হাসান ইব্‌ন সীরীন, কাতাদা, মায়মূন ইব্‌ন 
মিহরান এবং মুকাতিল ইব্‌ন হায়য়ান রে) হইতেও এইরূপ বর্ণনা পাওয়া যায়। ইকরিমা 
এবং যাহ্হাক হইতেও একটা বর্ণনা এইরূপ পাওয়া যায়। 

আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, ১৫3১-১৪-৮৪ অর্থাৎ স্ত্রীকে খতু অবস্থায় এবং যেই 
তুহরে সহবাস করা হইয়াছে তাহাতে তালাক দেওয়া যাইবে না। যদি তালাক দিতে হয়, 
তাহলে পুনরায় যখন খতু হইয়া পাক হইয়া যায় তখন এক তালাক দিলে তালাক 
দেওয়া যায়। 

ইকরিমা (র) বলেন. অর্থ তুহ্র এবং *১ % অর্থ হায়েয । আর সেই তুহরে 
তালাক দেওয়া নিষিদ্ধ, যাহাতে সহবাস করা হইয়াছে। ফলে একথা অস্পষ্ট যে, মহিলা 
গর্ভবতী কিনা। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তালাক ১৫৫ 


এই আয়াত হইতেই মুজতাহিদগণ তালাকের আহকাম আহরণ করিয়াছেন এবং 
তালাককে দুই ভাগে বিভক্ত করিয়াছেন । 

সুন্নত তালাক ও বিদআত তালাক । সুন্নত তালাক হইল খতু বন্ধ হইবার পর 
সহবাস না করিয়া পবিত্রাবস্থায় তালাক দেওয়া কিংবা গর্ভাবস্থায় তালাক দেওয়া; যে গর্ভ 
স্পষ্ট বুঝা যায়। আর বিদআত তালাক হইল ইহার বিপরীত । অর্থাৎ ঝতু অবস্থায় কিংবা 
যেই তুহরে স্ত্রী-সহবাস করা হইয়াছে সেই তুহরে তালাক দেওয়া । 

উল্লেখ্য যে তালাকের আরো একটি প্রকার রহিয়াছে। উহা সুন্নতও নহে, বিদআতও 
নহে। উহা হইল, অপ্রাপ্ত বয়স্কা না বালিগা স্ত্রীকে এবং সেই স্ত্রীকে তালাক দেওয়া যাহার 
ঝতু হইবার বয়স পার হইয়া গিয়াছে কিংবা যেই স্ত্রীর সহিত বিবাহের পর এখনো 
সহবাস করা হয়নি তাহাকে তালাক দেওয়া । এই বিষয়ে ফিকহের কিতাবসমূহে 
বিস্তারিত আলোচনা রহিয়াছে । 


$,» 11 1১০1০ অর্থাৎ ইদ্দত কখন শুরু হয় এবং কখন শেষ হয় ভালোভাবে 


হিসাব রাখিতে হইবে। এমন যেন না হয়, যে ইদ্দত অযথা দীর্ঘ হওয়ার কারণে দ্বিতীয় 
স্বামী গ্রহণ করার ব্যাপারে স্ত্রীর বিলম্ব হইয়া যায়। 

১ ₹%, 51111 %51 অর্থাৎ এইসব বিষয়ে তোমরা তোমাদিগের প্রতিপালক 
আল্লাহ্‌কে ভয় কর। 

28 ৫522৩০৯৬৯০৯ ও অর্থাৎ তালাকের ইদ্দত 
পালনকালে তালাকপ্রাপ্তা স্ত্রীর ভরণ-পোষণ ও বাসস্থানের ব্যবস্থা স্বামীর দায়িত্বে । সুতরাং 
সেই সময়ের মধ্যে স্ত্রীকে বাহির করিয়া দেওয়া স্বামীর জন্য বে-আইনী । আবার স্বামীকে 
তাহার দায়িত্ব আদায় করিবার সুযোগ প্রদানার্থে স্ত্রীও চলিয়া যাইতে পারিবে না। কারণ 
স্ত্রী চলিয়া গেলে স্বামী তাহার দায়িত্‌ পালন করিবে কি করিয়া? 

দি অর্থাৎ আসল বিধান তো হইল স্ত্রীকে তাহার 
বাসগৃহ হইতে বাহির হইতে পারিবে না। কিন্তু যদি স্ত্রী স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। 
তাহলে তাহা হইলে স্ত্রীকে বিদায় করিয়া দেওয়া স্বামীর জন্য বৈধ। স্পষ্ট অশ্লীলতার" 
মধ্যে ব্যভিচারও অন্তর্ভুক্ত । যেমন : ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস (রা) সাঈদ ইব্‌ন 
ইববে আবু হিলাল (র) প্রমুখ এইমত পোষণ করিয়াছেন । 

তাহা ছাড়া স্বামীর সহিত দুর্ব্যবহার, স্বামীর অবাধ্যতা এবং আচার-আচরণে স্বামীর 
মাতা-পিতা ও অন্যদেরকে কষ্ট দেওয়া ‘স্পষ্ট অশ্লীলতার’ শামিল। এইমতের সপক্ষে 
রহিয়াছেন উবাই ইব্‌ন কাব, ইব্‌ন আব্বাস (রা), ইকরিমা (র) প্রমুখ । 


www.quraneralo.com 


Contents 


১৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


CLLEGE অর্থাৎ এইসব 
হইল আল্লাহ্র বিধান । যেই ব্যক্তি আল্লাহ্‌র বিধান লংঘন ও অমান্য করিয়া মানব রচিত 
অন্য কোন বিধান গ্রহণ করিবে সে নিজেরই উপর অত্যাচার করিল । অর্থাৎ আল্লাহ্র 
15758957555 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


1 01১ ০৮2 ০০৯৮ 201 051 ১55 অর্থাৎ তালাকের পর ইদ্দত 
পালনের সময়ে স্ত্রীকে স্বামীর ঘরে অবস্থান করিবার বিধান এইজন্য দেওয়া হইল যে, 
হইতে পারে এই সময়ের মধ্যে স্বামীর মনোভাব পরিবর্তন হইয়া যাইবে; তালাক 
দেওয়ার কারণে অনুতপ্ত হইবে এবং তালাক প্রত্যাহার করিয়া .পুনরায় ঘর-সংসার 
করিবার ইচ্ছা জাগ্রত হইবে। এমতাবস্থায় স্ত্রী স্বামীর ঘরে থাকিলে এই সব সহজে 
আঞ্জাম দেওয়া যাইবে । 

যুহরী রে) উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহর সূত্রে ফাতিমা বিনতে কায়স (রা) হইতে 
বর্ণনা করেন যে, ফাতিমা বিনতে কায়স (রা) বলেন ৪ ট1| 150459 দ্বারা উদ্দেশ্য 
হইল রজ'আত বা তালাক প্রত্যাহার । শাবী, আতা, কাতাদা, যাহ্হাক, সুকাতিল ইব্‌ন 
হায়য়ান ও সুফিয়ান সওরী (র)-ও এইরূপ মত পোষণ করিয়াছেন। 

এই আয়াতের ভিত্তিতে ইমাম আহমদ ইব্‌ন হাম্বল রে)-সহ অনেকের মত হইল যে, 
যেই তালাকের পর স্ত্রীর সহিত রজ‘আত করিবার অধিকার থাকিবে না, সেইরূপ 
তালাকপ্রাপ্তা মহিলার ভরণ-পোষণ ও বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর জন্য ওয়াজিব নয়। 
ফাতিমা বিনতে কায়স ফিহরিয়া সম্পর্কিত হাদীস দ্বারা তীহারা প্রমাণ পেশ করিয়া 
থাকেন। হাদীসটি নিম্নরূপ ৪ 

আবূ আমর ইব্‌ন হাফস (রো) তাহার স্ত্রী ফাতিমা বিনতে কায়স ফিহরিয়াকে একত্রে 
তিন তালাক প্রদান করেন। তখন তিনি ইয়ামানে অবস্থান করিতেছিলেন। সেথা হইতে 
তিনি দূত মারফত তালাকনামা প্রেরণ করেন। দূতের সংগে তিনি সামান্য কিছু যবও 
পাঠাইয়া দেন। ইহাতে ফাতিমা বিনতে কায়স রাগান্বিত হইয়া যান। দূত বলিলেন £ 
রাগ করিতেছ কেন? তোমাকে খোরপোষ প্রদান করাতো আমাদের দায়িত্‌ নহে। 

অতঃপর মহিলাটি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া নালিশ করিলে রাসূলুল্লাহ (সা) 
বলিলেন “ঠিকই তোমার খোরপোষ তাহার দায়িত্ব নহে" মুসলিম শরীফে ইহাও আছে 
যে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ “তোমার বসবাসের ব্যবস্থা করাও তাহার দায়িত্ব 
নহে।” অতঃপর রাসূলুল্লাহ (সা) প্রখমে তাহাকে উন্মে শরীফের ঘরে ইদ্দত পালন 
, সাহাবীরা আসা-যাওয়া করে। আচ্ছা, তুমি ইবন উম্মে মাকতুমের কাছে ইদ্দত পালন 

কর। সে অন্ধ মানুষ । তুমি সেখানে স্বচ্ছন্দে বসবাস করিতে পারিবে 1” 


www.quraneralo.com 


Contents 


সূরা তালাক ১৫৭ 


ইমাম আহমদ (র) .......... আমির (রা) হইতে বর্ণনা করেন যে, আমির (রা) 
বলেন, একদা আমি মদীনায় আগমন করি। তখন ফাতিমা বিনতে কায়স (রা) আসিয়া 
আমার নিকট বর্ণনা করিল যে, রাসূলুল্লাহ (সা)-এর আমলে তাহার স্বামী তাহাকে 
তালাক দিয়া দেয়। ঘটনা বর্ণনা প্রসংগে সে বলিল যে, রাসূলুল্লাহ্‌ (সা) আমার স্বামীকে 
কোন এক অভিযানে প্রেরণ করিয়াছিলেন। কিছুদিন পর তাহার ভাই আসিয়া আমাকে 
বলিল যে, (তোমার স্বামী তোমাকে তালাক দিয়াছে) তুমি ঘর ছাড়িয়া চালিয়া যাও । 
আমি বলিলাম, কেন আমি তো ইদ্দত শেষ হওয়া পর্যন্ত ভরণ-পোষণ ও বাসস্থান পাওনা 
আছি। সে বলিল, না, তাহা তুমি পাইবে না। তখন নিরুপায় হইয়া আমি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট গিয়া ঘটনাটি জানাই । রাসূলুল্লাহ (সা) আমার স্বামীর ভাইকে ডাকিয়া 
ঘটনাটি জিজ্ঞাসা করিলে সে বলিল, হুযূর! আমার ভাই তো তাহাকে একত্রে তিন 
তালাক প্রদান করিয়াছে। শুনিয়া রাসূলুল্লাহ (সা) বলিলেন £ শোন হে কায়স গোত্রের 
মেয়ে! স্ত্রীর ভরণ-পোষণ ও বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর জন্য তখনই ওয়াজিব হইবে 
যখন তালাকের পর স্বামীর রজ'আত করিবার সুযোগ থাকে । অতএব যদি রজ“'আতের 
সুযোগ না থাকে তাহা হইলে স্ত্রীর স্বামীর নিকট খোরপোষ ও বাসস্থান কিছুই পাইবে 
না। এখন তুমি স্বামীর ঘর ছাড়িয়া আসিয়া অমুক মহিলার কাছে থাক। অতঃপর 
‘ রাসূলুল্লাহ (সা) বলিলেন, না, তাহার ঘরে তো আমার সাহাবীরা আসা-যাওয়া করে, 
ঠিক তুমি ইব্‌ন উম্মে মাকতৃমের ঘরে থাক। সে অন্ধ বিধায় তোমাকে দেখিতে পাইবে 
না.... ৷ 

আবুল কাসিম তাবারানী (র)....... আমির শাবী (র) হইতে বর্ণনা করেন যে, 
মুগীরা মাখযামীর স্ত্রী ফাতিমা বিনতে কায়স (রা)-এর কাছে গেলাম । তখন সে 
আমাকে বলিল যে, আবু আমর ইব্‌ন হাফস হঠাৎ করিয়া একদিন আমার নিকট আমার 
তালাকনামা প্রেরণ করে। তখন তিনি যুদ্ধ অভিযানে ইয়ামান অবস্থান করিতেছিলেন। 
আমি তখন তাহার অভিভাবকের কাছে খোরপোষ ও বাসস্থান দাবী -করি। তাহারা 
বলিল, না, তোমার স্বামী এই বাবদ আমাদের কাছে কিছু পাঠানও নাই এবং কিছু 
বলেনও নাই । অতঃপর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট গিয়া বলিলাম যে, হে আল্লাহ্‌র 
রাসূল! (আমার স্বামী) আবু আমর ইব্‌ন হাফস আমার কাছে আমার তালাকনামা প্রেরণ 
করে । ফলে আমি তাহার অভিভাবকদের কাছে ভরণ-পোষণ ও বাসস্থান দাবী করিলে 
তাহারা বলিল যে, সে তো এই যাবত আমাদের কাছে কিছু পাঠান নাই। শুনিয়া 
রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ “স্ত্রী খোরপোষ ও বাসস্থান তো তখনই পাইবে যখন স্বামীর 
রজ'আত করিবার সুযোগ থাকিবে । অতএব যদি রজ'আতের সুযোগ না থাকে তাহা 
হইলে স্ত্রীর খোরপোষ ও বাসস্থান প্রদান করা স্বামীর জন্য ওয়াজিব নহে।” 


ইমাম নাসায়ী (র) ....... সাঈদ ইব্‌ন ইয়াধীদের সূত্রে এই হাদীসটি বর্ণনা 


Wwww.quraneralo.com 


Contents 


১৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


শপ পাপা পরা 


(১৮52৬ 2 5৯ ও ৩১:৮৮ CAL 08315 () 


১2প৫ 5৩৬৬৫ 24 ৫ 2 2৫৫ 
৮ 49 BSN 2 ৪ এ ০১৩৮ 55 1১৩৪1 ১১১০০ 
2454 jl 2G BL bo LE C2 4 ELL SS 
৩০১ 2৯৯৯০১৮1১2৩ এ 


2৮ নিত Lr 
(৮ 45 ই 2) 35 


54০৪০৫৬৫২৪৭ গা 
0139 95৩৪4 200৩৩০৮১০৪৫ 2) 31৮42 


২. উহাদিগের ইদ্দত পূরণের কাল আসন্ন হইলে তোমরা যথাবিধি উহাদিগকে 
রাখিয়া দিবে, না হয় উহাদিগকে যথাবিধি পরিত্যাগ করিবে এবং তোমাদিগের মধ্য 
হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে; আর তোমরা আল্লাহ্র জন্য 
সঠিক সাক্ষ্য দিও ৷ ইহা দ্বারা তোমাদিগের মধ্যে যে কেহ আখিরাতে বিশ্বাস করে 
তাহাকে উপদেশ দেওয়া হইতেছে; যে কেহ আল্লাহকে ভয় করে আল্লাহ্‌ তাহার পথ 

৩. এবং তাহাকে তাহার ধারণাতীত উৎস হইতে দান করিবেন রিয্ক। যে 
ব্যক্তি আল্লাহ্র উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহই যথেষ্ট; আল্লাহ্‌ তাহার ইচ্ছা 
পূরণ করিবেনই; আল্লাহ্‌ সমস্ত কিছুর জন্য স্থির করিয়াছেন নির্দিষ্ট মাত্রা । 

তাফসীর £ আল্লাহ্‌ তাআলা বলিতেছেন যে, ইদ্দত পালনকারী মহিলার ইদ্দতের 
মেয়াদ যখন প্রায় শেষ হইয়া আসিবে; তখন স্বামীর কর্তব্য হইল দুই পদক্ষেপের যে 
কোন একটা গ্রহণ করা। হয়ত বিধিসম্মত উপায়ে তালাক প্রত্যাহার করিয়া তাহাকে 
পুনরায় স্ত্রীরূপে গ্রহণ করিবে এবং রীতিমত তাহাকে লইয়া ঘর-সংসার করিবে কিংবা 
কোন প্রকার কটু কথা না বলিয়া গালিগালাজ না করিয়া, ধিক্কার না দিয়া ভদ্রতার সহিত 
তাহাকে বিদায় করিয়া দেওয়ার সিদ্ধান্ত নিবে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

২১৬০ ঞ$3 19১9 অর্থাৎ তালাক প্রত্যাহার করিবার সিদ্ধান্ত নিতে 
হইলে তখন দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিতে হইবে। 

যেমন ঃ আবু দাউদ ও ইব্‌ন মাজাহ্‌ (র) বর্ণনা করেন যে, ইমরান ইব্‌ন হুসায়ন 
(রা)-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হইল, যে স্ত্রীকে তালাক প্রদান করিয়া 
পুনরায় স্ত্রীর সহিত সহবাস করে কিন্তু তালাক বা রজ'আত কোনটির সময়ই কোন 
সাক্ষী রাখে নাই। উত্তরে ইমরান ইব্‌ন হুসায়ন (রা) বলিলেন ৪ এইভাবে তালাক 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তালাক ১৫৯ 


দেওয়াও সুন্নত পরিপন্থী, রজ'আত করাও সুন্নত পরিপন্থী । তালাক ও রজ‘আত উভয়টির 
সময়ই সাক্ষী রাখা আবশ্যক । এই ধরনের সুন্নত পরিপন্থী কাজের পুনরাবৃত্তি যেন আর 
নাহয়। 

ইব্‌ন জুরাইজ (র) বলেন, আতা (র) বলিতেন ঃ দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত 
বিবাহ, তালাক রজ'আত কোনটিই জায়েয নহে। তবে বিশেষ কোন ওযর থাকিলে তাহা 
ভিন্ন কথা । 

১১১1 py Hy cL ১52 305 ১০ ta Bes অর্থাৎ আল্লাহ্‌ 
তা'আলা বলিতেছেন 8 এই যে আমি তোমাদিগকে সাক্ষী রাখিবার এবং সত্য সাক্ষ্য 
প্রদানের নির্দেশ দিলাম; উহা সেই ব্যক্তিই পালন করিবে, যে আল্লাহ্‌ ও পরকালের প্রতি 

এই আয়াতের ভিত্তিতে ইমাম শাফিয়ী (র) বলেন £ বিবাহের সময় যেমন সাক্ষী 
রাখা ওয়াজিব তেমনি রজ'আতের সময়ও সাক্ষী রাখা ওয়াজিব। একদল আলিমও 
এইরূপ মত পোষণ করিয়াছেন। আর যাহারা এই মতের সপক্ষে রহিয়াছেন তাহারা 
বলেন যে, রজ'আতের কথাটি স্পষ্টভাবে মুখে বলিয়া দিতে হইবে। অন্যথায় অন্যরা 
সাক্ষী থাকিবে কেমন করিয়া? অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


০০,০০৩ 


ই ০০০১৭১84528 LR Lp tes 18155540185 অর্থীৎ 
যে আল্লাহ্‌র আদেশ ও নিষেধের ব্যাপারে যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় করিয়া চলিবে অর্থাৎ 
আল্লাহ্‌র আদেশ পালন করিবে ও নিষিদ্ধ কাজ হইতে বিরত থাকিবে । আল্লাহ্‌ তাহার 
সকল সমস্যা সমাধান করিয়া দিবেন এবং তাহাকে এমন রিযক দান করিবেন যে, সে 
নিজেই ঠিক পাইবে না যে, উহা কোন্‌ দিক হইতে আসিয়াছে। এমনকি তা তাহার 
কল্পনায়ও জাগ্রত হইবে না। 

ইমাম আহমদ রে) ....... আবৃযর (রা) হইতে বর্ণনা করেন যে, আবৃযর (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আমাকে ৯41 £1 5% ১০১ এই আয়াতটি পাঠ 
করিয়া শুনাইতে ছিলেন। শেষে তিনি বলিলেন £ “হে আবূ যর! সকল মানুষই যদি এই 
আয়াতটির উপরই আমল করিত তাহা হইলে আর কোন কিছুর প্রয়োজন হইত না।” 
আবু যর রো) বলেন, ইহার পর রাসূলুল্লাহ বারবার এই আয়াতটি পাঠ করিতে : 
লাগিলেন। এমনকি আমি তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়ি। অতঃপর রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ৪ হে 
আবৃযর! যখন তোমাকে মদীনা হইতে বাহির করিয়া দেওয়া হইবে তখন তুমি কি 
করিবে? আমি বলিলাম, তখন ইহার চেয়ে আরো প্রশস্ত ও বরকতময় স্থানে গিয়া মক্কার 
করুতর সমূহের একটি কবুতর হইয়া বসবাস করিব। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেনঃ 
যখন মক্কা হইতে ও বাহির করিয়া দেওয়া হইবে; তখন কি করিবে?” আমি বলিলাম, 
তখন দেশে চলিয়া যাইব। রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন 8 যখন সেখান হইতে 
বাহির করিয়া দেওয়া হইবে তখন? আমি বলিলাম, সেই সত্তার শপথ করিয়া বলিতেছি, 


Wwww.quraneralo.com 


Contents 


১৬০ তাফসীরে ইব্ন কাছীর 


যিনি আপনাকে সত্য নবী করিয়া দুনিয়াতে পাঠাইয়াছেন; তখন আমি কীধে তরবারী 
ঝুলাইয়া যাহা প্রয়োজন হয় তাহাই করিব । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ আমি কি 
তোমাকে ইহা অপেক্ষা আরো উত্তম পন্থা বলিয়া দিব কি? আমি বলিলাম, হুযুর! ইহার 
অপেক্ষাও ভালো পন্থা আর কি হইতে পারে? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ “শাসকের 
কথা মানিয়া চলিবে ও আনুগত্য করিবে । যদিও হয় সে হাবশী ক্রীতদাস ৷” 

ইব্‌ন আবু হাতিম (র) ....... শিত্তির ইব্‌ন শাক্ল হইতে বর্ণনা করেন যে, শিত্তির 
(র) বলেন, আমি আব্দুন্রাহ ইব্‌ন মাসউদ (রা)-কে বলিতে শুনিয়াছি যে, কুরআনের 
মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত হইল ৯41 /১1016১-2 5141 01 এবং 
স্বচ্ছলতার দিক হইতে সবচেযে বড় আয়াত হইল শ11 11154 59 

ইমাম আহমদ (র) ....... আব্দুল্নাহ ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “যেই ব্যক্তি বেশী পরিমাণে 
ইস্তিগফার করিবে; আল্লাহ্‌ তা“আলা তাহাকে যে কোন পেরেশানী হইতে মুক্ত রাখিবেন 
এবং সর্বপ্রকারের অস্বচ্ছলতা দূর করিয়া স্বচ্ছলতা দান করিবেন এবং তাহাকে তাহার 
ধারণাতীত রিযৃক দান করিবেন ।” 

আলী ইব্ন আবু তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) ET এই আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ যে ব্যক্তি 
আল্লাহকে ভয় করিবে, আল্লাহ্‌ তা'আলা তাহাকে দুনিয়া ও আখিরাতের যে কোন বিপদ 
হইতে মুক্ত রাখিবেন। 

রবী ইব্‌ন খুছাইম রে) বলেন ৪ ৮৯৯০4 1» ই অর্থ- মানুষের জন্য কষ্টকর 
যে কোন বিষয় হইতে আল্লাহ্‌ তাহাকে রক্ষা করিবেন 

ইকরিমা রে) বলেন ঃ তালাকের ব্যাপারে যে ব্যক্তি আল্লাহ্র বিধান মানিয়া চলিবে; 
আল্লাহ্‌ তাআলা তাহার পথ খুলিয়া দিবেন। ইব্‌ন আব্বাস (র) এবং যাহ্হাক রে) 
হইতেও এইরূপ বর্ণনা পাওয়া যায়। 

ইব্‌ন মাসউদ (রা) ও মাসরূক রে) বলেন ৫ যেই ব্যক্তি এই বিশ্বাস করে যে, 
আল্লাহ্‌ তা'আলা তাহার জন্য পথ খুলিয়া দেন এবং তাহাকে এমনভাবে জীবিকা দান 
করেন যে, সে টেরও পায় না। 

কাতাদা (র) বলেন £ এই আয়াতের অর্থ হইল, যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় করিবে; 
আল্লাহ্‌ তা“আলা তাহাকে যাবতীয় দ্বিধা-সন্দেহ এবং মৃত্যু যন্ত্রণা হইতে মুক্তি দান 
করিবেন এবং তাহাকে তাহার আশাতীত রিযৃক দান করিবেন। 

সুদ্দী (র) বলেন £ এইখানে আন্মাহ্‌কে ভয় করিবার অর্থ হইল, সুন্নত অনুযায়ী 
তালাক দেয়া এবং সুন্নত অনুযায়ী রজ'আত করা । 


www.quraneralo.com 


Contents 


সূরা তালাক | | ১৬১ 


হযরত আওফ ইব্‌ন মালিক আশজায়ী (রা)-এর এক ছেলেকে কাফিররা বন্দী. 
করিয়া লইয়া যায় এবং কারাগারে আবদ্ধ করিয়া রাখে । ফলে আওফ-ইবৃন মালিক (রা) 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া ছেলের বন্দীর ও কাফির কর্তৃক নির্যাতনের ঘটনাটি 
বর্ণনা করিতেন আর রাসূলুল্লাহ (সা) তাহাকে সান্তনা দিয়া ধৈর্যধারণ করিবার উপদেশ 
প্রদান করিয়া বলিতেন, চিন্তা করিও না অচিরেই আল্লাহ্‌ তাআলা তাহার জন্য একটি 
ব্যবস্থা করিয়া দিবেন।” ইহার অল্প কিছুদিন পরই ছেলেটি কাফিরের হাত হইতে ছুটিয়া 
আসিয়া উহাদিগের অনেকগুলি ছাগল লইয়া বাপের কাছে চলিয়া আসে । সুদ্দীর ধারণা 
মতে তখনই 611411184১5 এই আয়াতটি নাযিল হয়। 

ইমাম আহমদ রে) ....... ছাওবান (রা) হইতে বর্ণনা করেন যে, ছাওবান (রা) 
বলেন $ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ মানুষ গুনাহের কারণে রিযক হইতে বঞ্চিত হয়! 
দু'আ ব্যতীত কোন কিছুই তাকদীর খণ্ডন করিতে পারে না এবং আয়ু বৃদ্ধি করিতে পারে 
কেবল সৎকর্ম ও আত্মীয়তা বজায় রাখা ।” 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক রে) বলেন ঃ মালিক আশজায়ী রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 
গিয়া ছেলের বন্দী সম্পর্কে অবহিত করিলে রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ “তোমার ছেলের 
কাছে এই সংবাদ পাঠাও যে, রাসূলুল্লাহ্‌ (সা) অধিক পরিমাণ লা-হাওলা পড়িবার জন্য 
তোমাকে নির্দেশ দিতেছেন।' কাফিরা তাহাকে রশি দ্বারা বাধিয়া রাখিয়াছিল। কিন্তু 
একদিন আপনা আপনিই তাহার হাতের বাধন খুলিয়া যায়। ফলে সে ছুটিয়া পালাইয়া 
আসে । পথিমধ্যে কাফিরদের একটি ভন্ত্রী পাইয়া তাহাতে আরোহণ করিয়া সে রওয়ানা 
করে। আরো অগ্রসর হইয়া আরো কতিপয় উট পাইয়া পালসুদ্ধ সমস্ত উট সংগে করিয়া 
বাড়িতে চলিয়া আসে । বাড়ি পৌছিয়া দরজায় আওয়াজ দেওয়ার সংগে সংগে তাহার 
পিতা বলিল, শপথ আল্লাহ্র! আমার আউফ আসিয়া গিয়াছে। তাহার মা বেদনার 
নিঃশ্বাস ছাড়িয়া তাহা হয় কি করিয়া সে তো শক্রদের হাতে বন্দী। অতঃপর সকলে 
দরজা খুলিয়া দেখিতে পাইল যে, আউফ দরজায় দীড়াইয়া। আর উঠান ভরা অনেকগুলি 
উট । অতঃপর স্থির হইয়া সে সমস্ত কাহিনী বর্ণনা করিল । শুনিয়া পিতা বলিল, তোমরা 
একটু অপেক্ষা কর, আমি উটের ব্যাপারে রাসূলুল্লাহ (সা)-কে মাসআলাটি জিজ্ঞাসা 
করিয়া আসি। তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত ছেলের এবং উটের কাহিনী 
বর্ণনা করিয়া শুনাইলেন। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন “এই সবই তোমার সম্পদ । 
তুমি যাহা ইচ্ছা করিতে পার।” এই প্রসংগে 1 54111 54% ১০০ আয়াতটি নাযিল 
হয়। [ইব্‌ন আবু হাতিম (র)] 

ইবন আবু হাতিম (র)....... ইমরান ইবৃন হুসাইন রো) হইতে বর্ণনা করেন যে, 
ইমরান ইব্‌ন হুসায়ন (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি একনিষ্ঠভাবে 
আল্লাহ্‌কে গ্রহণ করে তাহার সকল সমস্যার সমাধানের জন্য তিনিই যথেষ্ট হইয়া যান। 
এবং তাহাকে তাহার ধারণাতীত রিযক দান করেন। আর যে ব্যক্তি আল্লাহ্‌কে ত্যাগ 
করিয়া শুধু দুনিয়ার পিছনে লাগিয়া যায়, তাহা হইলে আল্লাহ্‌ তা'আলা তাহাকে 
দুনিয়ারই হাতে সোপর্দ করেন।” 
ইবনে কাছীর ১১তম খণ্ড-_২১ 


www.quraneralo.com 


Contents 


১৬২ তাফসীরে ইবৃন কাছীর 


ইমাম আহমদ (র).......আব্ল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) একদিন বাহনের উপর রাসূলুল্লাহ (সা)-এর পিছনে বসা ছিলেন। 
পথিমধ্যে রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, বৎস! আমি তোমাকে কয়েকটি কথা 
শিখাইয়া দিই। তুমি আল্লাহ্‌কে (অর্থাৎ আল্লাহ্র বিধানকে) হেফাজত কর, আল্লাহ্‌ 
তোমাকে হেফাজত করিবেন। আল্লাহকে হেফাজত কর; তাহা হইলে তাহাকে তুমি 
তোমার চোখের সামনে দেখিতে পাইবে, যখন কিছু প্রার্থনা করিবে তো আল্লাহরই 
নিকট প্রার্থনা করিও আর যখন সাহায্যের প্রয়োজন হইবে তো আল্লাহ্র শরণাপন্ন হইও | 
মনে রাখিও, সমস্ত মানুষ একত্রিত হইয়াও যদি তোমার উপকার করিতে চায় আল্লাহ্‌র 
মঞ্জুরী ব্যতীত তাহারা তোমার কোনই উপকার করিতে পারিবে না আর যদি তাহারা 
তোমার ক্ষতি করিতে চায় তখনও আল্লাহ্‌র মঞ্জুরী ব্যতীত কোনই ক্ষতি করিতে পারিবে 
না। কলম উঠাইয়া নেওয়া হইয়াছে এবং সহীফা শুকাইয়া গিয়াছে। (অর্থাৎ যখন যাহা 
হইবার আল্লাহ্‌ তাহা নির্ধারণ করিয়া রাখিয়াছেন।) 

ইমাম আহমদ (র)....... আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “যদি কোন ব্যক্তি সমস্যায় 
পড়িয়া মানুষের শরণাপন্ন হয়, তাহা হইলে প্রবল সম্ভাবনা যে, তাহার সমস্যা আরো 
বাড়িয়া যাইবে আর যে ব্যক্তি আল্লাহ্‌র শরণাপন্ন হয় আল্লাহ্‌ তা'আলা তাহার সমস্যা 
সমাধান করিয়া দেন। হয়ত মৃত্যুর পূর্বে দুনিয়াতে নতুবা মৃত্যুর পর আখিরাতে ৷” 


১১৮ $10$ 01 অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা স্বীয় সৃষ্টির মাঝে তাহার ইচ্ছা ও 
মর্জি অনুযায়ী নিজের যাবতীয় সিদ্ধান্ত রিধান বাস্তবায়ন করিবেনই। 


1১515-5(151 2111 0০5 0৪ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সমস্ত কিছুর জন্য নির্দিষ্ট 
মাত্রা ও পরিমাপ স্থির করিয়াছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

১1০৮ ০১০৮০০ ০54%, আল্লাহ্র নিকট সব কিছুই এক পরিমিত অবস্থায় 
রহিয়াছে। 
UES 64) 335 পর 2 27৬৪৮ 2০02৫ 2 ৩912 (£) 


(০528 20৫1 


চির ১৩৮ 2357» ০৫6 ৩০182 

0133 পাড় SISSY fs Se 
ORE 0 hr ES দি if bl 22 ৬১১ (০) 
ETE 5 42 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তালাক ১৬৩ 


8. ছিঃ রা ররর EEO EE SOE TY 
সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদিগের ইদ্দতকাল হইবে তিন মাস এবং যাহারা 
এখনও রজঃস্বলা হয় নাই তাহাদিগেরও এবং গর্ভবতী নারীদিগের ইদ্দতকাল সন্তান 
প্রসব পর্যন্ত । আল্লাহকে যে ভয় করে আল্লাহ্‌ তাহার সমস্যা সমাধান করিয়া 
দিবেন। 

৫. ইহা আল্লাহ্‌র বিধান যাহা তিনি তোমাদিগের প্রতি অবতীর্ণ করিয়াছেন, 
আল্লাহকে যে ভয় করে তিনি তাহার পাপমোচন করিবেন এবং তাহাকে দিবেন 
মহাপুরস্কার । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, বার্ধক্যের কারণে যে মহিলার খাতু 
আসা বন্ধ হইয়া গিয়াছে, তালাকপ্রাপ্তা হইলে তাহা তিন মাস ইদ্দত পালন করিবে। 
অনুরূপভাবে যেই মেয়েরা এখনও খতুবতী হয় নাই তাহাদিগের ইদ্দতও তিন মাস। 

525,1৬1 (যদি তোমাদের সন্দেহ হয়) এই আয়াতাংশের দুইটি ব্যাখ্যা হইতে 
পারে। প্রথমত, বার্ধক্য উপনীত হইবার পর যদি রক্ত দেখা দেয় আর তোমাদের এই 
সন্দেহ হয় যে, ইহা কি খতুর রক্ত না কি রোগের। ইহা পূর্বসূরী এক জামাআতের 
উক্তি, যেমন মুজাহিদ যুহরী ও ইবন যায়দ রে)। দ্বিতীয়ত, এই ধরনের মহিলাদের 
ইদ্দতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে এবং উহা তোমাদের জানা না থাকে তো 
এখন জানিয়া নাও যে, উহাদিগের ইদ্দত হইল তিন মাস। এই দ্বিতীয় ব্যাখ্যাটি সাঈদ . 
ইব্‌ন জুবায়র (র) হইতে বর্ণিত এবং ইব্ন জারীর (র) এই ব্যাখ্যাটি পছন্দ করিয়াছেন। 
বস্তুত আয়াতাংশের স্পষ্ট অর্থ ইহাই। 

ইব্‌ন জারীর (র) আবূ কুরাইব ও ইব্‌ন সায়িব (র)....... আমর ইব্‌ন সালিম রে) 
হইতে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন সালিম (র) বলেন যে ঃ উবাই ইব্‌ন কা“ব (রা) 
একদিন বলিলেন যে, হে আল্লাহ্র রাসূল! অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কে তো 

কুরআনে কিছুই উল্লেখ করা হয়নি। যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে বৃদ্ধা ও গর্ভবতী নারী, 
তখন আল্লা তাআলা ১-১০ আয়া নাহল কৰেন। এই হাসল ঘর 
ইব্ন জারীর (র) দলীল পেশ করেন। 

ইবন আবূ হাতিম (র).......উবাই ইব্ন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, উবাই 
ইব্‌ন কা'ব (রা) বলেন, আমি বলিলাম যে, হে আল্লাহ্‌র রাসূল! মহিলাদের ইদ্দত 
সম্পর্কে সূরা বাকারার সেই আয়াত নাযিল হইবার পর মদীনার কতিপয় লোকেরা বলিল 
যে, কিছু মহিলার ইদ্দত সম্পর্কে তো কুরআনে কিছুই বলা হইল না। যেমন অপ্রাপ্ত 
বয়ঙ্কা, বৃদ্ধা, গর্ভবর্তী নারী। তখন আল্লাহ্‌ তা'আলা &1।-:-+:৮119 আয়াতটি নাযিল 
করেন। 


Wwww.quraneralo.com 


Contents 


১৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর : 


LULL ১৮০৮2012৫12 07591 45 অর্থাৎ তালাক প্রাপ্তা হওয়ার 
সময় কিংবা স্বামীর মৃত্যুকালে যে মহিলা গর্ভবতী থাকে, তাহা হইলে সন্তান প্রসব পর্যন্ত 
সে ইদ্দত পালন করিবে । এমনকি তালাক কিংবা মৃত্যুর সামান্য পরেও যদি প্রসব হুইয়া 
যায় তবুও তাহাতে তাহার ইদ্দত শেষ হইয়া যাইবে । পূর্ববতী ও পরবর্তী গরিষ্ঠসংখ্যক 
উলামার মত ইহাই । তবে হযরত আলী ও ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে, 
তাহারা বলিতেন, মহিলা গর্ভবতী হইলে দুই ইদ্দতের যেটি পরে শেষ হইবে উহাই 
তাহার ইদ্দত অর্থাৎ তিন মাস শেষ হওয়ার পূর্বেই যদি সন্তান প্রসব হয় তাহা হইল তিন 
মাস এবং তিন মাসের পূর্বে সন্তান প্রসব না হইলে সন্তান প্রসব হইবে তাহার ইদ্দত। 

ইমাম বুখারী রে).......আবু সালামা (রা) হইতে বর্ণনা করেন, আবূ সালামা (রা) 
বলেন, জনৈক ব্যক্তি একদিন হযরত ইব্‌ন আব্বাস ও আবূ হুরায়রা (রা)-এর নিকট 
বসা ছিল। হঠাৎ সে জিজ্ঞাসা করিল যে, আচ্ছা বলুন তো, স্বামীর মৃত্যুর চল্লিশ রাত পর 
কোন মহিলা সন্তান প্রসব করিলে তাহার ইদ্দতের ব্যাপারে ফতোয়া কি হইবে? উত্তরে 
ইব্‌ন আব্বাস (রা) বলিলেন ৪ দুই ইদ্দতের যেটি পরে শেষ হইবে উহা তাহার ইদ্দত । 
অর্থাৎ এই মহিলাকে তিনমাস ইদ্দত পালন করিতে হইবে । আবু সালামা (রা) বলেন, 
শুনিয়া আমি বলিলাম, তাহা হয় কি করিয়া? আল্লাহ্‌ তো বলেন, ৯11 ৮41 ১913 
অর্থাৎ গর্ভবতী মহিলাদের ইদ্দত হইল গর্ভ প্রসব পর্যন্ত । আবূ হুরায়রা (রা) বলিলেন, 
আমি আমার চাচাতো ভাই আবু সালামার মতে একমত। 

অতঃপর এই সমস্যা সমাধানের জন্য ইবৃন আব্বাস (রা) স্বীয় গোলাম ইব্‌ন 
কুরায়বকে উম্মে সালামার নিকট প্রেরণ করেন। উম্মে সালামা রো) বলিলেন ঃ সুবায়আ 
আসলামিয়া নান্নী মহিলার স্বামী যখন নিহত হয় তখন সে ছিল গর্ভবতী ৷ স্বামীর মৃত্যুর 
চল্লিশ দিন পর তাহার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হয়। ইহার পরই বিবাহের প্রস্তাব আসিলে 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বিবাহ দিয়াছেন। আবূ সানাবিলও তাহাদেরই একজন, যে 
তাহাকে বিবাহ করিবার প্রস্তাব দিয়াছিল। 

ইমাম বুখারী (র) এই হাদীসটি সংক্ষেপে বর্ণনা করিলেও ইমাম মুসলিমসহ অন্য 
গ্রন্থকাররা অনেক বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)....... মিসওয়ার ইব্‌ন মাখরামা (রা) হইতে বর্ণনা করেন যে, 
মিসওয়ার (রা) বলেন সুবায়'আ আসলামীর স্বামীর মৃত্যুর কয়েক রাত পরই তাহার 
গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হয়। অতঃপর নিফাস হইতে পবিত্র হইবার পর বিবাহের প্রস্তাব 
আসিলে সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট অনুমতি প্রার্থনা করে। রাসূলুল্লাহ্‌ (সা) বিবাহের 
অনুমতি দিলে তাহার বিবাহ হইয়া যায়। 

ইমাম মুসলিম (র).......উবায়দুল্লাহ ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন উতবা (রা) হইতে বর্ণনা 
করেন যে, উবায়দুল্লাহ ইব্‌ন আব্দুল্লাহর পিতা উমর ইব্‌ন আব্দুল্লাহ ইব্‌ন আরকাম 


www.quraneralo.com 


Contents 


সূরা তালাক ১৬৫ 


যুহরীর নিকট এই নির্দেশ লিখিয়া পাঠান, যেন সে সুবায়'আ আসলামিয়ার নিকট যাইয়া 
তাহার স্বামীর মৃত্যু ও পরবর্তী ঘটনা সম্পর্কিত হাদীস এবং রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে কী 
বলিয়াছিলেন তাহা জিজ্ঞাসা করিয়া আসে। পরবর্তীতে উমর ইব্ন আব্দুল্লাহ 
নির্দেশদাতার নিকট এই সংবাদ প্রেরণ করেন যে, সুবায়'আর বক্তব্য অনুযায়ী সে বদরী 
সাহাবী হযরত সাদ ইব্‌ন খাওলার স্ত্রী ছিল। বিদায় হজ্জের সময় যখন স্বামী মারা যায় 
তখন সে গর্ভবতী । কিন্তু স্বামীর মৃত্যুর কিছুদিন পরই তাহার পেটের সন্তান ভূমিষ্ঠ হয়। 
অতঃপর নিফাস হইতে পবিত্র হইবার পরই সাজসজ্জা করিয়া বিবাহের সপ্তাহের অপেক্ষা 
করিতে থাকে । একদিন আবু সানাবিল ইব্‌ন বা“কাক তাহার কাছে আসিয়া জিজ্ঞাসা 
করে যে, ব্যাপার কি এত সাজগোছ কেন? মনে হয় বিবাহের অপেক্ষায় রহিয়াছ? কিন্তু 
আল্লাহ্‌র শপথ! চারমাস দশদিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তুমি বিবাহ করিতে পার না। 
সুবায়'আ বলেন, এই কথা শুনিয়া আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া এই 
ব্যাপারে ফতোয়া জিজ্ঞাসা. করিলাম । তিনি বলিলেন যে, সন্তান প্রসবের সংগে সংগেই 
তোমার ইদ্দত শেষ হইয়া গিয়াছে । এবং তিনি আমাকে বিবাহের অনুমতি দিলেন। 

ইবন আবু হাতিম (র)....... মাসরূক (র) হইতে বর্ণনা করেন যে, মাসরূক (র) 
বলেন, হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রো) শুনিতে পাইলেন যে, আলী (রো) বলেন, 
গর্ভবর্তী মহিলার ইদ্দত হইল দুই ইদ্দতের “যেইটি” পরে শেষ হইবে তাহা শুনিয়া ইব্‌ন 
মাসউদ রো) বলিলেন ৪৮11 0৯41 535 এই আয়াতটি সূরা নিসার আয়াতের 
পরে নাযিল হইয়াছে । এই ব্যাপারে আমি প্রয়োজনে মুলাআনাও করিতে পারি। 
(মুলাআনা অর্থ বিতর্কিত বিষয়ে উভয়পক্ষ এই কথা বলা যে, আমার মত যদি মিথ্যা 
হয় তো আমার উপর আল্লাহ্র লা“নত হউক) 

ইমাম আবু দাউদ এবং ইব্ন মাজাহ আবূ মুআবিয়া ও আ'মাশের সূত্রে এই 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন ইমাম আহমদ (র)....... উবাই ইব্‌ন কা“ব (রা) হইতে বর্ণনা করেন 
যে, উবাই ইব্‌ন কা'ব (রো) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলাম যে, 
₹1| ৮-১%। 5955 এই আয়াতে কাহার ইদ্দতের কথা বলা হইয়াছে? তা 
তালাকপ্রাপ্তা মহিলার নাকি যাহার স্বামী মারা গিয়াছে তাহার? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ঃ উভয়ের ইদ্দতের কথাই বলা হইয়াছে। এই হাদীসটি খুবই গরীব বরং 
মুনকার। কারণ ইহার সনদের মধ্যে মুছান্না ইব্‌ন সাব্বাহর বর্ণনা গ্রহণযোগ্য নহে । তবে 
ইব্‌ন আবু-হাঁতিম অন্য. সুত্রে-হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইবন আবু: হাতিম-(র) ..... 
উবাই ইবন কা'ব (রা) হইতে বর্ণিত। যখন এই আয়াত অবতীর্ণ হইল তিনি রাসূলুল্লাহ্‌ 
(সো)-কে বলেন, এই আয়াতটি গর্ভবতী ও তালাকপ্রাপ্তা উভয়ের ইন্দতের ব্যাপারে 
সমানভাবে প্রযোজ্য কি-না তা এখানে অস্পষ্ট । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, আয়াতটি অর্থাৎ 


Wwww.quraneralo.com 


Contents 


১৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


2১415: ১০৯ 1941 21 উভয়ের জন্য । অনুরূপ ইব্‌ন জারীর (র)... উবাই ইব্‌ন 
কা'ব (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ৮:5০ ১1741 ই 00০১1 59915 
ভূমিষ্ঠ হওয়ার পর তাহার ইদ্দত সমাপ্ত হইবে। এই সনদে আব্দুল করীম দুর্বল । তিনি 
উবাই এর সাক্ষাৎ লাভ করিতে পারেন নাই। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

/:. ১০০১5551185 ৭1155 ১০ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় 
করিবে আল্লাহ্‌ তাহার যাবতীয় সমস্যা সমাধান করিয়া দেন। তারপর আল্লাহ্‌ বলেন ঃ 


52457050850, 28181115515 
aid 
অর্থাৎ ইহা আল্লাহ্র বিধান যাহা তিনি তাহার রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাধ্যমে 
তোমাদিগের নিকট অবতীর্ণ করিয়াছেন। যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় করে আল্লাহ্‌ তাআলা 
তাহার যাবতীয় অপরাধ মার্জনা করিয়া দিবেন এবং তাহাকে অল্প আমলের বিনিময়ে দান 
করিবেন মহাপুরস্কার | 


৬5495024৬৪৫ ৩৪ AFSL 
22৬ প 


223০ 15৮4৫ lc ৫৮ 2 29 ৬৩৪ 86,64 নন | এ 
* ৩৩ HOLA ৪ 2 পটেল ৫ ৩ পাক 5৫555) ৫ পে জপরক৫ 5 তে গর্ব 
ভির়োরোত রে 
প্রকে 5 22rd 22 2পা ৫ রা 

১৪১৯79১০১০৩ ৩১, 


2১২০৭ 442 


+ eo £2 5৬ 2 2.27 
4 4933 44০ IU 0525 an 2555 5) (Y 
১০৫ 2/24 2 (৫26 2 4৮৮৫ 2 
৩2007 ১৫18)6% 4 সদকা 


টিন 
£% ৫ 


61০. 


৬. তোমরা তোমাদিগের সামর্থ্য অনুযায়ী যেই স্থানে বাস কর তাহাদিগকে সেই 
স্থানে বাস করিতে দিও, তাহাদিগকে উত্যক্ত করিও না সংকটে ফেলিবার জন্য, 
তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদিগের জন্য ব্যয় করিবে, 
যদি তাহারা তোমাদিগের সন্তানদিগকে স্তন্য দান করে তবে তাহাদিগকে পারিশ্রমিক 


www.quraneralo.com 


Contents 
ঞঁ 


সূরা তালাক ১৬৭ 


দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সংগতভাবে নিজদিগের মধ্যে পরামর্শ 
করিবে; তোমরা যদি নিজ নিজ দাবীতে অনমনীয় হও, তাহা হইলে অন্য নারী 
তাহার পক্ষে স্তন্য দান করিবে । | 

৭. বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করিবে এবং যাহার জীবনোপকরণ 
সীমিত সে আল্লাহ্‌ যাহা দান করিয়াছেন তাহা হইতে ব্যয় করিবে । আল্লাহ্‌ যাহাকে 
যে সামর্থ্য দিয়াছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না। 
আল্লাহ্‌ কষ্টের পর দিবেন স্বস্তি । 


তাফসীর £ আল্লাহ্‌ তা“আলা তাহার বান্দাদিগকে নির্দেশ দিতেছেন উহাদিগের কেহ 


স্বীয় স্ত্রীকে তালাক প্রদান করিলে ইদ্দত শেষ হওয়া পর্যন্ত যেন যে তাহার বসবাসের 
ব্যবস্থা করে । তিনি বলেন ঃ 


7৫১১৩ 21০১45৬2১১5 0৮৮১9৭৭ অর্থাৎ তালাকপ্রাপ্তা স্ত্রীদিগকে 
তোমরা তোমাদিগের কাছে তোমাদিগের সামর্থ্য অনুযায়ী বাস করিতে দিও । 

ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ (র) প্রমুখ বলেন ঃ ১৫১৯৩ ১৪ অর্থ = 
<3: অর্থাৎ তোমাদিগের সামর্থ্য অনুযায়ী ! 

কাতাদা রে) বলেন £ যদি আর না হয় তো তোমরা গৃহের এক কোনায় হইলেও 
তাহার থাকার ব্যবস্থা করিয়া দিও। 

১2151+87 ১১১০০০৮৪৪৩ অর্থাৎ তালাকপ্রাপ্তা স্ত্রীদিগকে তোমরা 
এমনভাবে উত্যক্ত করিও না যাহাতে তাহারা মাহরের দাবী ছাড়িয়া দিতে কিংবা স্বামীর 
ঘর ছাড়িয়া চলিয়া যাইতে বাধ্য হয়। মুকাতিল ইব্‌ন হায়য়ান রে) এই ব্যাখ্যা 
করিয়াছেন। 

সুফিয়ান সওরী (র) মানসূর (র) সূত্রে আবুয যোহা (র) হইতে বর্ণনা করেন যে, 
আবুষ যোহা (র) বলেন, 1 %১'৮-55% অর্থাৎ উত্যক্ত করার অর্থ হল ইদ্দত 
57 


চি EE CEC hil Las S39 915 অর্থাৎ 
তালাকের সময় স্ত্রী গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদিগের জন্য ব্যয় 
করিতে হইবে। 

ইবন আব্বাস (রা) সহ পূর্ববতী ও পরবর্তী অধিকাংশ আলিমের মত হইল, আল্লাহ্‌ 
তা'আলার এই নির্দেশ বায়েন তালাকের ক্ষেত্রে প্রযোজ্য যে, বায়েন তালাকপ্রাপ্তা স্ত্রী 
(যাহার আর রজ'আত করিবার সুযোগ থাকে না) তালাকের সময় গভবর্তী হইলে সন্তান 


Wwww.quraneralo.com 


Contents 


১৬৮ তাফসীরে ইবৃন কাছীর 


স্ত্রী গর্ভবতী হউক বা না হউক উভয় অবস্থাতেই তাহার জন্য ব্যয় করিতে হয়। সুতরাং 
এইখানে গর্ভবতী হইবার কথা উল্লেখ করায় বুঝা গেল যে, এইখানে তালাক রজয়ীর 
ক্ষেত্রে নয় বরং তালাকে বায়েনের ক্ষেত্রের জন্যই এই বিধান দেওয়া হইয়াছে। 

পক্ষান্তরে অন্যান্য আলিমগণ বলেন ঃ পূর্ববর্তী বর্ণনার ন্যায় এইখানেও তালাকে 
রজয়ীর কথাই বলা হইয়াছে। অর্থাৎ যেই তালাকের পর তালাক প্রত্যাহার করিয়া 
পুনরায় তাহাকে স্ত্রীরূপে গ্রহণ করিবার সুযোগ থাকে সেইরূপ তালাকপ্রাপ্তা মহিলার 
জন্যই এই নির্দেশ দেওয়া হইয়াছে। কিন্তু গর্ভবতী হওয়ার কথাটি বিশেষভাবে উল্লেখ 
করিবার কারণ হইল যে, সাধারণত সন্তান প্রসব করিতে দীর্ঘ সময় লাগিয়া যায়। 
এমতাবস্থায় কেহ এই ধারণা করিয়া বসিতে পারে যে, তালাকের ইদ্দত পালনের 
সেই অতিরিক্ত সময়ে আর ব্যয়ভার বহন করিতে হইবে না। এই জন্যই আল্লাহ্‌ 
তা'আলা স্পষ্টভাবে বলিয়া দিতেছেন যে, রজয়ী তালাকপ্রাপ্তা মহিলা গর্ভবতী হইলে 
সন্তান প্রসব পর্যন্তই স্ত্রীর ব্যয়ভার বহন করিতে হইবে । 


১২০৬৯ ০৯৮১৪২১৮০০৮ ১৬ অর্থাৎ সন্তান প্রসবের সংগে সংগে স্ত্রীর 
ইদ্দত শেষ হইয়া যাইবে । অতঃপর সে ইচ্ছা করিলে শিশুকে দুধ পান করাইবার দায়িত্ব 
নিতেও পারে আবার ইচ্ছা করিলে নাও নিতে পারে । তবে প্রথম প্রথম শিশুর জীবন রক্ষা 
করিবার জন্য দুধ পান করানো মায়ের জন্য আবশ্যক। ইহার পর যদি সে দুধ পান 
করাইবার দায়িত্‌ গ্রহণ করে, তাহা হইলে চুক্তি মাফিক পারিশ্রমিক তাহাকে প্রদান 
করিতে হইবে। বস্তুত শিশুর পিতা বা অভিভাবকের সহিত চুক্তি করিয়া শিশুকে দুধপান 
করানো মহিলার ন্যায়সঙ্গত অধিকার । 

১১১1৮১৪১১৮৪ অর্থাৎ একে অপরের প্রতি সদ্যবহার করিও। কেহ 
কাহারো কোন প্রকার অযৌক্তিক চাপ সৃষ্টি করিও না বা একজন আরেকজনের ক্ষতি 
করিবার চেষ্টা করিও না। যেমন সূরা বাকারায় আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১1511০55155 55015 5559, অর্থাৎ কোন জননীকে তাহার 
সন্তানের জন্য এবং কোন জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না। 

১4 ৮০৮৮ ডি 5১০০5 ৬/১ অর্থাৎ যদি স্বামী ও স্ত্রীর মাঝে 
মতবিরোধ দেখা দেয়। অর্থাৎ স্ত্রী যেই পরিমাণ পারিশ্রমিক দাবী করে স্বামী তাহাতে 
সম্মত না হয় কিংবা স্বামী যে পরিমাণ পারিশ্রমিক দিতে চাহে স্ত্রী তাহাতে রাজী না হয় 
এমতাবস্থায় শিশুকে দুধ পান করাইবার জন্য অন্য ধাত্রী নিয়োগ করিবে । অন্য মহিলা 
যেই পরিমাণ পারিশ্রমিকে সম্মত হয়, স্ত্রী যদি তাহাতে রাজী হইয়া যায়; তাহা হইলে 
সন্তানকে দুধ পান করাইবার ব্যাপারে তাহাকে অগ্রাধিকার.দিতে হইবে । 

45২০ 02 ২২০55 ৮৮2] অর্থাৎ সন্তানের বিত্তবান পিতা বা অভিভাবকের 
নিজ সন্তানের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করিতে হইবে। 


www.quraneralo.com 


sjuol 


সূরা তালাক ১৬৯ 


CUE Laks. Fl ET 129১ 4705 HEE US 

(51 অর্থাৎ এবং যাহার জীবনোপকরণ সীমিত সে আল্লাহ্‌ যাহা দান করিয়াছেন তাহা 
হইতে ব্যয় করিবে । আল্লাহ্‌ যাহাকে যে সামর্থ্য দিয়াছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি 
তাহার উপর চাপান না। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 


55581555574 অর্থাৎ আল্লাহ্‌ কাহারো উপর তাহার 
সাধ্যাতীত কষ্টদায়ক দায়িত্‌ চাপান না। হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) আবু উবায়দা 
(রা) সম্পর্কে জানিতে পারিলেন যে, তিনি মোটা কাপড় পরিধান করেন ও নিম্নমানের 
খাদ্য খান। ফলে তিনি তীহার নিকট এক হাজার দীনার পাঠাইয়া দেন এবং দূতকে 
বলিয়া দেন যে, তুমি লক্ষ্য করিও তিনি দীনারগুলি দ্বারা কি করে। দূত দীনারগুলো 
তাহার নিকট পৌছাইয়া দিলে কালবিলম্ব না করিয়াই তিনি উহা দ্বারা নরম পোষাক 
খরীদ করিয়া পরিধান করেন এবং উত্তম খাদ্য আহার করেন। দূত ফিরিয়া আসিয়া উমর 
(রা)-এর নিকট এই সংবাদ পৌছাইলে তিনি বলিলেন, আল্লাহ্‌ তাহার উপর রহম করুন 
তিনি [| ₹০১১:-১৪] এই আয়াতের উপর আমল করিয়াছেন। 

হাফিজ আবুল কাসিম তাবারানী.......শুরাইহ ইব্‌ন উবায়দ, ইব্‌ন আবু মালিক রে) 
হইতে বর্ণনা করেন যে, শুরাইহ (র) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ৪ তিন ব্যক্তির 
একজন দশ দীনারের মালিক । সে উহা হইতে এক দীনার সাদকা করিল । আরেকজন 
দশ উকিয়ার মালিক। সে সাদকা করিল এক উকিয়া। অপরজন একশত উকিয়ার 
মালিক, সে দান করিল দশ উকিয়া। রাসূলুল্লাহ্‌ সো) বলেন ৪ এই তিন ব্যক্তির 
প্রত্যেকেই সমান সওয়াব পাইবে । কারণ, সকলেই নিজ অর্থের এক দশমাংশ- দান 
করিয়াছেন। আল্লাহ্‌ তা'আলা বলেন $ 1২3,১5১ ১। এই হাদীসটি এই সূত্রে 
নর টু 

১০০১১১০১১১০ অর্থাৎ আল্লাহ্‌ কষ্টের পর দিবেন স্বস্তি । ইহা 
আল্লাহ্র প্রতিশ্রুতি । বস্তুত আল্লাহ্‌ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। যেমন অন্য এক 
আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

Ds aad 01172 pall 6০005 অর্থাৎ কষ্টের সাথেই আছে স্বস্তি । 
অবশ্য কষ্টের সাথেই স্বস্তি আছে। 

ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা 
(রা) বলেন ঃ এক ব্যক্তি সফর হইতে বাড়িতে আসিয়া দেখিল যে, পরিবারের সকলেই 
ক্ষুধার জ্বালায় কাতর হইয়া পড়িয়াছে। দেখিয়া তিনি জঙ্গলের দিকে ছুটিয়া গেলেন । স্ত্রী 
তাহার স্বামীর অস্থিরতা দেখিয়া যাতা ঠিকঠাক করিতে লাগিলেন। চুলায় আগুন 
ইবনে কাছীর ১১তম খণ্ড---২২ 


Wwww.quraneralo.com 


Contents 


১৭০ "__ তাফসীরে ইব্‌ন কাছীর 


জ্বালাইয়া দিলেন । অতঃপর বলিলেন, হে আল্লাহ্‌! তুমি আমাদেরকে খাবার দাও । ইহার 
পর চাহিয়া দেখিতে পাইল যে, পাতিল গোশতে পরিপূর্ণ, যাতা হইতে আটা বাহির 
হইতেছে চুলার উপর রুটি তৈয়ার হইতেছে। কিছুক্ষণ পর স্বামী ফিরিয়া আসিয়া 
জিজ্ঞাসা করিল আমি যাওয়ার পর কোন ব্যবস্থা হইয়াছে কি? স্ত্রী বলিল, হ্যা, আল্লাহ্‌ 
অনেক কিছু দিয়াছেন। দেখিয়া লোকটি যাতা উঠাইয়া ফেলে । অতঃপর লোকটির 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট গিয়া ঘটনাটি উল্লেখ করিল। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন যাতাটি যদি তুমি না উঠাইতে তাহা হইলে কিয়ামত পর্যন্ত উহা ঘুরিতে 
থাকিত। অন্য সনদে ঘটনাটি আরো বিস্তারিত বর্ণনা করা হইয়াছে। 


Lud জরা ঠা গা 


৩৮৯৩০৬৪4১2১ ৬৮ এ 2০৩2৩ 5 (A) 
OF GIG GRE UA 
০1৫১৮১৩68৫5 টপ ৩$৩$ (০) 


2 সপ 
৫ 2/2 fal পা 2s 2 229 {00d 2424 / 
ENG MAST AIG (03518 4 IG) 


Reb 
61355 2১48 105৩3 1521 LI) 
১59৯5 ৯৫ ৪৬৪ পরেও 5556 09 
GH ৩০2৮7 01060 05 ৯৭৯১০ ৮০ 552 
28955502055 5542৯8৮2525 40 


০ (3৬৫ রিনি ১৫ ছে 2১৮ 


৮. কত জনপদ উহাদিগের প্রতিপালক ও তাহার রাসূলগণের নির্দেশের 
বিরুদ্ধাচরণ করিয়াছিল দর্ভভরে। ফলে, আমি উহাদিগের নিকট হইতে কঠোর 
হিসাব লইয়াছিলাম এবং উহাদিগকে দিয়াছিলাম কঠিন শাস্তি । 

৯. অতঃপর উহারা উহাদিগের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিল, ক্ষতিই ছিল 
উহাদিগের কর্মের পরিণাম । 

১০. আল্লাহ্‌ উহাদিগের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছেন। অতএব 
তোমরা আল্লাহ্‌কে ভয় কর, হে বোধসম্পন্ন ব্যক্তিগণ! যাহারা ঈমান আনিয়াছ। 
নিশ্চয় আল্লাহ্‌ তোমাদিগের প্রতি অবতীর্ণ করিয়াছেন উপদেশ-_ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তালাক ১৭১ 


১১. প্রেরণ করিয়াছেন এমন এক রসূল যে তোমাদিগের নিকট আল্লাহ্‌র সুস্পষ্ট 
আয়াত আবৃত্তি করে, যাহারা মু’মিন ও সৎকর্ম পরায়ণ তাহাদিগকে অন্ধকার হইতে 
আলোতে আনিবার জন্য । যে কেহ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি 
তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় তাহারা 
চিরস্থায়ী হইবে; আল্লাহ্‌ তাহাকে উত্তম জীবনোপকরণ দিবেন। 

তাফসীর ঃ যাহারা আল্লাহ্‌র নির্দেশের বিরুদ্ধাচরণ করে তাহারা রাসূলগণকে অমান্য 
করে এবং আল্লাহ্‌ প্রদত্ত জীবন বিধান পরিত্যাগ করিয়া অন্য মতাদর্শ অনুসরণ করে 
উহাদিগকে সাবধান করিয়া এবং এই অপরাধে পূর্ববর্তী বিভিন্ন জাতি কিরূপ শাস্তি ভোগ 
করিয়াছে উহার সংবাদ প্রদান করিয়া আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


2৮৮৯ রি, ২1১9 ৮3০ ০০৮০ ৮৪৪৮৪ ১৪ ০ 
8০216255655 52518 
অর্থাৎ কত জনপদ অবাধ্যতা, ওদ্ধত্য ও অহমিকাবশত আল্লাহ্‌ ও তাহার রাসূলের 
বিরুদ্ধাচরণ করিয়াছিল, ফলে আমি উহাদিগের নিকট হইতে কঠোর হিসাব লইয়াছিলাম 
এবং উহাদিগকে কঠিন ও ভয়ানক শাস্তি দিয়াছিলাম। ফলে তাহারা নিজদিগের 


কৃতকর্মের ও অবাধ্যতার শাস্তি ভোগ করিয়াছিল এবং লজ্জিত হইয়াছিল কিন্তু তাহা 
কোন প্রকার উপকারে আসে না। 


[কি 0১-১305 5, অর্থাৎ ক্ষতিই ছিল উহাদিগের কর্মের পরিণাম । 

১১১০১ (2155 ১41 11111 5151 অৰ্থাৎ দুনিয়ার এই নগদ শাস্তির সাথে সাথে 
উহাদিগের জন্য আল্লাহ্‌ আখিরাতেও কঠোর শাস্তির ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

50091 51.%4111585.5 অর্থাৎ অতএব হে সঠিক বোধসম্পন্ ব্যক্তিগণ! 
তোমরা আল্লাহ্‌কে ভয় করিয়া চল। তোমরা উহাদিগের ন্যায় হইও না। অন্যথায় উহারা 
যেই শাস্তি ভোগ করিয়াছে তোমাদিগকেও সেইরূপ শাস্তি ভোগ করিতে হইবে। 


1২১১+11 50100 55 102৭ 22511 অর্থাৎ ওহে আল্লাহ্‌ ও তাহার 
রাসূলে বিশ্বাসী বোধসম্পন্ন ব্যক্তিগণ! আল্লাহ্‌ তা'আলা তোমাদিগের প্রতি যিক্র তথা 
কুরআন অবতীর্ণ করিয়াছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 

১৯৮৪৯ ৭ (915 ১53111095৯১ Li অর্থাৎ আমিই কুরআন অবতীর্ণ 
করিয়াছি এবং আমিই উহা সংরক্ষণ করিব। 


www.quraneralo.com 


Contents 


১৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ets oi CT Cf অর্থাৎ তিনি প্রেরণ করিয়াছেন এমন 
এক রাসূল, যে তোমাদিগের নিকট আল্লাহ্‌র সুস্পষ্ট আয়াত আবৃত্তি করে। 

কোন কোন তাফসীরকার বলেন ৪ এই আয়াতে ১.১ শব্দটি ১৫১|| এর বদলে 
ইশ্তিমাল হিসাবে মানসূব হইয়াছে । কারণ রাসূল তিনিই যিনি মানুষের কাছে 
কুরআনের বাণী পৌছাইয়া দেন। 

রর 2 


প 9১৪) 


রি TREO EE OECTA Ha 
. অন্ধকার হইতে আলোর দিকে বাহির করিয়া আনেন। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেনঃ 


lll Slate MEST < অর্থাৎ 


আমি তোমার নিকট কিতাব এই জন্য অবতীর্ণ করিয়াছি যেন তুমি লোকদিগকে 
অন্ধকার হইতে বাহির করিয়া আলোর পথে নিয়া আস। অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 


০১1501০4০11 251০১515501 03015514111 অর্থাৎ যাহারা 
ঈমান আনিয়াছে; আল্লাহ্‌ তাহাদিগের অভিভাবক, তিনি তাহাদিগকে কুফর ও অজ্ঞতার 
অন্ধকার হইতে বাহির করিয়া ঈমানের ও ইলমের আলোতে নিয়া আসেন। 

উল্লেখ্য যে, আল্লাহ্‌ তা'আলা রাসূলের প্রতি নাধিলকৃত ওহীকে নূর বলিয়া অভিহিত 
করিয়াছেন। কারণ এই ওহী দ্বারা হিদায়াত লাভ হয়। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ 
ওহীকে রূহ বলিয়া অভিহিত করিয়াছেন। কারণ এই ওহী দ্বারা মানুষের অন্তর জীবনী 
শক্তি লাভ করে। 

LES USS ০০ ৬৯৯5 ই হাক ৮৮০ Lay 405 ১2 ৮০, 
EH Oe OE SORE 
অর্থাৎ যে কেহ আল্লাহৃতে ঈমান আনিবে ও সৎকর্ম করিবে আল্লাহ্‌ তাহাকে এমন 
জান্নাত দান করিবেন, যাহার পাদদেশে নদী-নালা প্রবাহিত । তথায় তাহার চিরকাল 
থাকিবে । আল্লাহ্‌ তাহাকে উত্তম জীবনোপকরণ দিবেন। এই মর্মের বিভিন্ন আয়াতের 
ব্যাখ্যা উপরে একাধিকবার উল্লেখ করা হইয়াছে। পুনরাবৃত্তি নিম্্রয়োজন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তালাক ১৭৩ 
212 ELEN 5 2 pj 
৮৩৪৩৪ IDI 955 ৬১৮৪ A BLE GON OY) 


রে 2% ন ৫2 ৮১6 EECA 


£ তি Ay A 
০ ৬৭৩৮ ৩০ 20 61279) 6845 2৭05 
6 LE ৮৬99 10 ৬৮৪ 9৪ 2) 1 £ 


রত 


১২. আল্লাহই সৃষ্টি করিয়াছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও, উহাদের 
অনুরূপভাবে উহাদের মধ্যে নামিয়া আসে তাহার নির্দেশ, ফলে তোমরা বুঝিতে 
পার যে, আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ্‌ সবকিছুকে পরিবেষ্টন 
করিয়া আছেন। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা তাহার দীন ও বিধানের শ্রেষ্ঠত্ব ও মহত্ব বুঝাইবার জন্য 
নিজের নিখুঁত শক্তির ও পূর্ণ ক্ষমতার কথা উল্লেখ করিয়া বলিতেছেন $ 

০৬০০৮ দ ১553110 অর্থাৎ আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করিয়াছেন। 
যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা“আলা নূহ (আ) সম্পর্কে বলিতেছেন যে, তিনি তাহার 
সম্প্রদায়কে বলিয়াছিলেন ৪ 

(8৮০৬৮০০5510 341,১54 তোমরা দেখ না যে, আল্লাহ্‌ 
তা'আলা সপ্ত আকাশকে কিভাবে স্তরে স্তরে সৃষ্টি করিয়াছেন? অন্য আয়াতে আল্লাহ্‌ 
বলেন ৪ 

১১৪ ০০৪ ০০৪15 all = 5৫ ০১০৭৪ অর্থাৎ সপ্ত আকাশ ও পৃথিবী 
এবং সেইগুলির মধ্যে যাহা আছে সবই আল্লাহ্‌র মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। 

241 %০ ০০১91 ১59 অর্থাৎ সপ্ত আকাশের ন্যায় পৃথিবীও সাতটি সৃষ্টি 
করিয়াছেন । যেমন বুখারী ও মুসলিমের হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ 
যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের আধা হাত জমি জবর দখল করিবে আল্লাহ্‌ তা'আলা 
তাহাকে সাত তবক যমীনের নীচে ধসাইয়া দিবেন। 

বুখারী শরীফে আছে যে, কারুনকে সাত তবক যমীনের নীচে ধসাইয়া দিয়েছেন। 

অনেকে মনে করেন যে, সাত যমীন অর্থ সাতটি রাজ্য । ইহা তাহাদিগের মনগড়া 
কথা । যাহা সম্পূর্ণ অগ্রাহ্য ও তাহা কুরআন ও হাদীস পরিপন্থী । 

সূরা হাদীদে ৯1” ২১19:15%1 ১5 আয়াতের তাফসীরে সাত যমীনের কথা এবং 
তাদের মধ্যে দূরত্ব ও গভীরতা পাচশত বৎসরের কথা উল্লেখ করা হইয়াছে। ইব্‌ন 
মাসউদ (রা) ও সাহাবীগণ এইরূপ বর্ণনা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


১৭৪ _... তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ সপ্ত আকাশ এবং উহার 
মধ্যে যাহা কিছু রহিয়াছে সাত যমীন এবং উহার মধ্যে যাহা কিছু আছে আল্লাহ্র কুরসীর 
তুলনায় সেই সব কিছু জনমানবহীন মরুভূমিতে ফেলিয়া রাখা একটি আংটির ন্যায় 
মাত্র । 

ইব্ন জারীর ().......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 


ইব্‌ন জারীর রে).......সাঈদ ইব্‌ন জুবাইর (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইব্‌ন জুবাইর (রা) বলেন £ জনৈক ব্যক্তি ইব্ন আব্বাস (রা)-কে আলোচ্য আয়াতের 
ব্যাখ্যায় জিজ্ঞাসা করিলে উত্তরে তিনি বলিলেন, আমি যদি ইহার ব্যাখ্যা বলি তো তুমি 
উহা স্বীকার করিবে না। 

ইব্‌ন জারীর (র).......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন £ 
পৃথিবীর অন্যান্য স্তরেও হযরত ইবরাহীম (আ) এবং পৃথিবীর অন্যান্য সৃষ্টির ন্যায় সৃষ্টি 
বসবাস করে। 

ইমাম বায়হাকী (র).......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ সাত পৃথিবীর প্রত্যেকটিতে 
তোমাদিগের নবীর ন্যায় নবী আছে, আদম (আ)-এর ন্যায় আদম আছে, নূহ (আ)-এর 
ন্যায় নূহ আছে, ইবরাহীম (আ)-এর ন্যায় ইবরাহীম আছে ও ঈসা (আ)-এর ন্যায় ঈসা 
আছে। অতঃপর বায়হাকী অন্য এক সনদে ইব্‌ন আব্বাস (রা) হইতে উক্ত আয়াতের 
তাফসীরে বলেন, প্রত্যেক যমীনেই ইবরাহীমের লোক আছে। 

আবু বকর আব্দুল্লাহ ইবৃন মুহাম্মদ (র)......উছমান ইব্‌ন আবূ দাহরাস (রা) হইতে 
বর্ণনা করেন যে, উছমান ইব্‌ন আবু দাহরাস (রা) বলেন, আমি শুনিতে পাইয়াছি যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) একদিন কতিপয় সাহাবার কাছে উপস্থিত হইয়া দেখিলেন যে, তাহারা 
সকলেই চুপচাপ বসিয়া আছেন। কেহ কোন কথা বলিতেছেন না । দেখিয়া তিনি 
জিজ্ঞাসা করিলেন, “কি ব্যাপার, তোমরা নিশ্চুপ কেন?” উত্তরে তাহারা বলিলেন, আমরা 
আল্লাহ্‌র সৃষ্টি লইয়া চিন্তা করিতেছি। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “ঠিক আছে তোমরা 
আল্লাহ্‌র সৃষ্টি লইয়া চিন্তা কর। কিন্তু আন্রাহ্‌কে লইয়া গবেষণায় মাতিও না। শোন, 
এই পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি একটি শুভ্র পৃথিবী আছে উহার আলোই হইল 
উহার শুভ্রতা। কিংবা বলিলেন, উহার শুভ্রতাই হইল উহার আলো । তথায় আল্লাহ্‌র 
এমন সৃষ্ট জীব আছে যাহারা পলকের সময়ও আল্লাহ্‌র নাফরমানী করে না ।” শুনিয়া 
সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, তাহা হইলে শয়তান কি তাহাদিগকে ধোকা দেয় না? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ শয়তান কি জিনিষ উহা তো তাহারা জানে না। সাহাবাগণ 
জিজ্ঞাসা করিলেন, উহারা কি আদম সন্তান? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ “আদমের সৃষ্টি 
সম্পর্কেই উহাদিগের কোন খবর নাই।” এই হাদীসটি মুরসাল ও মুনকার । 


www.quraneralo.com 


Contents 


MAS 


2/2022 


০৬৬১ GS Sf OAS 2525 2 GG 0) 


92 G24 গর ২ 
O A (১৪৪ 21 ১১৬৯9) 
পাগলা 1) 2০ 28) 


৯৮৪০ ত ৯ 4319 হি এ 25৩5 (৫) 
কি ES 425 ০5 0) 5952 be (Y) 
এ (205 ০2 রেজি 2 ৫৫ ৮৫৮ (কের 
22) 2৫1 GES OG এ ৩৫০৩৫ ঞ 
মিতা? ঠা ESE ও৫$ 2) ৫1, (25 ৬) (৪ 
45 ৰথ 7 27 পট 25 পর 22201 2 
HEIN ০9952 Ae $0222 4052 ই ৭০1৩৯ 
০%-% ৬১১ 


5 


টে w LLL 2, TELL রত 
০ 21১০ ৯৪9 8০৭ ৬৬ ৩) ৩ ৩) ৩০ (০) 
ie a TOME RTE [৯৬ 
১5 9৩৬৮ ৬৮৮৮ ৭৪১ ৯১৮৮৫ ত 
(x LE ZZ ৮ তা EAE 


Www.quraneralo.com 


Contents 


১৭৬ তাফসীরে ইবৃন কাছীর 


১. হে নবী! আল্লাহ্‌ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ 
করিতেছ কেন? তুমি তোমার স্ত্রীদিগের সন্তুষ্টি চাহিতেছ।-আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম 
দয়ালু । 

২. আল্লাহ্‌ তোমাদিগের শপথ হইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন, আল্লাহ্‌ 
তোমাদিগের সহায়; তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । 

৩. স্মরণ কর- নবী তাহার স্ত্রীদিগের একজনকে গোপনে কিছু বলিয়াছিল। 
অতঃপর যখন সে উহা অন্যকে বলিয়া দিয়াছিল এবং আল্লাহ্‌ নবীকে উহা 
জানাইয়া দিয়াছিলেন, তখন নবী এই বিষয়ে কিছু ব্যক্ত করিল এবং কিছু অব্যক্ত 
রাখিল; যখন নবী উহা তাহার সেই স্ত্রীকে জানাইল তখন সে বলিল, “কে 
আপনাকে ইহা অবহিত করিল?’ নবী বলিল, “আমাকে অবহিত করিয়াছেন তিনি 
যিনি সর্বজ্ঞ, সম্যক অবগত ৷’ 

8. যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহ্র দিকে প্রত্যাবর্তন কর যেহেতু 
তোমাদিগের হৃদয় ঝুঁকিয়া পড়িয়াছে__ আল্লাহ্‌ তোমাদিগকে ক্ষমা করিবেন । কিন্তু 
তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা কর তবে জানিয়া রাখ আল্লাহই 
তাহার বন্ধু এবং জিবরাঈল ও সৎকর্মপরায়ণ মুমিনগণও, উপরন্তু অন্যান্য 
ফিরিশতাগণও তাহার সাহায্যকারী । 

৫. যদি নবী তোমাদিগের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক 
সম্ভবত তাহাকে দিবেন তোমাদিগের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী-_যাহারা হইবে 
আত্সমর্পণকারী, বিশ্বাসী, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, 
অকুমারী এবং কুমারী । 

তাফসীর ৪ এই সুরাটির প্রথমাংশের শানে নুযূল সম্পর্কে মুফাস্সিরগণের মধ্যে 
মতবিরোধ রহিয়াছে । কেহ বলেন ঃ উহা হযরত মারিয়া (রা) সম্পর্কে নাযিল হইয়াছে। 
রাসূলুল্লাহ্‌ (সা) এক সময় তাহাকে নিজের জন্য হারাম করিয়া লইয়াছিলেন। সেই 

প্রসংগে উ11:2-541 44, নাযিল হয়। 

ইমাম নাসায়ী (র) ....... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস রো) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর এক দাসী ছিল, যাহার সহিত তিনি সহবাস করিতেন। 
কিন্তু হযরত আয়িশা ও হাফসা (রা)-এর আপত্তির কারণে তিনি তাহার কাছে 
গমনাগমন বন্ধ করিয়াছেন। সেই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা ৯।£০.44| (4, নাযিল 
করেন। 

ইবন্‌ জারীর (র).......যায়েদ ইব্‌ন আসলাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়েদ 
ইব্‌ন আসলাম (রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তাহার জনৈকা স্ত্রীর ঘরে ইবরাহীমের 
মায়ের (মারিয়া (রা)-এর সহিত মিলিত হন। সংবাদ পাইয়া সেই স্ত্রী বলিল, হে 
আল্লাহ্‌র রাসূল! আমার ঘরে আবার আমারই বিছানায় এই কাজ? তখন রাসূলুল্লাহ্‌ 


www.quraneralo.com 


Contents 


সূরা তাহ্রীম ১৭৭ 


(সা) তাহাকে নিজের জন্য হারাম করিয়া নেন। শুনিয়া স্ত্রী বলিলেন, হে আল্লাহ্র রাসূল! 
যাহা আপনার জন্য হালাল তাহা আবার হারাম হইবে কি করিয়া? রাসূলুল্লাহ্‌ (সা) শপথ 
করিয়া বলিলেন যে, আর কখনো তাহার সহিত মিলিত হইবেন না। তখন আল্লাহ্‌ 
তা'আলা 1414440 নাযিল করেন। যায়েদ ইব্‌ন আসলাম (রা) বলেন, 
ইহাতে বুঝা যায় যে, হালাল হওয়া সত্তেও যদি কেহ কাহারো সম্পর্কে বলে যে, তুমি 
আমার জন্য হারাম তবে এই কথাটি অনর্থক বলিয়া বিবেচিত হইবে । ইবন্‌ জারীর রে) 
০ যায়েদ ইবৃন আসলাম (রা). হইতে বর্ণনা করেন যে, যায়েদ ইব্‌ন আসলাম (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মারিয়াকে বলিয়াছিলেন, “তুমি আমার জন্য হারাম । আল্লাহ্‌র 
শপথ করিয়া বলিতেছি যে, তোমার সহিত আর আমি সহবাস করিব না।” 

মাসরূক (র) বলেন ৪ রাসূলুল্লাহ্‌ (সা) ঈলা করিয়াছিলেন এবং হোলালকে) হারাম 
করিয়াছিলেন । ফলে হালালকে হারাম করিবার কারণে তিরস্কার করা হয় এবং শপথের 
জন্য কাফ্ফারা প্রদান করিবার নির্দেশ দেওয়া হয়। 

যাহহাক, হাসান, কাতাদা, মুকাতিল, ইবন্‌ হাইয়ান প্রমুখ অনেক পূর্ববতীগণ 
এইরূপ বলিয়াছেন । ইবন্‌ জারীর (র) ..... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস রো) বলেন, আমি একদিন হযরত উমর (রো)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম 
যে, আলোচ্য ঘটনার সহিত সংশ্লিষ্ট রাসূলুল্লাহ্‌ (সা)-এর দুই স্ত্রী কাহারা? উত্তরে তিনি 
বলেন, আয়িশা ও হাফসা রো)। ঘটনাটি এইরূপ যে, রাসূলুল্লাহ (সা) একদিন হাফসা 
(রা)-এর পালায় তাহারই ঘরে মারিয়ার সংগে সহবাসে লিপ্ত হন। হাফসা (রা) উহা 
টের পাইয়া বলিলেন, হে আল্লাহ্‌র নবী! আমার দিনে, আমার পালায়, আমারই বিছানায় 
আপনি এমন একটি আচরণ করিলেন, যাহা আপনি অন্য স্ত্রীর প্রতি করেন নি! 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ আচ্ছা, ভুমি কি ইহাতে সন্তুষ্ট হইবে যে, আমি তাহাকে 
আমার জন্য হারাম করিয়া নিব। ফলে আর তাহার কাছে যাইব না?” হাফসা (রা) 
বলিলেন, হ্যা । ফলে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে নিজের জন্য হারাম করিলেন এবং হাফসা 
(রা)-কে বলিলেন, এই কথা কাহারো নিকট বলিও না।” কিন্তু হাফসা (রা) তাহা 
আয়িশা (রা)-এর কাছে বলিয়া দেন। পরে আল্লাহ্‌ তা'আলা উহাকে প্রকাশ করিয়া 
আয়াত নাযিল করেন ৪ 411৮১51৮১11 451; । ইব্ন আব্বাস রো) বলেন ৪ 
আমরা জানিতে পারিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) পরে কসমের কাফ্ফারা প্রদান করিয়া 

হাইসাম ইবন্‌ কুলাইব (র)....... উমর (রা) হইতে বর্ণনা করেন যে, উমর (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) হাফসা (রা)-কে বলিয়াছিলেন, আমি মারিয়াকে আমার জন্য 
হারাম করিয়া নিলাম । কিন্তু খবরদার এই কথা কাহারো কাছে প্রকাশ করিও না।” 
হাফসা রো) বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আপনার জন্য যাহা হালাল করিয়াছেন আপনি 
ইবনে কাছীর ১১তম খণ্ড_২৩ 


Wwww.quraneralo.com 


Contents 


১৭৮ তাফসীরে ইব্ন কাছীর 


কি তাহা হারাম করিতেছেন? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ আল্লাহ্র কসম! আমি তাহার 
কাছেও আর যাইব না । বর্ণনাকারী বলেন, সত্যিই তিনি কিছুদিন আর তাহার সহিত 
সহবাসে লিপ্ত হন নাই । ইত্যবসরে হাফসা (রা) আয়িশা (রা)-এর নিকট ঘটনাটি 
বলিয়া দেন। অতঃপর আল্লাহ্‌ তা'আলা 11 7১ ১ নাযিল করেন। এই 
হাদীসের সনদ বিশুদ্ধ । হাফিজ যিয়া মাকদিসী (র) ইহাকে পছন্দ করিয়াছেন। তবে এই 
হাদীসটি সিহাহ সিত্তার কোন কিতাবে বর্ণনা করা হয় নাই। 

ইবন্‌ জারীর, তাবারী (র).......ইবন্‌ আব্বাস (র) হইতে বর্ণনা করেন। তিনি 
77858575757 
2717 রাহ সো) দাসীকে হারাম করিলেন, ইহার 
উপর আবার বলেন ঃ ৯1:১1 085 তখন তিনি কসমের কাফ্ফারা আদায় 
করেন। এখানে হারাম করাকে কসম গণ্য করিয়াছেন। 

ইমাম বুখারী (র)...... ইবন্‌ আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, 
কোন হালাল বস্তুকে হারাম করিলে কসম বলিয়া গণ্য হইবে এবং কাফফারা দিতে 
হইবে। অতঃপর ইবন্‌ আব্বাস রো) &::.১৮-4 41119০০৮৪৫1 0৫ 2৪1 
পাঠ করেন। ইমাম মুসলিম (র)-ও উক্ত হাদীসটি হিশাম দস্তওয়াই সূত্রে বর্ণনা করেন। 
ইমাম নাসায়ী (র).......ইবন্‌ আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, এক ব্যক্তি 
হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট মাসআলা জিজ্ঞাসা করিলেন, আমি তো আমার 
স্ত্রীকে নিজের উপর হারাম করিয়া ফেলিয়াছি, এখন আমি কি করি? উত্তরে ইব্‌ন 
আব্বাস (রা) বলিলেন ৪ তুমি হারাম করিয়াছ বলিয়াই হারাম হইয়া যায় নাই। অতঃপর 
তিনি [৷ 41 (8202 আয়াতটি পাঠ করিয়া বলিলেন £ তোমাকে কাফ্ফারা দিতে 
হইবে ৷ কাফ্ফারার মধ্যে সবচেয়ে কঠিন হইল গোলাম আযাদ করা। উহাই তোমাকে 
করিতে হইবে । 

ইমাম আহমদ সহ অনেক আলিমের মত হইল যে, যে কোন হালাল বস্তু যেমন স্ত্রী, 
দাসী, খাদ্য, পানীয়, পোষাক-পরিচ্ছদ ইত্যাদি নিজের উপর হারাম করিয়া নিলে 
কাফ্ফারা ওয়াজিব হইবে । ইমাম শাফেয়ী রে)-এর মত হইল, শুধু স্ত্রী ও দাসী হারাম 
করিলে কাফ্ফারা ওয়াজিব হইবে, অন্য কিছুতে নহে। তিনি বলেন, স্ত্রীকে হারাম করা 
দ্বারা যদি তালাক উদ্দেশ্য হয় তবে তালাক হইয়া যাইবে এবং দাসীকে হারাম করা দ্বারা 
দাসী আযাদ করা উদ্দেশ্য হইলে, আযাদ হইয়া যাইবে । 

ইবন্‌ আবু হাতিম (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আববাস (রা) বলেন, [1851405241 440; এই আয়াতটি সেই মহিলা 


www.quraneralo.com 


Contents 


সূরা তাহ্রীম ১৭৯ 


সম্পর্কে নাযিল হয়, যে নিজেকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য উৎসর্গ করিয়াছিল । কিন্তু 
এই হাদীসটি গরীব । সবচেয়ে বিশুদ্ধ মত হইল এই যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মধুপান 
হারাম করা প্রসংগে এই আয়াতটি নাযিল হয়। যেমন £ 

ইমাম বুখারী (র) ..... হযরত আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) হযরত যয়নব বিনতে জাহাশ (রা)-এর ঘরে মধু পান 
করিতেন এবং তাহার মনোরঞ্জনের জন্য কিছুক্ষণ তাহার কাছে অবস্থান করিতেন। 
একদিন আমি এবং হাফসা (রা) এই সিদ্ধান্ত নিলাম যে, এইবার রাসূলুল্লাহ্‌ (সা) 
তোমার এবং আমার যাহার ঘরেই আসিবেন আমরা বলিব যে, মনে হয় আপনি 
মাগাফীর খাইয়াছেন, আপনার মুখে তো উহার গন্ধ পাওয়া যাইতেছে । ঠিক তাহাই 
করা হইল । শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ না মাগাফীর খাই নাই। তবে আমি 
যয়নব (রা)-এর ঘরে মধু পান করিতাম। তবে এখন হইতে আর তাহা করিব না । তুমি 
কাহারো কাছে এই কথা বলিও না। ূ 

কসম ও মান্নত অধ্যায়ে ইমাম বুখারী (র)....... হযরত আয়িশা (রা) হইতে বর্ণনা 
করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যয়নব বিনতে জাহাশ (রা)-এর ঘরে প্রায়শই মধু 
পান করিতেন এবং তাহার মনোরঞ্জনের জন্য কিছুক্ষণ তথায় অবস্থান করিতেন । ফলে 
আমি আর হাফসা (রা) এই সিদ্ধান্ত নিলাম যে, আজ তিনি আমাদের দুইজনের যাহার 
ঘরেই আসিবেন আমরা বলিব যে, কি ব্যাপার আপনার মুখে মাগাফীরের গন্ধ 
পাইতেছি, আপনি মাগাফীর খাইয়া আসিয়াছেন বোধহয়। অতঃপর সিদ্ধান্ত অনুযায়ী 
তাহা করিলাম । উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ না, মাগাফীর খাই নাই । তবে 
যয়নবের ঘরে মধু খাইয়াছিলাম। আর খাইব না। তখন আল্লাহ্‌ তা'আলা 4 
১1৯১: 41 আয়াতটি নাযিল করেন। এইখানে আয়াতে | ৮২১৪ 3| 
(২১51৯০৮5554 দ্বারা আয়িশা ও হাফসা রো)-কে বুঝানো হইয়াছে আর 
৯1৮1০ "১, বলিয়া রাসূলুল্লাহ্‌ সো)- এর কথা “বরং আমি মধু খাইয়াছি এর 
প্রতি ইংগিত করা হইয়াছে। 

হিশাম (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছিলেন, আমি শপথ করিয়া 
বলিতেছি যে, আর কখনো তাহা করিব না। তবে তুমি কাহারো নিকট এই ব্যাপারে 
কিছু বলিও না। উদ্ত্রী যে সকল গাছপালা ভক্ষণ করে সে সবের মধ্যে মিষ্ট দুর্গন্ধ জাতীয় 
আঠালো এক বস্তুকে মাগাফীর বলা হয়। তাহার একবচন মাগফুর এবং বহুবচন হইয়া 
মাগাফীর ৷ উক্ত হাদীসটি মুসলিম (র) তালাক অধ্যায়ে মুহাম্মদ ইবন্‌ হাতিম (র)...... 
আয়িশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 

ইমাম বুখারী (র)..... আয়িশা রো) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ্‌ (সা) মধু ও হালুয়া খুব পছন্দ করিতেন । প্রতিদিন তিনি আসর নামাযের পর 


www.quraneralo.com 


Contents 


১৮০ তাফসীরে ইব্ন কাছীর 


বাড়িতে আসিয়া কোন একজন স্ত্রীর ঘরে প্রবেশ করিতেন । নিয়মানুযায়ী তিনি একদিন 
হাফসা (রা)-এর ঘরে প্রবেশ করিলেন। কিন্তু সেইদিন স্বাভাবিক নিয়মের চেয়ে বেশী 
অবস্থান করেন। ইহাতে আমার মনে ঈর্ষা জাগে । ফলে আমি হাফসাকে এই ইহার 
- কারণ জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম যে, তাহার বংশের জনৈকা মহিলা তাহাকে 
কিছু মধু হাদিয়া দিয়াছিল। উহা দ্বারা শরবত বানাইয়া তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে পান 
করান। আর ইহাতেই তাহার একটু বেশী বিলম্ব হইয়া যায়। শুনিয়া আমি মনে মনে 
বলিলাম, আচ্ছা কোন এক কৌশলে রাসূলুন্লাহকে ইহা হইতে ফিরাইতে হইবে । ফিরিয়া 
আসিয়া আমি সাওদা বিনতে যামআ (রা)-কে বলিলাম, খুব সম্ভব রাসূলুল্লাহ্‌ (সা) আজ 
তোমার কাছে আসিবেন। আসিলে তুমি বলিবে যে, বোধহয় আপনি মাগাফীর 
খাইয়াছেন। তখন তিনি অস্বীকার করিবেন। তুমি বলিবে, তাহা হইলে আপনার মুখে 
ইহা কিসের দুর্গন্ধ? তখন তিনি বলিবেন যে, হাফসা (রা) আমাকে মধুর 
খাওয়াইয়াছিল। ইহা তাহারই ঘ্বাণ। তখন তুমি বলিবে, তাহা হইলে বোধহয় মৌমাছি 
কণ্টকপূর্ণ বৃক্ষ যাহা হইতে মাগাফীর তৈরি হয় সেই বৃক্ষ হইতে রস চুষিয়াছে, যাহার 
ফলে মধুর মধ্যেও সেই দুর্গন্ধ প্রকাশ পাইয়াছে। আমার কাছে আসিলে আমিও এইরূপ 
বলিব। অতঃপর আমি সফিয়্যা রো)-কে বলিলাম, তোমার কাছে আসিলে তুমিও 
এইরূপ বলিবে। 

বস্তৃত ঘটনা উহাই ঘটিল। সাওদা (রা) বলেন ৪ আমার ঘরে প্রবেশ করিয়া 
রাসূলুল্লাহ্‌ সো) আমার কাছে আসিলে আমি বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি কি 
মাগাফীর খাইয়াছেন? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ঃ না তো। আমি বলিলাম, তবে 
আপনার মুখ হইতে ইহা কিসের গন্ধ পাইতেছি? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ হাফসা 
(রা) আমাকে মধুর শরবত পান করিয়াছে। আমি বলিলাম, তাহা হইলে মৌমাছি 
মাগাফীর নামক দুর্গন্ধ বৃক্ষে মুখ লাগাইয়াছে; বোধহয় যাহার ফলে মধুর মধ্যে দুর্গন্ধ 
হইয়াছে। 

আয়িশা রো) বলেন, আমার কাছে আসিলে আমিও উহাই বলিলাম । সফিয়্যার 
কাছে গেলে সেও একই কথা বলিল। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় হাফসা (রা)-এর 
ঘরে গেলে সে বলিল, হে আল্লাহ্র রাসূল । আরেকটু শরবত দিব কি? রাসূলুল্লাহ্‌ সো) 
বলিলেন, দরকার নাই । আয়িশা (রা) বলেন ৪ ইহা শুনিয়া সাওদা রো) বলিলেন, তবে 
কি আমরাই রাসূলের উপর উহা হারাম করিয়া দিলাম? আমি বলিলাম, চুপ কর তুমি । 

মুসলিমের এক বর্ণনায় আছে যে, আয়িশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) দুর্গন্ধকে 
অত্যন্ত অপছন্দ করিতেন। এই জন্যই তাহারা সকলে বলিয়াছিলেন যে, আপনি মাগাফীর 
খাইয়াছেন? কেননা ইহাতে দুর্গন্ধ রহিয়াছে । যখন তিনি বলিলেন, আমি মধু খাইয়াছি। 
তাহারা বলিলেন, মৌমাছি ওরফুয বৃক্ষ যাহা হইতে মাগাফীর তৈরি হয়, তাহা হইতে 
. রস চুষিয়াছে, এই জন্যই মধুর মধ্যে সেই দুর্গন্ধ প্রকাশ পাইয়াছে। 


www.quraneralo.com 


Contents 


সূরা তাহ্রীম ১৮১ 


উল্লেখ্য যে, মধুপানের ঘটনায় পান করানোর ব্যাপারে দুইজনের'নাম পাওয়া যায়। 
একজন হইলেন হযরত হাফসা ও যয়নব বিনতে জাহাশ (রা)। ইহাতে বুঝা যায় যে, 
ঘটনা আসলে একটি নয় বরং দুই সময়ে পৃথক পৃথকভাবে এই ধরনের দুইটি ঘটনা 
ঘটিয়া থাকিবে এবং উভয় ঘটনার প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হইয়াছে । 

ইমাম আহমদ (র).......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ৯1147101০01 025501 এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর যেই দুই স্ত্রীর কথা উল্লেখ করিয়াছেন, উহারা কাহারা, এই কথাটি 
হযরত উমর (রা)-কে জিজ্ঞাসা করিবার জন্য আমারা অনেক দিন যাবত সুযোগের 
অপেক্ষায় ছিলাম । ঘটনাক্রমে এক বছর তিনি হজ্জে গেলেন। আমিও তাহার সংগে 
ছিলাম । পথিমধ্যে এক সুযোগে আমি কথাটি জিজ্ঞাসা করিয়া ফেলিলাম। উত্তরে তিনি 
বলিলেন, তাহারা দুইজন হইলেন আয়িশা ও হাফসা (রা)। 

ইমাম আহমদ (র) হাদীসটি বিস্তারিত এইভাবে বর্ণনা করেন 8 উমর (রা) বলেন, 
আমরা কুরাইশগণ আমাদের স্ত্রীদের উপর প্রবল থাকিতাম। যখন আমরা হিজরত 
করিয়া মদীনায় আগমন করিলাম, দেখিলাম যে, মদীনাবাসীদের স্ত্রীগণ তাদের ওপর 
প্রবল। ইহা হইতে আমাদের স্ত্রীগণ অনুরূপ প্রথা শিক্ষা করিয়া ফেলিলেন। তিনি বলেন, 
উমাইয়া ইবন্‌ যায়দ এর বাড়ীর কাছে মদীনার উপরিভাগে আমার আবাস ছিল। একদিন 
আমি আমার স্ত্রীর উপর রাগান্বিত হইলাম। আমার স্ত্রী আমার সাথে কথা কাটাকাটি 
শুরু করিলেন। আর আমি ইহাকে অত্যন্ত অপছন্দ করিলাম । আমার স্ত্রী বলিল, আপনি 
আমার প্রতিউত্তরকে কেন অপছন্দ মনে করিতেছেন। আল্লাহ্‌র কসম! রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর স্ত্রীগণও এইরূপ প্রতিউত্তর দিয়া থাকেন। কোন কোন সময় ইহার ফলে দিন 
রাত কথাবার্তা বর্জন করিয়া থাকেন । উমর (রা) বলেন, আমি এই কথা শুনিয়া হাফসা 
(রা)-এর ঘরে গেলাম এবং বলিলাম, তোমরা কি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে তাহার 
কথার উত্তর দিয়া থাক। তিনি বলিলেন যে, নিশ্চয়ই । আমি পুনরায় বলিলাম, তোমরা 
দিনরাত তাহার সাথে কথাবার্তা বর্জন করিয়া থাক। তিনি বলিলেন, হ্যা নিশ্চয় । আমি 
বলিলাম, তোমাদের মধ্যে যে এইরূপ করিবে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হইবে । তোমরা কি 
নিরাপদ মনে করিতেছে যে, তোমাদের এহেন কার্যকলাপের ফলে আল্লাহ্র রাসূলের 
অস্তুষ্টির কারণে আল্লাহ্‌ও তোমাদের উপর অসন্তুষ্ট হইয়া পড়েন। সে তো ধ্বংস হইয়া 
যাইবে হে হাফসা! সাবধান তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কোন কথার উত্তুর দিও না এবং 
রা অর্থ সম্পদ কোন কিছু চাওয়ার থাকে আমার নিকট চাহিবা 
এবং তোমার সাথী অর্থাৎ আয়িশা (রা) তোমার চাইতে অধিক সুন্দরী ও সুশ্রী এবং 
a ea Fao En URIS Ro Re 


www.quraneralo.com 


Contents 


১৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


উমর (রা) বলেন, আমার এক আনসারী প্রতিবেশী ছিল এবং আমরা পালাক্রমে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে আসা-যাওয়া করিতাম। একদিন তিনি যাইতেন এবং 
সেই দিনের নাধিলকৃত কুরআনের আয়াতসমূহ কণ্ঠস্থ করিয়া আমাকে শুনাইতেন। এবং 
একদিন আমি যাইতাম আমিও অনুরূপ করিতাম। উমর (রা) তখনকার সময় আমাদের 
মধ্যে একটি খবর প্রকাশ হইয়াছিল যে, গাস্সান গোত্রের লোকজন আমরা মদীনাবাসীর 
বিরুদ্ধে সৈন্য নিয়ে আগমন করিবে । এই সময় একরাতে আমার প্রতিবেশী বন্ধু ইশার 
সময় আসিয়া সজোরে আমার ঘরের দরজায় আঘাত করিলেন এবং আমাকে ডাক 
দিলেন। আমি বাহির হইলাম । তিনি বলিলেন, বিরাট দুর্ঘটনা ঘটিয়া গিয়াছে। আমি 
বলিলাম, আর কি গাস্সানরা আক্রমণ করিয়াছে? তিনি বলিলেন, না বরং ইহার চাইতে 
অধিক বড় ঘটনা "ঘটিয়া গিয়াছে? রাসূলুল্লাহ্‌ (সা) স্ত্রীদেরকে তালাক দিয়াছেন । আমি 
মনে মনে বলিলাম, হাফসা ক্ষতিগ্রস্ত হইয়াছে । আমি ইহাই পূর্ব হইতে ভাবিতেছিলাম 
যে, এইরূপ ঘটিতে পারে । পরিশেষে ফজরের নামায শেষ করিয়া জামা কাপড় পরিধান 
করিয়া হাফসা (রা)-এর কাছে গেলাম । তখন তিনি কীদিতেছিলেন। আমি বলিলাম, হে 
হাফসা! তোমাদেরকে কি রাসূলুল্লাহ্‌ (সা) তালাক দিয়াছেন? তিনি বলিলেন, আমি 
জানি না। তবে রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের হইতে পৃথক হইয়া এই তোশাখানায় অবস্থান 
করিতেছেন। 

আমি তখন সেখানে যাইয়া তাহার হাবশী গোলামকে বলিলাম যে, তুমি উমরের 
ঘরে প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিয়া আস। সেই গোলাম ভিতরে প্রবেশ 
করিয়া আবার বাহির হইয়া বলিল, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর তোমার প্রবেশের 
অনুমতি চাহিয়াছিলাম; তিনি নীরব রহিয়াছেন। আমি তখন এখান হইতে চলিয়া 
আসিলাম এবং মসজিদের মিম্বরের কাছে গেলাম। সেখানেও একদল বসিয়া আছেন। 
তাহাদের কেহ কেহ কাদিতেছেন। আমি তাহাদের নিকট কিছু সময় অতিবাহিত 
করিলাম । ইহার পর আমার অন্তরে আবার প্রবল ইচ্ছা আসিল। আমি পুনরায় সেই 
গোলামের নিকট আসিয়া বলিলাম, তুমি উমরের প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা কর। 
সে প্রবেশ করিয়া বাহির হইয়া আসিয়া বলিল, আমি তোমার কথা উল্লেখ করিয়াছি । 
রাসূলুল্লাহ্‌ সো) নীরব রহিয়াছেন। আমি আবার বাহির হইয়া আসিয়া মিম্বরের কাছে 
বসিয়া রহিলাম। কিছুক্ষণ পর আবার উৎসাহ জাগে । আমি আসিয়া গোলামকে উমরের 
জন্য প্রবেশের অনুমতি প্রার্থনা করিতে বলিলাম । সে ভিতরে প্রবেশ করিয়া পুনরায় 
বাহিরে আসিয়া বলিল, তোমার উল্লেখ করি কিন্তু তিনি চুপ করিয়া রহিয়াছেন। তখন 
আমি নিরাশ হইয়া ফিরিয়া আসিতেছি হঠাৎ করিয়া গোলাম ডাকিতেছে যে, হে উমর! 
তুমি ভিতরে প্রবেশ কর। তোমাকে নবী (সা) অনুমতি দিয়াছেন, আমি ভিতরে প্রবেশ 
করিলাম এবং রাসূলুল্লাহ্‌ সো)-কে সালাম করিলাম। তিনি তখন একটি খালি 
চাটাইয়ের উপর হেলান দিয়া বসিয়া ছিলেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা তাহরীম ১৮৩ 


ইমাম আহমদ রে) অপর সূত্রে বর্ণনা করেন যে, চাটাইয়ের বেতের দাগ নবী 
(সা)-এর শরীরে প্রকাশ পাইয়াছিল। উমর (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি 
আপনার বিবিগণকে তালাক দিয়াছেন? এই কথা শুনিয়া তিনি আমার দিকে মাথা 
তুলিয়া বলিলেন, না তো! তখন আমি বলিলাম, আল্লাহু আকবর! ইয়া রাসূলাল্লাহ! 
আপনি তো জানেন, আমরা কুরাইশগণ স্ত্রীগণের উপর প্রবল থাকিতাম ।'যখন আমরা 
মদীনায় আগমন করিলাম এখানে দেখিতে পাইলাম যে, মদীনার পুরুষগণের উপর 
স্ত্রীগণ প্রবল এবং আমাদের স্ত্রীগণ ইহা দেখিয়া তাহা শিক্ষা করিয়া নিয়াছে। আমি 
একদিন আমার স্ত্রীর উপর রাগ করিলাম । সে আমার কথার উত্তর দিতে লাগিল এবং 
ইহাকে আমি অপছন্দ করিলাম । সে বলিল, তুমি কি আমার প্রতিউত্তরকে অপছন্দ মনে 
করিতেছ। আল্লাহ্‌র কসম! রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিবিগণ তাহার কথার উত্তর দেন এবং 
কেউ কেউ দিনরাত কথাবার্তা বর্জন করিয়া থাকেন। আমি তখন বলিলাম, এইরূপ যে 
করিবে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হইবে। তাহারা কি নিরাপদ হইয়া গিয়াছেন যে, আল্লাহ্‌র 
রাসূলের অসন্তুষ্টির কারণে আল্লাহ্‌ তাহাদের উপর অসন্তুষ্ট হইবেন না। সে তো ধ্বংস 
হইয়া যাইবে । এই কথা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) মুচকি হাঁসি দিলেন। আয়ি বলিলাম, 
ইয়া রাসূলাল্লাহ! আমি হাফসার নিকট যাইয়া বলিয়াছি, হে হাফসা তোমার সাথী অর্থাৎ 
আয়িশা যদি তোমার চাইতে সুন্দরী হয় অথবা রাসূলুল্লাহ (সা)-এর নিকট অধিক প্রিয় 
হয়, সাবধান তুমি ইহাতে ঈর্ষান্বিত হইও না। ইহা শুনিয়া তিনি দ্বিতীয়বার মুচকি 
হাসিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! কিছু মন ভুলানো আলোচনা করি। তিনি 
বলিলেন, কর। আমি বলিলাম, মাথা তুলে ঘরের সামান পত্রের দিকে তাকাইলাম। 
দেখিলাম, ঘরে আরাম করার মত সামান্য সামান ব্যতীত আর কোন কিছু নাই । আমি 
বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! দু'আ করুন আল্লাহ্‌ যাহাতে আপনার উম্মতকে ধন-সম্পদে 
প্রশস্ততা প্রদান করুক। আল্লাহ্‌ পারস্যবাসী ও রোমবাসীদের উপর প্রশস্ততা দান 
করিয়াছেন অথচ তাহারা আল্লাহ্র ইবাদত করে না। এই কথা শুনিয়া হেলান হইতে 
সোজা হইয়া বসিয়া পড়েন এবং বলেন, হে উমর! আমার সম্পর্কে তোমার কি কোন 
সন্দেহ আছে? তাহারা তো এমন এক সম্প্রদায় যাহাদেরকে আল্লাহ্‌ এই পৃথিবীতে 
ধন-সম্পদ দান করিয়াছেন। আখিরাতে তাহারা শূন্য হাত। তখন আমি বলিলাম, আমার 
জন্য ক্ষমা প্রার্থনা করুন। বস্তুত তিনি বিবিগণের উপর ভীষণ রাগান্বিত হইয়া এক মাস 
পর্যন্ত তাহাদের কাছে যাইবেন না বলিয়া কসম করিয়াছিলেন । এই হাদীসটি বুখারী 
মুসলিম, তিরমিযী ও নাসায়ী (র) বিভিন্ন সূত্রে যুহরী (র) হইতে বর্ণনা করিয়াছেন । 

বুখারী ও মুসলিম (র)....... ইবন্‌ আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন ঃ এক বৎসর যাবত অপেক্ষা করিতেছিলাম একটি আয়াত সম্পর্কে উমর (রা)-কে 
" জিজ্ঞাসা করিব কিন্তু তাহার ভয়ে জিজ্ঞাসা করিতে সাহস পাইলাম না। পরিশেষে তিনি 
হজ্জে রওয়ানা হইলেন এবং আমিও তাহার সহিত হজ্জে রওয়ানা হইলাম । হজ্জ শেষে 


Wwww.quraneralo.com 


Contents 


১৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ফিরে আসার পথে তাহার বিশেষ প্রয়োজনে রাস্তার একপার্শ্বে বাবুল গাছের দিকে 
গেলেন । আমি অপেক্ষা করিলাম । তিনি প্রয়োজন সেরে আসিলেন এবং রওয়ানা দিলেন। 
আমি তীহার সাথে চলিলাম। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করিলাম সেই দুইজন মহিলা 
যাহারা পরমস্পরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরুদ্ধে সহায়তা করিয়াছিলেন। তিনি বলিলেন, 
তাহার হইলেন আয়িশা ও হাফসা (রা)। অতঃপর তাহার হাদীসটি বিস্তারিত বর্ণনা 
করেন। 

ইমাম মুসলিম (র) .......উমর ইবন্‌ খাত্তাব (রা) বর্ণনা করেন, তিনি বলেন, যখন 
নবী (সা) বিবিগণ হইতে পৃথক হইয়া অবস্থান করিতেছিলেন আমি তখন মসজিদে 
নববীতে প্রবেশ করিয়া দেখিলাম লোকজন কংকর খুঁজিতেছেন এবং বলিতেছেন যে, 
রাসূলুল্লাহ্‌ সো) বিবিগণকে তালাক দিয়াছেন । সেই সময় পর্দার আয়াত অবতীর্ণ হয় 
নাই। রাবী বলেন, অতঃপর তাহারা হাফসা ও আয়িশার কাছে তাহার প্রবেশের কথা 
হাদীসে বর্ণনা করা হয়। ইহার পর বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে তাহার 
তোশাখানায় উপস্থিত হইলাম । আমি ডাক দিয়া বলিলাম, হে রাবাহ! তুমি আমার জন্য 
প্রবেশের অনুমতি প্রার্থনা কর। পূর্বের মত ঘটনা বর্ণনা করেন। অতঃপর বলেন, ইয়া 
রাসূলাল্লাহ! বিবিগণের ব্যাপারে আপনার কিসের চিন্তা ? যদি আপনি তাহাদেরকে 
বকর ও সমস্ত মুমিনগণ আপনার সাথে রহিয়াছেন। আমি যখনই কোন কথা বলি, আমি 
আশা পোষণ করি যে, আল্লাহ্‌ আমার কথার সত্যায়ন করিবেন। তখন এই ইখতিয়ার 
প্রদানের আয়াত অবতীর্ণ হয়। আমি বলিলাম, আপনি তাহাদেরকে তালাক দিয়াছেন ? 
তিনি বলিলেন, না তো। তখন আমি মসজিদের দরজায় দীড়াইয়া উচ্চ আওয়াজে 
ঘোষণা করিয়া দেই যে, নবী (সা) বিবিগণকে তালাক দেন নাই। অতঃপর এই আয়াত 
নাযিল হয়। 

সাঈদ ইব্‌ন জুবায়র, ইকরিমা, মুকাতিল ইব্‌ন হায়য়ান ও যাহ্হাক প্রমুখ বলেন, 
১১০১11০14০3 দ্বারা আবূ বকর ও উমর (রা)-কে বুঝানো হইয়াছে। হাসান 
বসরী (র)-এর সংগে উছমান (রা)-এর নামও যোগ করিয়াছেন। লায়ছ ইবন আবু 
সুলায়ম (র) মুজাহিদ রে) হইতে বর্ণনা করেন, - ১৮৭৮০] 01025 অর্থাৎ আলী (রো)। 

ইমাম বুখারী (র) ..... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস রো) বলেন, 
উমর (রা) বলিয়াছেন £ রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীগণ একদিন একযোগে সকলে অভিমান 
করিয়া বসিয়াছিল। তখন আমি তাহাদিগকে বলিলাম, নবী করীম (সা) যদি তোমাদিগকে 
তালাক দিয়া দেন তো তাহার প্রতিপালক তাহাকে তোমাদিগের পরিবর্তে আরো উত্তম 
স্ত্রী দান করিবেন । তখন [1১৫511514১ ৮ আয়াতটি নাযিল হয়। 


Wwww.quraneralo.com 


Contents 


: : সূরা তাহ্রীম | ১৮৫ 


উপরে বর্ণিত হইয়াছে যে, হযরত উমর (রা) কয়েকটি ব্যাপারে কুরআনের অনুরূপ 
মত ব্যক্ত করিয়া ছিলেন। অর্থাৎ তিনি যেমন বলিয়াছিলেন ওহীও হুবহু তেমনই নাধিল 
হইয়াছে। যেমন পর্দার আয়াত নাযিল হওয়ার ব্যাপারে, বদরের বন্দীদের ব্যাপারে এবং 
উমর রো) বলিয়াছিলেন ৮1০ ৯1 132 ১০ 19১৯5। 2 অর্থাৎ হুযুর! 
আপনি যদি আকামে ইবরাহীমকে নামাযের স্থান বানাইয়া লইতেন। তখন আল্লাহ্‌ 
তা'আলা 5 ১৪০ ১০155551, নাযিল করেন। 

ইবন্‌ আবূ হাতিম (র).......আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন, হযরত উমর (রা) বলিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) এবং উম্মাহাতুল মুমিনীদের 
মধ্যকার মনোমালিন্যের সংবাদ পাইয়া তাহাদিগের নিকট গিয়া: আমি বলিলাম যে, 
হইতে উত্তম স্ত্রী দান করিবেন। সবশেষে ধাহাকে এই কথাটি বলিলাম, উত্তরে তিনি 
আমাকে বলিল, দেখ উমর! রাসূল তোমার চেয়ে ওয়াজ কম জানেন না যে, 
আমাদিগকে তোমার নসীহত করিতে হইবে । এই কথা শুনিয়া আমি আর কথা বলিলাম 
না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা &11 ৮৫814 31 +১ ৬---5 আয়াতটি নাযিল করেন। 
উল্লেখ্য যে, নবী পত্বীদিগকে নসীহত না করিবার ব্যাপারে যে মহিলা হযরত উমর 
(রা)-এর কথার উত্তর দিয়াছিলেন, তিনি হইলেন উন্মে সালামা রো)। ইহা বুখারী 
শরীফের হাদীস দ্বারা প্রমাণিত । 

তাবারানী (র).......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) 121551 ১৮211 41" ৷ এই আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ হাফসা 
(রা) একদিন নিজ ঘরে প্রবেশ করিয়া রাসূলুল্লাহ্‌ সো)-কে দাসী মারিয়ার সহিত 
সংগমরত দেখিতে পাইলেন । ফলে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিলেন, “তুমি আয়িশার 
কাছে ইহা বলিও না। তোমাকে আমি সুসংবাদ দিতেছি যে, আমার মৃত্যুর গর আব 
বকর (রা)-এর পরে তোমার পিতা খলীফা হইবেন। কিন্তু হাফসা (রো) আয়িশা 
(রা)-এর কাছে ঘটনাটি বলিয়া দিলেন। শুনিয়া আয়িশা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
জিজ্ঞাসা করিলেন, আপনাকে ইহা কে জানাইয়াছে? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 
আমাকে ইহা তিনি অবহিত করিয়াছেন যিনি সর্বজ্ঞ সম্যক অবগত । কিন্তু আয়িশা রো) 
বলিলেন, মারিয়াকে আপনি নিজের জন্য হারাম করিয়া না নেয়া পর্যন্ত আমি আপনার 
দিকে চোখ তুলিয়া তাকাইব না। ফলে রাসূলুল্লাহ্‌ (সা) মারিয়াকে হারাম করিয়া 
নিলেন। এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা ৷ £, 4012441 444 নাযিল করেন। 
ইহার সূত্রে দুর্বলতা রহিয়াছে। 

১55. আৰু হুরায়রা, আয়িশা, ইব্‌ন আব্বাস (রো) ইকরিমা, মুজাহিদ, সাঈদ 
ইব্‌ন জুবায়র, আতা, মুহাম্মদ ইব্‌ন কা'ব, আবূ আব্দুর রহমান সুলামী, আবূ মালিক 
ইবনে কাছীর ১১তম খণ্ড-_২৪ 


www.quraneralo.com 


Contents 


১৮৬ " তাফসীরে ইব্‌ন কাছীর 


ইবরাহীম নাখয়ী, হাসান, কাতাদা, হাসান যাহ্হাক, রবী ইব্‌ন আনাস ও সুদ্দী রে) 
প্রমুখ বলেন 851১ 505 অর্থ 051০ অর্থাৎ সিয়াম পালনকারী । সূরা বারাআতে 
"১ -এর ব্যাখ্যায় একটি মারফু হাদীস উল্লেখ করা হইয়াছে যে, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন ৪ ৯11 4531 ১২৯ ₹৯.-., এই হাদীসে সিয়ামকে সিয়াহাত' 
বলা হইয়াছে। সেখান হইতেই ৩০5, শব্দের উৎপত্তি । 

যায়েদ ইব্‌ন আসলাম ও তাহার পুত্র আবদুর রহমান (র) বলেন, ৩০০% অর্থ 
৩1,2. অর্থাৎ হিজরতকারিণী । তবে প্রথম ব্যাখ্যাটিই উত্তম । 


1১575 ০৪ অর্থাৎ উহাদিগের কেহ হইবে কুমারী আর কেহ হইবে 
অকুমারী; যাহাতে অধিক আনন্দ লাভ করা যায়। 

তাবারানী (র).......বুরায়দা (রা) হইতে মুজামে কাবীরে বর্ণনা করেন যে, 
বুরায়দা (রা) বলেন £ আল্লাহ্‌ তা'আলা এই আয়াতে রাসূলুল্লাহ্‌ (সা)-কে কুমারী ও 
অকুমারী স্ত্রী দান করিবার ওয়াদা করিয়াছেন। তাহাদিগের মধ্যে অকুমারী হইল 
ফিরআউনের স্ত্রী আসিয়া এবং কুমারী হইল ইমরাঞ্জর কন্যা (মরিয়ম (আ)। 

ইবন্‌ আসাকির (র).......ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করেন। ইব্‌ন উমর (রা) 
বলেন, জিবরীল (আ) একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আগমন করেন। হযরত 
খাদীজা (রা)-ও তখন তথায় উপস্থিত ছিলেন। জিবরীল (আ) বলিলেন, আল্লাহ্‌ 
তা'আলা খাদীজার নিকট সালাম পাঠাইয়া সুসংবাদ দিয়াছেন যে, জান্নাতে তাহাকে 
" মুক্তার তৈরি এমন একটি ঘর দান করিবেন যাহা ঠাণ্ডাও নয় গরমও নয়। যেখানে কোন 
দুঃখ-কষ্ট ও হীক-ডাকের বালাই নাই । উহার অবস্থান হইবে ইমরান তনয়া মরিয়ম এবং 
মুযাহিম তনয়া স্ত্রী আসিয়ার ঘরের মধ্যখানে । 

অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) খাদীজা (রা)-এর মৃত্যুকালীন সময়ে 
তাহাকে দেখিয়া বলিলেন, খাদীজা! তোমার সতীনদের সংগে তোমার সাক্ষাৎ হইলে 
আমার সালাম বলিও। খাদীজা (রা) জিজ্ঞাসা করিলেন, হুযুর! আমার পূর্বে কি আপনি 
কাউকে বিবাহ করিয়াছিলেন? উত্তরে রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ না, আমি কাহাকেও 
বিবাহ করি নাই । কিন্তু আল্লাহ্‌ তা'আলা ইমরান তনয়া মরিয়ম, ফিরআউন পত্নী আসিয়া 
এবং মূসার বোন কুলসৃমকে আমার সংগে বিবাহ দিয়া রাখিয়াছেন। এই হাদীসটি দুর্বল। 

আবু ইয়ালা রে).......আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা রো) 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, আমাকে অবহিত করা হইয়াছে যে, আল্লাহ্‌ তা'আলা 
আমার সংগে বিবাহ দিয়াছেন। আবূ উমামা (রো) বলেন ঃ এই সংবাদ শুনিয়া আমি 
বলিয়া উঠিলাম যে, ধন্য আপনি, হে আল্লাহ্র রাসূল! এই হাদীসটিও দুর্বল। 


www.quraneralo.com 


Contents 
সূরা তাহ্রীম ১৮৭ 
পা ৯১5১৫ ১৮ 2 2 2 ১2৯৮ 2 তবলা 
525150 4৯৪ ০০ Rs Ci G৬ (1) 


রা 2 ৰ ৰ শর্ত 
201 ৮০৯৫৮ $103 BES HEL জজ 4৩ 
7 22732 


০ ০১১০% CIs ri 

L556 CB) ৮১15৩৫15665 ৫ 09 
6 ONS BY 
৬5 
১2৩১৪ 56৯৩৫ 4৮৩6 ডে তা ৪৩৬৩ 


চা 224 পর্ণ 2 


০ ৭-০-০1০1 ৩১০ 599 40 5১95 23 ve GES 


1066 5 HOSS alot OS ৩৫৮ 


92 ৫৫ 


OLB BALES ০৫ tS 652 


৬. হে মুমিনগণ! তোমরা নিজদিগকে এবং তোমাদিগের পরিবার-পরিজনকে 
রক্ষা কর অগ্নি হইতে ৷ যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর; যাহাতে নিয়োজিত 
আছে নির্মমহৃদয় কঠোরস্বভাব-- ফিরিশতাগণ, যাহারা অমান্য করে না আল্লাহ্‌ 
তাহাদিগকে যাহা আদেশ করেন তাহা এবং তাহারা যাহা করিতে আদিষ্ট হয় তাহাই 
করে। 

৭. হে কাফিরগণ! আজ তোমরা দোষ স্থালনের চেষ্টা করিও না। তোমরা যাহা 
করিতে তোমাদিগকে তাহারই প্রতিফল দেওয়া হইবে। 

৮. হে মুমিনগণ! তোমরা আল্লাহরই নিকট তওবা কর বিশুদ্ধ তওবা, সম্ভবত 
তোমাদিগের প্রতিপালক তোমাদিগের মন্দকর্মগুলি মোচন করিয়া দিবেন এবং 
তোমাদিগকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত । সেই দিন 
আল্লাহ্‌ নবী এবং তাহার মুমিন সংগীদিগকে অপদস্থ করিবেন না। তাহাদিগের 
জ্যোতি তাহাদিগের সম্মুখে ও দক্ষিণ পার্শ্বে ধাবিত হইবে । তাহারা বলিবে, “হে 
আমাদিগের প্রতিপালক! আমাদিগের জ্যোতিকে পূর্ণতা দান কর এবং আমাদিগকে 
ক্ষমা কর, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান ৷’ 


তাফসীর ঃ সুফিয়ান সওরী (র) আলী (রো) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) 
বলেন ৪ 1,6 1, ০৫, %% 1% অর্থাৎ নিজেকে অগ্নি হইতে বাঁচাও এবং ' 
পরিবার-পরিজনকে দীনী আদব ও শিক্ষা প্রদান কর। 


www.quraneralo.com 


Contents 


১৮৮ তাফসীরে ইবৃন কাছীর 


আলী ইবন্‌ আবু তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ৪ - 

U০ ৯1,১০১১ ১% অৰ্থাৎ আল্লাহ্‌র নির্দেশ পালন কর, তাহার 
নাফরমানী হইতে বাচিয়া থাক এবং পরিবার-পরিজনকে আল্লাহ্র রিযকের তাকীদ কর; 
তাহা হইলে আল্লাহ্‌কে তোমাদিগকে জাহান্নাম হইতে রক্ষা করিবেন। 

মুজাহিদ (র) বলেন £ তাহার অর্থ নিজে খোদাভীতি অর্জন এবং পরিবার-পরিজনকে 
খোদাভীতি অর্জনের উপদেশ দিতে থাক । 

কাতাদা রে) বলেন ঃ পরিবার-পরিজনকে আল্লাহ্র নির্দেশ পালন করিবার আদেশ. 
দাও, আল্লাহ্‌র নাফরমানী হইতে বারণ কর; নেক কাজে তাহাদেরকে সাহায্য কর এবং 
মন্দ কাজ করিতে দেখিলে প্রতিরোধ কর। 

যাহ্হাক ও মুকাতিল (র) বলেন £ আত্মীয়-স্বজন দাস-দাসী ও অন্যান্য 
অধীনস্থদেরকে আল্লাহ্‌র নির্দেশ পালন করা এবং নিষিদ্ধ কাজ হইতে বিরত থাকার 
শিক্ষা প্রদান করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িতৃ। 

এই আয়াতের অর্থ সম্পর্কে বর্ণিত আছে। সাবুরা (র) হইতে আবূ দাউদ ও 
তিরমিযী রে) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ৪ সাত বছর বয়সে উপনীত 
হইলে শিশুদেরকে নামাযের আদেশ দাও । দশ বছর বয়সে নামাযের জন্য প্রয়োজন 
হইলে প্রহার কর। ফকীহণ বলেন যে, এই নির্দেশ শুধু নামাযের জন্যই নহে, বরং রোযা 
ইত্যাদির জন্য এই নির্দেশ প্রযোজ্য হইবে । যেন প্রাপ্তবয়স্ক হইবার পূর্বেই ছেলে-মেয়েরা 
অভ্যস্ত হয়। 

8০২৯115১০০০ ৯১৮৪ অর্থাৎ জাহান্নামের ইন্ধন হইবে মানুষ এবং 
প্রস্তর ৷ 

আলোচ্য আয়াতের ১১২ ৯ শব্দের ব্যাখ্যায় কেহ কেহ বলেন ঃ উহা দ্বারা উদ্দেশ্য 
হইল প্রতিমা যাহার পূজা করা হয়। যেমন অপর এক আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

তি ৩৩১১০ TITS oy SS অর্থাৎ নিশ্চয় তোমরা এবং 
আল্লাহ্‌ ব্যতীত যাহার তোমরা পূজা কর উহা জাহান্নামের ইন্ধন হইবে । ইব্‌ন মাসউদ 
(র) মুজাহিদ, আবূ জাফর বাকির ও সুদ্দী (র) বলেন £ $১৮১ » অর্থ গন্ধকের পাথর 
যা মরা পঁচা লাশের চেয়েও দুর্গন্ধযুক্ত | 

ইব্‌ন আবূ হাতিম (র)....... আব্দুল আযীয ইব্‌ন আবু দাউদ (র) হইতে বর্ণনা 
করেন যে, আব্দুল আবীয (র) বলেন, আমি শুনিতে পাইয়াছি যে, রাসূলুল্লাহ্‌ সো) 
lL 15815346181 এই আয়াতটি তিলাওয়াত করিলেন। 


Wwww.quraneralo.com * 


Contents 


সূরা তাহ্‌রীম ' ১৮৯ 


তখন সেখানে কতিপয় সাহাবী উপস্থিত ছিলেন। তন্মধ্যে একজন বৃদ্ধ লোকও উপস্থিত 
ছিলেন। আয়াতটি শুনিয়া বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূল! 
জাহান্নামের পাথর কি দুনিয়ার পাথরের ন্যায় হইবে? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ 
যাহার হাতে আমার প্রাণ তাহার শপথ করিয়া বলিতেছি যে, জাহান্নামের একটি পাথর 
খণ্ড গোটা দুনিয়ার সকল পাহাড়ের চেয়েও বড় হইবে। শুনিয়া লোকটি বেহুশ হইয়া 
সংগে সংগে মাটিতে লুটাইয়া পড়ে । রাসূল্লাহ সো) তাহার বুকে হাত দিয়া লোকটি 
জীবিত আছে বুঝিতে পারিয়া তাহাকে ডাক দিয়া বলিলেন, হে বৃদ্ধ! পড় 'লাইলাহা 
ইল্লাল্লাহ’ লোকটি মুখে কলেমা পড়িলে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে জান্নাতের সুসংবাদ 
প্রদান করেন। বর্ণনাকারী বলেন, তখন সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রসূল! 
এই সুসংবাদ কি কেবল ভাহারই জন্য? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা, কারণ আল্লাহ্‌ 
তা'আলা বলেন। 

১2-০৩-3৮১৩ ৪0৪০ GOS: ১০] 75 অর্থাৎ এই জান্নাত তাহার জন্য যে 
আমার সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে এবং আমার ধমকীকে ভয় করে। ইহা 
মুরসাল ও গরীব হাদীস। 

91559. 5 8৫515 10৫5 অর্থাৎ জাহান্নামে নিয়োজিত আছে নির্মম হৃদয় ও 
কঠোর স্বভাব ফিরিশতাগণ, যাহারা কাফিরদের প্রতি সামান্যতম দয়াও দেখাইবে না। 
সৃষ্টিগতভাবেই উহাদিগের স্বভাব বড় কঠোর এবং আকৃতি বড় ভয়ানক।. . 

ইবন আবূ হাতিম (র)....... ইকরিমা (র) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা রে) 
বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামের নিকট দরজায় পৌছিবে তখন প্রথম দরজায় চার 
লক্ষ ফিরিশতা দেখিতে পাইবে যাহাদিগের চেহারা হইবে কালো ও দীতগুলি হইবে বড় 
ও ভয়ানক। আল্লাহ্‌ তাআলা উহাদিগের অন্তর হইতে দয়া-মায়া উঠাইয়াঃনিয়াছেন। 
উহাদিগের একজনের অন্তরেও অণু পরিমাণও দয়া থাকিবে না। একটি পাখি দ্রুত দুই 
মাস উড়িয়াও এই কাধ হইতে আরেক কাধে পৌছিতে পারিবে না। অতঃপর তাহারা 
দরজায় কুরআনে বর্ণিত উনিশজন ফিরিশতা দেখিতে পাইবে । উহাদিগের এক 
একজনের বুক হইবে সত্তর বছর দূরত্বের পরিমাণ চওড়া । অতঃপর উহাদিগকে এক 
দরজা হইতে আরেক দরজার দিকে নিক্ষেপ করা হইবে । ইহাতে পাঁচশত বছর সময় 
লাগিয়া যাইবে প্রত্যেক দরজায় প্রথম দরজার ন্যায় ফিরিশতা দেখিতে পাইবে । এভাবে 
সর্বশেষ দরজা পর্যন্ত পৌছিয়া যাইবে। 

১৮০৮ ০ 2৮525 2০225 201 2৮৮59 অর্থাৎ তাহারা আল্লাহ্‌র 
কোন নির্দেশই অমান্য করে না। আদেশ দেওয়া মাত্রই তাহারা উহা পালন করে । এবং 
১7777777757 


০৩০৩০ 


8128 কা তোমরা আজ অপরাধ 


Wwww.quraneralo.com 


Contents 


১৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


স্থালনের চেষ্টা করিও না। কারণ তোমাদিগের কোন প্রচেষ্টাই আজ কবুল করা হইবে 
না। আজ কেবল তোমাদিগকে তোমাদিগের কৃতকর্মের প্রতিদান দেওয়া হইবে । 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

2527 471881485875581555 SN ও 
ঈমানদারগণ! তোমরা সঠিকভাবে দৃঢ়তার সহিত এমনভাবে খাঁটি তওবা কর, যাহা 
_ তোমাদিগের পূর্বকৃত অপরাধ মোচন করিয়া দেয় এবং যাবতীয় অন্যায় ও দোষ-ক্রুটি 
হইতে তোমাদিগকে পবিত্র করিয়া তোলে । 

ইবন জারীর (র)....... উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে বর্ণনা করেন যে, উমর (রা) 
< 51115 এর বাখ্যায় বলেন (১,০5, অর্থাৎ ভুলবশত কোন 
অপরাধ হইয়া গেলে পুনরায় উহা আর না করা। 

সুফিয়ান সাওরী (র) ....... উমর (রা) হইতে বর্ণনা করেন যে, উমর (রা) বলেন, 
(১%+০২%5 অর্থ কোন গুনাহ হইয়া গেলে তওবা করা এবং পুনরায় উহা না করা 
কিংবা পুনরায় করিবার ইচ্ছা না করা। 

আবুল আহওয়াস রি) প্রমুখ নুমান রে) হইতে বর্ণনা করেন যে, উমর রো)-কে 
(১৮০৭২ ৮৮5 এর অর্থ জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, মন্দ কাজ হইতে তাওবা 
করা এবং জীবনে আর কখনো উহার পুনরাবৃত্তি না করা । 

আ'মাশ (র) ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ রো) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন $ (১48৮5 অর্থ “গুনাহ হইতে তাওবা করা এবং 
পুনরায় উহা না করা ।” 

এই সব বর্ণনার ভিত্তিতে উলামায়ে কিরাম বলেন, তওবাতুন নাসূহা অর্থ ৪ যে গুনাহ 
হইয়া গিয়াছে উহা ত্যাগ করা, কৃত অপরাধের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে না 
করিবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। তাহা ছাড়া কৃত অপরাধ যদি কাহারো হক সম্পর্কিত 
হয়, তাহা হইলে যথানিয়মে যাহার হক তাহার কাছে ফিরাইয়া দিবে । 

ইমাম আহমদ রে).......ইবন মাসউদ (রো) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন ঃ অনুতপ্ত হওয়াই তাওবা । ইব্‌ন মাজাহ্‌ রে) হাদীসটি বর্ণনা করিয়াছেন । 
ইবন আবূ হাতিম (র)....... উবাই ইব্‌ন কা’ব (রা) হইতে বর্ণনা করেন যে, উবাই 
ইব্‌ন কা'ব (রো) বলেন ৪ আমাদিগকে বলা হইয়াছে যে, শেষ যমানায় কিয়ামতের পূর্ব 
মুহুর্তে কয়েকটি অপরাধ সংঘটিত হইবে । মানুষ নিজের স্ত্রী বা দাসীর গুহ্যদ্বারে সহবাস 
করিবে অথচ ইহা এমন একটি কাজ যাহা আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) হারাম 
করিয়াছেন এবং আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) উহাতে অসন্তুষ্ট হন। (২) পুরুষ পুরুষের 


www.quraneralo.com 


~ 


Contents 


সূরা তাহ্রীম ১৯১ 


সহিত এবং নারী নারীর সহিত সমকামিতায় লিপ্ত হইবে৷ অথচ আল্লাহ্‌ ও তাহার রাসূল 
(সা) উহা হারাম করিয়াছেন এবং আল্লাহ্‌ ও তাহার রাসূল উহাতে অসন্তুষ্ট হন । যতক্ষণ 
পর্যন্ত তাহারা এই অপরাধে লিপ্ত থাকিবে ততক্ষণ পর্যন্ত উহাদিগের কোন নামায কবুল 
হইবে না, যতক্ষণ না তাহারা আল্লাহ্‌র নিকট তাওবা নাসূহা করে। 

যির ইব্‌ন হুবাইশ (র) বলেন, এই কথা শুনিয়া আমি উবাই ইব্‌ন কাব রো)-কে 
জিজ্ঞাসা করিলাম যে, তাওবা নাসূহা কি? উত্তরে তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে ইহা জিজ্ঞাসা করিলাম যে, তওবা নাসূহা কি? উত্তরে তিনি বলিলেন, তাওবা 
নাসূহা হইল কোন অপরাধ হইয়া গেলে সংগে সংগে অনুতপ্ত হওয়া এবং পরে আর উহা 
পুনরাবৃত্তি না করা। 

ইবন আবু হাতিম (র)....... হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন । তিনি বলেন, 
তাওবা নাসূহা হইল কৃত অপরাধকে ঘৃণা করা ও উহা হইতে ক্ষমা প্রার্থনা করা। দৃঢ় 
প্রতিজ্ঞার সহিত তাওবা করিলে আল্লাহ্‌ তা'আলা পূর্বকৃত পাপ ক্ষমা করিয়া দেন। যেমন 
সহীহ্‌ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ ইসলাম পূর্বকৃত অপরাধ ক্ষমা 
করিয়া দেয় এবং তওবাও পূর্বকৃত পাপ মোচন করিয়া দেয়। 

উল্লেখ্য যে, পূর্বকৃত অপরাধ হইতে পরিত্রাণ পাওয়ার জন্য তাওবা করিয়া মৃত্যু 
পর্যন্ত উহার পুনরাবৃত্তি না করা শর্ত, নাকি পুনরায় সেই অপরাধ না করিবার প্রতিজ্ঞা 
করিলেই যথেষ্ট হইবে ইহাতে দ্বিমত রহিয়াছে । এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) 
বলিয়াছেন £ মুসলমান হইয়া যে ব্যক্তি ভালো কাজ করিবে জাহেলী যুগের কৃতকর্মের 
জন্য তাহাকে পাকড়াও করা হইবে না আর যে ব্যক্তি মুসলমান হইয়াও মন্দ কাজ করে, 
তাহাকে পূর্বের ও পরের সকল অপরাধের জন্যই পাকড়াও করা হইবে । ইহাতে বুঝা যায় 
যে, তাওবার পরে পুনরায় গুনাহ্‌ করিলে পূর্বের গুনাহ মাফ হইবে না, কারণ ইসলাম 
গ্রহণ করা তাওবা অপেক্ষা শক্তিশালী হওয়া সত্তেও যখন এমন হয় তাহা হইলে তাওবার 
ব্যাপারে তো কোন কথাই নেই। 


১, এ = ০ রি রি 6 ক এ ১১৪ ৪ FY 0 le A bad 3 রর ০ 0 রী ॥ Ed 
০94০ 2 tL, oad ose ss 2 2b ose oe 2 ০৫? Le 
১১১১-৭০-০৭ HN ১৮11 4111 ৪১৯৪৯ UES 
een 
অর্থাৎ তোমাদিগের প্রতিপালক তোমাদিগের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন 
এবং তোমাদিগকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত । সেইদিন 


অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা নবী এবং তাহার ঈমানদার সংগীদিগকে অপদস্ত 
করিবেন না। উহাদিগের সম্মুখে ও ডানে জ্যোতি প্রধাবিত হইতে থাকিবে। 


www.quraneralo.com 


Contents 


১৯২ তাফসীরে ইব্ন কাছীর 


সূরা হাদীদে বর্ণিত আছে, তাহারা বলিবে ঃ 

1575 5081 (১1১১19১১041 [58 
অর্থাৎ উহারা সেই দিন বলিবে, হে আমাদিগের প্রতিপালক! আমাদিগের জ্যোতি পরিপূর্ণ 
করিয়া দাও এবং আমাদিগকে ক্ষমা কর। নিশ্চয় তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। 

মুজাহিদ, যাহ্হাক ও হাসান বসরী (র) প্রমুখ বলেন ঃ ঈমানদারগণ এই কথাটি 
কিয়ামতের দিন তখন বলিবে, যখন দেখিতে পাইবে যে, মুনাফিকদের জ্যোতি নিম্প্রভ 
হইয়া গিয়াছে। 

ইমাম আহমদ (র)....... বনু কিনানার জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন যে, বনু 
কিনানার লোকটি বলেন, মক্কা বিজয়ের বছর একদিন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর পিছনে 
নামায পড়িয়াছিলাম। তখন তাহাকে আমি এই দু'আ করিতে শুনিয়াছি যে, “হে আল্লাহ্‌! 
তুমি কিয়ামতের দিন তুমি আমাকে অপদস্ত করিও না।' 

মুহাম্মদ ইবন নাসর মারওয়াযী (র).......আব্দুর রহমান ইব্‌ন জুবায়র ইব্‌ন নুফায়র 
(র) হইতে বর্ণনা করেন যে, আব্দুর রহমান ইব্‌ন জুবায়র রে) আবূ যর ও আবুদ্দারদা 
(রা)-কে বলিতে শুনিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ আমিই প্রথম ব্যক্তি 
কিয়ামতের দিন যাহাকে সিজদা করিবার অনুমতি দেওয়া হইবে এবং আমাকেই 
সর্বপ্রথম সিজদা হইতে মাথা তুলিবার অনুমতি দেওয়া হইবে। তখন সিজদা হইতে 
মাথা তুলিয়া আমি সম্মুখে ডানে ও বামে তাকাইয়া আমি আমার উম্মতকে চিনিয়া 
লইব। 

শুনিয়া এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রসূল! উম্মতের মধ্যে হইতে 
আপনি আপনার উম্মতকে কিভাবে চিনিতে পারিবেন? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ 
প্রথমত, আমার উম্মতের ওযুর অংগগুলি নূরে চমকাইতে থাকিবে । দ্বিতীয়ত, উহাদিগের 
আমলনামা ডান হাতে দেওয়া হইবে । তৃতীয়ত, উহাদিগের কপালে সিজদার চিহ্ন দেখা 
যাইবে । চতুর্থত, উহাদিগের নূর উহাদিগের সম্মুখে প্রধাবিত হইবে। 


১ ৰণ 1212 HEE ১১০2 2 ১৩৩ $9 (0) 
oft EATEN পর্ণ 22 
১৮৩৫৯ (৯৪১১৩ 
৩৪০ ৮ ০০52 Sl BS GT Eh ০০৪ (-) 
(৩৫: 2 ১১৪ ঠাপ ৪৪৬৬৬ ৭০ (95০5 ৬৪ 225 
০ ০2১৯৩) AIM IE 0296 EE 401৫5 


www.quraneralo.com 


Contents 


সূরা তাহ্‌্রীম ১৯৩ 


৯. হে নবী! কাফির ও মুনাফিকদিগের বিরুদ্ধে জিহাদ কর এবং উহাদিগের 
প্রতি কঠোর হও । উহাদিগের আশ্রয়স্থল জাহান্নাম, উহা কত-নিকৃষ্ট প্রত্যাবর্তন 
স্থল! 

১০. আল্লাহ্‌ কাফিরদিগের জন্য নূহ ও লৃতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করিতেছেন। 
উহারা ছিল আমার বান্দাদিগের মধ্যে দুই সৎকর্ম পরায়ণ বান্দার অধীন ৷ কিন্তু 
উহারা তাহাদিগের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছিল; ফলে নূহ ও লূত উহাদিগকে 
আল্লাহ্‌র শাস্তি হইতে রক্ষা করিতে পারিল না এবং উহাদিগকে বলা হইল, 
“জাহান্নামে প্রবেশকারীদিগের সহিত তোমরাও উহাতে প্রবেশ কর ৷’ 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ (সা)-কে নির্দেশ দিতেছেন যে, 
615 EE ০৪৪ ৪৮৮5 511 nll NUL, অর্থাৎ হে নবী! 
আপনি কাফিরদিগের বিরুদ্ধে অস্ত্র দ্বারা লড়াই করুন এবং মুনাফিকদের বিরুদ্ধে 
শরীয়াতের দণ্ডবিধি প্রয়োগ করিয়া জিহাদ করুন আর দুনিয়াতে উহাদিগের প্রতি কঠোর 
হউন। 

১০৮11 ০০১25- ৮44৫৯৮৯1555 অর্থাৎ আখিরাতে উহাদিগের আশ্রয়স্থল 
হইল জাহান্নাম । এই জাহান্নাম বড় নিকৃষ্টতম প্রত্যাবর্তনস্থল। অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
বলেন ৪ 
ই 5186 MEME EL 

Le Gls ৯৮০৮০ 
অর্থাৎ ঈমান আনয়ন না করা পর্যন্ত শুধু মুমিনদিগের সহিত চলাফেরা ও উঠানামা 
করিলেই কাফিরদিগের কোন লাভ হইবে না। মুক্তির জন্য পূর্বশর্ত হইল ঈমান । দৃষ্টান্ত 
স্বরূপ যেমন হযরত নূহ ও হযরত লূত (আ) ছিলেন আল্লাহ্র সৎপরায়ণ দুই বান্দা, 
ইহাদিগের দুই সহধর্মিণী যাহারা সর্বক্ষণ ইহাদিগের সাহচর্ষে বসবাস করিতেন, একত্রে, 
জীবনযাপন করিতেন, এমনকি স্ত্রী হিসাবে পরম অন্তরঙ্গতার সহিত একই বিছানায় শয়ন 
তা নত হিরা 
দরুন এই সাহচর্য তাহাদিগের কোন কাজে আসে নাই। 

91১81 68 05] 9521 ৫৪৪9 অর্থাৎ উহাদিগের কুফরীর কারণে 
উহাদিগকে বলা হইল যে, প্রবেশকারীদিগের সহিত তোমরাও জাহান্নামে প্রবেশ কর। 

বলাবাহুল্য যে, আলোচ্য আয়াতে 1০251552028 অর্থ এই নয় যে, তাহারা 
স্বামীদের সহিত বিশ্বাসঘাতকতা করিয়া অশ্লীল ও অপকর্মে লিপ্ত হইয়াছিল বরং ইহার 
অর্থ হইল তাহারা দীনের ব্যাপারে নবী স্বামীদের অবাধ্যতা করিয়াছিল । কারণ নবীদের 
ইবনে কাছীর ১১তম খণ্ড_২৫ 


www.quraneralo.com 


Contents 


১৯৪ তাফসীরে ইবৃন কাছীর 


স্ত্রীগণ নবীদের সম্মানার্থে সর্বদা অশ্লীল ও অপকর্ম হইতে নিষ্পাপ হইয়া থাকেন। যেমন 
সূরা নূরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। 

সুফিয়ান সাওরী (র) সুলায়মান ইব্‌ন কারম (র) হইতে বর্ণনা করেন যে, সুলায়মান . 
(রে) বলেন, আমি ইব্‌ন আব্বাস (রো)-কে 1০১95. & এর ব্যাখ্যায় বলিতে শুনিয়াছি 
যে, তিনি বলেন, এই মহিলাদ্য় ব্যভিচারে লিপ্ত হয় নাই বরং নূহ (আ)-এর স্ত্রীর 
বিশ্বাসঘাতকতা এই ছিল যে, সে জনসমাজে প্রচার করিয়া বেড়াইত যে, নূহ আ) 
পাগল । আর লূত (আ)-এর স্ত্রী বিশ্বাসঘাতকতা হইল এই যে, লূত (আ)-এর ঘরে 
কোন মেহমান আসিলে উহাদিগকে অপদস্ত করিবার জন্য সে সমাজের লোকদিগের 
সংবাদ প্রদান করিত। | 

আউফী রে), বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, এই দুই মহিলার 
বিশ্বাসঘাতকতা ছিল এই যে, তাহারা নূহ ও লূত (আ)-এর দীনের বিরোধিতা করিত। 
নূহ (আ)-এর স্ত্রী নূহ (আ)-এর গোপনীয় খবরা-খবর জনসমক্ষে প্রকাশ করিয়া দিত। 
কোন ব্যক্তি গোপনে ঈমান আনয়ন করিলে সে সমাজের প্রভাবশালী লোকদের নিকট 
তাহা ফাস করিয়া দিত। আর লূত (আ)-এর স্ত্রীর কাজ ছিল এই যে, লূত (আ)-এর 
এ রুনির ডি চির নর 
সংবাদ প্রদান করিত। 

রীতা রানির রেকারে বর 
ব্যভিচারে লিপ্ত হয় নাই। এই দুই মহিলার বিশ্বাসঘাতকতা ছিল দীনের ব্যাপারে । 

এই আয়াতের ভিত্তিতে বহু সংখ্যক আলিমের মত হইল এই যে, “কোন ক্ষমাপ্রাপ্ত 
ব্যক্তির সংগে বসিয়া আহার করিলে তাহাকেও ক্ষমা করিয়া দেওয়া হয়” বাজারে 
প্রচলিত এই হাদীসটি সঠিক নহে। ইহা সম্পূর্ণ ভিত্তিহীন। 

জনৈক বুযুর্গ সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে স্বপ্নে দেখিয়া 
জিজ্ঞাসা করিয়াছিলেন যে, হে আল্লাহ্র রাসূল! আপনি কি বলিয়াছিলেন যে, কোন 
ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির সংগে বসিয়া আহার করিলে তাহাকেও ক্ষমা করিয়া দেওয়া হইবে ।” 
উত্তরে রাসূলুল্লাহ্‌ সো) বলেন ৪ না বলি নাই, তবে এখন বলিতেছি। 


SG 2102228 SANNA GAIN IE 1৩৫25 (১9 
পট পা পার 2৩ ১৬ এপ তে 


2৩১১৪ ৩০৪ 2০5 EES 3৬2 8৩35 0 ৬৫ ৬৩ 
51 2৫ 2৬ অপর তা | 
6 ADL) 92 59272 


www.quraneralo.com 


Contents 


সূরা তাহ্রীম ১৯৫ 


পর তর 25 পরত তত তে 


Be 25 CEES LL ৩৫০ EC ০/৮৪ ৩ (১৮০১ (১) 
6 CHE 02৩66 445 ০৫ ৮৮6 ৪৩০ ৬৪3; 


এ ডি 
যে প্রার্থনা করিয়াছিল, “হে আমার প্রতিপালক! তোমার সন্নিধানে জান্নাতে আমার 
জন্য একটি গৃহ নির্মাণ করিও এবং আমাকে উদ্ধার কর ফিরআউন ও তাহার দুষ্কৃতি 
হইতে এবং আমাকে উদ্ধার কর জালিম সম্প্রদায় হইতে ৷’ 

১২. আরও দৃষ্টান্ত দিতেছেন ইমরান তনয়া মারয়ামের-_ যে তাহার সতীতৃ রক্ষা 
করিয়াছিল; ফলে আমি তাহার মধ্যে রূহ ফুঁকিয়া দিয়াছিলাম এবং সে তাহার 
প্রতিপালকের বাণী ও তাহার কিতাবসমূহ সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল। সে ছিল 
অনুগতদিগের একজন । 


তাফসীর £ এইখানে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, ঠেকাবশত কাফিরদিগের 
সহিত উঠা-বসা ও মেলামেশা করা ঈমানদারদিগের জন্য ক্ষতিকর নহে। যেমন অন্য 
আয়াতে আল্লাহ্‌ বলেন £ 

৩৬০ ১০৪ ১৮৯০] এ ৩৬১১৯, Lyi ALE ১১৮] ১৯১ 
15515450585 অর্থাৎ ঈমানদারগণ যেন 
ঈমানদারদের ব্যতীত কাফিরদিগকে বন্ধুরূপে গ্রহণ না করে। যে ব্যক্তি এইরূপ করিবে 
তাহার সংগে আল্লাহ্র কোন সম্পর্ক নাই। তবে আত্মরক্ষার জন্য হইলে তাহা ভিন্ন 
কথা। 

কাতাদা রে) বলেন ঃ ফিরআউন আল্লাহ্‌র এই দুনিয়ার সেরা কাফির খোদাদ্রোহী 
ছিল। কিন্তু আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, সে তাহার স্ত্রীর বিন্দুমাত্র ক্ষতিসাধন 
করিতে পারে নাই। একদিকে স্বামী কুফরী করিয়া বেড়াইত অপরদিকে সে অক্ষরে 
অক্ষরে আপন প্রতিপালকের আনুগত্য করিয়া চলিত। ইহাতে প্রমাণিত হয় যে, আল্লাহ্‌ 
তা'আলা মহা প্রজ্ঞাময় ও ন্যায় বিচারক । একজনের অপরাধের জন্য তিনি অন্যকে শাস্তি 
দেননা। 

ইবন জারীর রে) বর্ণনা করেন যে, সুলায়মান (র) বলেন, ফিরআউন তাহার স্ত্রীকে 
উত্তপ্ত রোদের মধ্যে ফেলিয়া শাস্তি দিত। শাস্তি প্রদান করিয়া সে চলিয়া গেলে 
ফিরিশতাগণ ডানা দ্বারা তাহাকে ছায়াদান করিতেন । তখন তিনি জান্নাতে নিজের ঘর 
দেখিতে পাইতেন। 

ইবন জারীর রে).......কাসিম ইব্‌ন আবু বাষ্যা (র) হইতে বর্ণনা করেন যে, কাসিম 

ইব্‌ন বাষ্যা (র) বলেন, ফিরআউনের স্ত্রী শুধু এই কথা জিজ্ঞাসা করিত যে, কে জয়লাভ 


Wwww.quraneralo.com 


Contents 


১৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিল। ফিরাআউন, না মুসা. ও হারূন। উত্তরে বলা হইত যে, মুসা ও হারন (আ) 
জয়লাভ করিয়াছে। তখন তিনি বলিতেন, আমি মূসা ও হারনের প্রতিপালকের উপর 
ঈমান রাখি । এই সংবাদ ফিরআউনের কানে দেওয়া হইলে তাহার কর্মকর্তাদের এই 
নির্দেশ দিত যে, বড় বড় পাথর খণ্ড সংগ্রহ করিয়া তাহার সামনে উপস্থিত করিয়া 
তাহাকে এই ধ্যান-ধারণা হইতে ফিরিয়া আসিতে বল, যদি তিনি ফিরিয়া আসেন তো 
তিনি আমার স্ত্রী। অন্যথায় পাথর চাপা দিয়া তাহাকে কঠোর শাস্তি প্রদান কর। তাহা 
করা হইলে তিনি উপরের দিকে মাথা তুলিয়া জান্নাতে তাহার গৃহ দেখিতে পাইলেন। 
ফলে তিনি তাহার ঈমানের উপর অটল থাকেন। সংগে সংগে তাহার দেহপিঞ্জর হইতে 
প্রাণপাখী উড়িয়া যায়। আর ফিরআউনের সহচররা তাহার প্রাণহীন দেহের উপর পাথর * 
9007, 


৮০ পরলেও 


নিন নিজ ৯5৮৮৮ 
এইখানে বিশেষভাবে লক্ষ্যণীয় যে, ফিরআউনের স্ত্রী গৃহ নির্মাণের দরখাস্ত করিবার পূর্বে 
প্রতিবেশী নির্বাচন করিয়াছিলেন । অর্থাৎ তিনি আগে বলিয়াছেন, তোমার নিকটে, 
অতঃপর গৃহনির্মাণের দরখাস্ত করিয়াছেন। এক মরফু হাদীস দ্বারাও জানান যায় যে, 
রাসূলুন্াহ্‌ (সা) গৃহ নির্মাণের পূর্বে প্রতিবেশী যাচাই করিয়া লইতে নির্দেশ দিয়াছেন। 

tpl এসি 0০5 ০১০১৪ ১৮ ES অর্থাৎ 
ফিরাআউনের স্ত্রী এই দু'আ করিলেন যে, হে আমার প্রতিপালক! তুমি আমাকে 
ফিরআউন ও তাহার কার্যকলাপ হইতে মুক্তি দাও। কারণ তাহার এই সব কুফরী 
কর্মকাণ্ডের সহিত আমার কোন সম্পর্ক নাই। আর আমাকে অত্যাচারী সম্প্রদায়ের কবল 
হইতে মুক্তি দাও। উল্লেখ্য যে, ফিরাআউনের এই স্ত্রীর নাম ছিল আসিয়া বিনতে 
মুযাহিম রো)। 

আবু জাফর রাষী রে).......আবুল আলিয়া হইতে বর্ণনা করেন যে, ফিরআউনের 
খাযিনের স্ত্রীর পূর্বে তাহার স্ত্রী ঈমান গ্রহণ করিয়াছিলেন। ঘটনা ছিল এইভাবে যে, 
তাহার স্ত্রী ফিরআউনের একটি মেয়ের মাথার চুল আচড়াইতেছিলেন। হঠাৎ হাত হইতে 
চিরুনী পড়িয়া গিয়াছিল। তখন তিনি বলিলেন, যে আল্লাহ্‌র প্রতি কুফরী করিয়াছে সে 
ধ্বংস হউক ৷ তাহাকে ফিরআউনের মেয়েটি বলিল, আমার পিতা ছাড়া কি আর কোন 
রব আছে? তিনি বলিলেন, হ্যা, আমার ও তোমার পিতার এবং প্রত্যেক বস্তুর রব 
হইলেন আল্লাহ্‌। তখন সে তাহাকে চপেটাঘাত করিল এবং তাহার পিতাকে সেই সংবাদ 
পৌছাইয়া দিল। ফিরআউন তাহাকে ডাকিয়া পাঠাইল। তিনি আসিলে বলিল, আমি 
ছাড়া কি আর কোন রব আছে? তিনি বলিলেন, হ্যা, আমার ও তোমার এবং প্রত্যেক 


www.quraneralo.com 


Contents 


সূরা তাহ্রীম ১৯৭ 


বস্তুর রব হইলেন আল্লাহ্‌ এবং আমি তাহারই ইবাদত করি । এই কথা শুনিয়া ফিরআউন 
তাহাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করিল । তাহার জন্য পেরেক তৈরি করাইল। এবং হাত পা 
বাধিয়া শাস্তি দিল । এবং তাহার উপর সাপ ছাড়িয়া দিল। এইভাবে শাস্তি দিতে লাগিল । 
ইহার পর একদিন ফিরআউন দেখিতে আসিল এবং বলিল, এখনও তুমি কি পূর্বের কথা 
পরিত্যাগ কর নাই ? তিনি বলিলেন, আমার ও তোমার এবং সমস্ত বস্তুর রব হইলেন 
আল্লাহ্‌ । ফিরআউন বলিল, তুমি যদি তোমার কথা হইতে বিরত না হও তবে তোমার 
সন্মুখে তোমার ছেলেকে যবাই করিব। তিনি বলিলেন, তোমার যাহা ইচ্ছা তুমি করিতে 
পার। অতঃপর তাহার সম্মুখে তাহার ছেলেকে হত্যা করিল। তখন ছেলেটির রূহ 
তাহাকে সুসংবাদ দিল আর বলিল, হে মা! তুমি সুসংবাদ গ্রহণ কর, তোমার জন্য 
আল্লাহ্র নিকট এইরূপ সওয়াব রহিয়াছে। তখন সেই মহিলা ধৈর্যধারণ করিলেন। 
অতঃপর আরো একদিন ফিরআউন আসিয়া পূর্বের মত তাহাকে জিজ্ঞাসা করিল। তিনিও 
পূর্বের মত উত্তর প্রদান করিলেন। তখন ফিরআউন তাহার ছেলেকে তাহার সম্মুখে হত্যা 
করিল । এইবারও তাহার ছেলের রূহ তাহাকে সুসংবাদ দিল এবং ধৈর্যধারণ করিতে 
বলিল। আল্লাহ্র নিকট তোমার জন্য এমন এমন সওয়াব রহিয়াছে । 

বিবি আসিয়া (রা) মহিলার বড় ছেলে ও ছোট ছেলে উভয়ের কথা শুনিতে 
পাইয়াছিলেন। ইহা শুনিয়া ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া ঈমান আনয়ন করিলেন। আর 
খাযিনের স্ত্রী সেই মহিলার মৃত্যু হইয়া গেল। আর সেই মহিলার জন্য জান্নাতে যে 
সওয়াব, মর্যাদা ও সম্মান রহিয়াছে তাহা বিবি আসিয়ার সম্মুখে প্রকাশিত হইয়া গেল 
এবং তাহা প্রত্যক্ষ করিলেন। ইহাতে তাহার ঈমান আরো শক্তিশালী হইল এবং ইয়াকীন 
বৃদ্ধি পাইল। যখন ফিরআউন বিবি আসিয়ার ঈমান আনার সংবাদ পাইল, তখন তাহার 
সভাসদগণকে বলিল, তোমরা আসিয়া বিনতে মুযাহিম সম্পর্কে কি ধারণা পোষণ কর? 
তাহারা বিবি আসিয়ার প্রশংসা করিল। ফিরআউন বলিল, সে তো আমি ছাড়া অপর 
রবের ইবাদত করে। তখন তাহারা বলিল, তাহা হইলে তাহাকে হত্যা কর। অতঃপর 
তাহার জন্য পেরেক তৈরি করিয়া হাত পা বাধিয়া তাহাকে শাস্তি দিল। এই সময় বিবি 
আসিয়া আল্লাহ্‌র নিকট দু'আ করেন। তিনি বলেন, হে আল্লাহ্‌! আমার জন্য জান্নাতে 
একটি ঘর নির্মাণ করুন। এই সময় ফিরআউন উপস্থিত হইয়া গেল। তিনি জান্নাতে 
তাহার জন্য তৈরি ঘর প্রত্যক্ষ করিয়া হাসিয়া পড়িলেন। তখন ফিরআউন বলিল, 
তোমরা কি বিবি আসিয়ার পাগলামী দেখিতেছ না? আমি তাহাকে শান্তি দিতেছি আর 
সে হাসিতেছে। তৎক্ষণাৎ বিবি আসিয়ার মৃত্যু হইয়া গেল। 

2১৯৬১০১১১৮০০৩, ০১, অর্থাৎ দ্বিতীয় দৃষ্টান্ত হইল 
ইমরান তনয়া মারয়ামের। সে তাহার সতীত্ব রক্ষা করিয়াছিল। 


www.quraneralo.com 


Contents 


১৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


| এ ভালাহণতাতালার উনি 
হযরত জিবরীল (আ) একজন সুঠাম মানুষের আকৃতিতে হযরত মরিয়ম (আ)-এর 
নিকট আসিয়া নিজের মুখ দ্বারা তাহার বুকের মধ্যে ফুঁক প্রদান করে। ইহাতেই তাহার 
গর্ভে হযরত ঈসা (আ) আগমন করে। 


১811 ১5 AKG i USS = ১3০ অর্থাৎ হযরত 
মরিয়ম (আট আল্লাহ্‌র তাকদীর ও শরীয়াতের পূর্ণ অনুগত ছিলেন। 

ইমাম আহমদ (র).......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন মাটিতে কয়েকটি বৃত্ত আকিয়া বলিলেন ৪ 
তোমরা কি জান এইগুলি কী? উত্তরে সাহাবাগণ বলিলেন, আল্লাহ্‌ এবং তাহার রাসূলই 
ভালো জানেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ “জান্নাতী রমণীদের মধ্যে যাহারা সর্বশ্রেষ্ঠ 
তাহারা হইল, যথাক্রমে খাদীজা বিনতে খুয়ায়লিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মরিয়ম 
বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুযাহিম ফিরআউনের স্ত্রী! 

বুখারী ও মুসলিমের হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ পুরুষদের 
মধ্যে বহুলোকই মনীষা সম্পন্ন হইতে সক্ষম হইয়াছে। কিন্তু মহিলাদের মধ্যে এইরূপ 
মনীষা অর্জন করিয়াছে মাত্র তিনজন । ফিরআউন পত্নী আসিয়া, ইমরান তনয়া মরিয়ম, 
 খুয়ায়লিদ তনয়া খাদীজা রো)। আর সকল খাদ্যের উপর ছারীদের শ্রেষ্ঠত্ব যেমন, সকল 
নারীর উপর আয়িশার শ্রেষ্ঠতৃ ঠিক তেমন। “বিদায়া ও নিহায়া’ গ্রন্থে ঈসা ইব্‌ন. 
মরিয়মের কাহিনীতে আমি এই হাদীসগুলির সনদ ও শব্দসহ উল্লেখ করিয়া বিস্তারিত 
আলোচনা করিয়াছি। উপরে আমরা এই কথা প্রমাণ করিয়াছি যে, ইমরান তনয়া-মরিয়ম 
ও ফিরআউন পত্নী আসিয়া জান্নাতে রাসূল (সা)-এর স্ত্রী হইবেন। 


Wwww.quraneralo.com 


Contents 


উনত্ৰিশতম পারা 
সূরা সুন্্ক্ক 


৩০ আয়াত, ২ রুকু, মক্কী 


১১৯৮1১১০1৭1 


ইমাম আহমদ (র) ....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ কুরআন মজীদে ত্রিশ আয়াত বিশিষ্ট 
এমন একটি সূরা আছে, যা উহা পাঠকারীর জন্য সুপারিশ করিবে । ফলে তাহাদের ক্ষমা 
করিয়া দেওয়া হইবে। সূরাটি হইল সূরা মুল্ক। ইমাম তিরমিযী রে)-এর মতে 
হাদীসটি হাসান। | 

ইব্‌ন আসাকির রে) ........ আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তোমাদের পূর্বেকার যুগের এক ব্যক্তি মারা গেল। তাহার 
তাবারকাল্লাহী সূরা কণ্ঠস্থ ছিল। তাহাকে কবরে দাফন করার পর ফিরিশৃতা আসিলে 
সেই সূরাটি আসিয়া ঝাঁপিয়া পড়িল। ফিরিশ্তা বলিলেন, তুমি যেহেতু আল্লাহ্র 
কিতাবের একটি অংশ। আমি তোমাকে পেরেশান করিতে চাই না এবং আমি তোমার 
ও আমার কোন প্রকার লাভ-ক্ষতির মালিক নই। তুমি যদি এই ব্যক্তির নাজাত চাও 
তাহা হইলে আল্লাহ্‌র নিকট যাইয়া সুপারিশ কর। তখন সেই সূরাটি আল্লাহ্‌র নিকট 
যাইবে আর বলিবে, অমুক ব্যক্তি তোমার কিতাব হইতে আমাকে শিখিয়াছে এবং 
আমাকে তিলাওয়াত করিয়াছে। আমি তাহার অন্তরে থাকাকালীন তুমি কি তাহাকে 
আগুন দিয়ে জ্বালাইবে এবং তাহাকে শাস্তি দিবে? যদি তুমি তাহা করিতে চাও তবে 
তোমার কিতাব হইতে আমাকে মিটাইয়া ফেল। তখন আল্লাহ্‌ বলিবেন, তুমি কি 
রাগান্বিত হইয়াছ? সূরাটি বলিবে, আমার জন্য রাগ করার অধিকার আছে। আল্লাহ্‌ 
বলিবেন, যাও, তোমার সুপারিশ গ্রহণ করিলাম । সেই সূরাটি আসিয়া কবরের সেই 
ফিরিশ্তাকে হাকাইয়া বাহির করিয়া দিবে। অতঃপর সে, মৃত ব্যক্তির মুখে আসিয়া 
বলিবে, ধন্যবাদ তোমার, তুমি আমাকে তিলাওয়াত করিয়াছিলে । ধন্যবাদ বক্ষের, যে 
আমাকে সংরক্ষণ করিয়া রাখিয়াছে। ধন্যবাদ এই যুগলপদের, যে আমাকে নিয়ে 


www.quraneralo.com 


Contents 


২০০ তাফসীরে ইব্ন কাছীর . 


দীড়াইয়াছিল। এইভাবে সেই সূরাটি মৃত ব্যক্তিকে কবরের ফেরেশান মুক্ত রাখিবে। 
রাসূলুল্লাহ্‌ (সো) যখন হাদীসটি বর্ণনা করিলেন, তখন ছোট-বড়, গোলাম ও আযাদ 
সকলেই এই সূরাটিকে কণ্ঠস্থ করিয়াছিলেন। তাই এই সূরাকে নাজাত দানকারী 
নামকরণ করেন। ইবৃন কাছীর বলেন, আমি বলি, এই হাদীসটি অত্যন্ত গরীব । 

তাবারানী ও যিয়া মাকদেসী (র)...... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ কুরআনে এমন একটি সূরা আছে যাহা 
আল্লাহ্র সহিত ঝগড়া করিয়া তাহার পাঠকারীকে জান্নাতে প্রবেশ করাইয়াছে। উহা 
হইল সুরা মুল্ক। ইমাম তিরমিযী (রে) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন 
যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, জনৈক সাহাবী কোন এক বনে তাবু ফেলে । পরক্ষণে সে 
টের পাইল যে, উহা একটি মানুষের কবর এবং কবরের মধ্যে লোকটি সূরা মূল্ক পাঠ 
করিতেছে। পাঠ করিতে করিতে সে সূরাটি সমাপ্ত করিয়া ফেলে। ফিরিয়া আসিয়া সেই 
সাহাবী রাসূলুল্লাহ্‌ (সা)-কে ঘটনাটি অবহিত করিলে তিনি বলিলেন ৪ “সূরাটি' 
প্রতিরোধকারী ও মুক্তি দানকারী ৷ উহা পাঠকারীকে কবর আযাব হইতে মুক্তি দান , 
করে।” 

ইমাম তিরমিযী (র) ....... জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) আলিফ লাম মীম তানযীল ও তাবারাকাল্লাধী না পড়িয়া কখনো 
ঘুমাইতেন না। লায়ছ রে) তাউস (র) হইতে বর্ণনা করেন যে, এই দুইটি সূরার 
ফযীলত কুরআনের অন্যান্য সূরার তুলনায় সন্তরগুণ বেশী । 

তাবারানী রে) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন ৪ “আমি চাই যে, এই সূরাটি (সূরা মুলক) আমার প্রত্যেক উম্মতের অন্তরে 
গাথিয়া থাকুক” 

আব্দুল্লাহ ইব্‌ন হুমাইদ (র)...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) এক ব্যক্তিকে বলিলেন, আমি কি তোমাকে এমন একটি হাদীস শুনাইব, 
যাহা শুনিয়া তুমি খুশী হইবে? উত্তরে সে বলিল, হ্যা শুনান। ইব্‌ন আব্বাস (রা) 
বলিলেন ঃ তুমি নিজে সূরা মুল্ক পড়, এবং পরিবারের সকলকে ও প্রতিবেশীকে উহা 
শিক্ষা দাও। কারণ, উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহ্র সহিত 
ঝগড়া করিয়া উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব হইতে রক্ষা করিবে এবং কবর 
আযাব হইতে বাচাইয়া রাখিবে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “আমার একান্ত কামনা 
যে, এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গীথিয়া থাকুক ।” 


52. পু. ৮০ পপ, ০৮4 পা 2৩ রা রি 
১৯৩ ৪6 CB 055855 আনা 5১2৬৩ ৬2 (9 
পাঠ পর A পরা ০ পরত Be tn, 2 রে শি 
৯৯১ ৮৯) ০৩ SLY 8৮০০] 22 BE CYS (1) 


22272 222 


www.quraneralo.com 


Contents 


সুরা মুলক ২০১ 


2৯ 2 15 ৮৮ 11 পে পাতার dr 5 | (Y) 


৮৬92 GTEC FUE Sm Fe ৪৬ ও 
2৫5 ৫৭ dd 
০৯০৩ 25৩৮০ 0 


2, 


ORLA A এ ০ ৬:5৫ PA PS Ae 
টু Abs 13, পতি ৯) 35557 20938 LE )) 550353 (০ 
০5৩ 


১. মহামহিমান্বিত তিনি, সর্বময় কৰ্তৃত্ব যাহার করায়ত্ব; তিনি সর্ববিষয়ে 
সর্বশক্তিমান । 

২, যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য 
কে তোমাদিগের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। 

৩. যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহ্‌র সৃষ্টিতে তুমি 
খুঁত দেখিতে পাইবে না; আবার তাকাইয়া দেখ, কোন ত্রুটি দেখিতে পাও কি? 

৪. অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার 
দিকে ফিরিয়া আসিবে । 

৫. আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি । প্রদীপমালা দ্বারা এবং 
উহাদিগকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদিগের জন্য 
প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা নিজের প্রশংসা বর্ণনা পূর্বক এই সংবাদ দিতেছেন যে, 
গোটা সৃষ্টি জগতের কর্তৃত্ব তাহারই করায়ত্বে । তিনি যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। 
তাহার প্রতাপ, প্রজ্ঞা ও ন্যায় পরায়ণতার কারণে তিনি যাহা করিতে চাহেন উহা 
ঠেকাইবার এবং তীহাকে জিজ্ঞাসাবাদ করিবার ক্ষমতা কাহারো নাই । তিনি সর্ববিষয়ে 
সর্বশক্তিমান। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

৯১/১119 5৮11 315 :55%1 অর্থাৎ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন । এই 
আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মৃত্যু অস্তিত্ব হইতে অস্তিত্ব লাভ করা একটি বস্তু । কারণ 
উহা মাখলুক। আয়াতটির অর্থ হইল, আন্মাহ্‌ তা'আলা সৃষ্ট জগতকে অনস্তিত্ব হইতে 
অস্তিত্বে আনিয়াছেন। 

০০১০১১104," অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সৃষ্টি জগতকে এইজন্য 
অনস্তিত্ব হইতে অস্তিত্ব দান করিয়াছেন যে, তিনি পরীক্ষা করিবেন কাহার আমল বেশী 
উত্তম। 


ইবনে কাছীর ১১তম খণ্-_২৬ 


www.quraneralo.com 


Contents 


২০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

হ1:6510175 25৮85 41105 05855 854 অর্থাৎ তোমরা কিভাবে 
আল্লাহ্‌র সহিত কুফরী কর, অথচ তোমরা ছিলে মৃত। অতঃপর তিনি তোমাদিগকে 
জীবন দান করিয়াছেন। 

এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা প্রাথমিক অবস্থা তথা অনস্তিতৃকে মৃত্যু এবং অস্তিত্‌ 
দানকে জীবন নামে আখ্যায়িত করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)....... কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, কাতাদা (র) 
১৬৯19 ১-০1। 315 ৫৬৫1 এর ব্যাখ্যায় বলেন $ রাসূলুল্লাহ (সা) বলিতেন £ 
আল্লাহ্‌ তা'আলা বনী আদমকে এক সময় মৃত অবস্থায় রাখিয়াছিলেন। অতঃপর পার্থিব 
জগতকে জীবন বসবাস করিবার এবং আখিরাতকে প্রতিদান ও চিরকাল অবস্থান 
করিবার স্থান বানাইয়াছেন। 

এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা 9০ ১1721781151 অর্থাৎ তিনি 
পরীক্ষা করিবেন যে, তোমাদিগের মধ্যে কাহার আমল ভালো । এখানে * ৪1 +₹%1 
১5 অর্থাৎ কে বেশী আমল করে বলেন নাই । ইহাতে প্রমাণিত হয় যে, আমল বেশী 
করা নয় বরং ভালো আমল করাই আল্লাহ্‌র কাম্য । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

১১১1 ১১১]। ৮৯৪ আল্লাহ্‌ তা'আলা মহা পরাক্রমশালী ও মহাপ্রতাপশালী। 
তাহা সত্তেও কেহ তাহার নাফরমানী করিয়া ও তাহার বিধানের বিরুদ্ধাচরণ করিয়া 
একনিষ্ঠভাবে তাহার কাছে তাওবা করিলে তিনি ক্ষমা করিয়া দেন। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

(3৮,০১৮+১-০ ৮5318 ৬১ অর্থাৎ তিনি স্তরে স্তরে সৃষ্টি করিয়াছেন 
সপ্তাকাশ। অনেকের মতে, এই সপ্তাকাশ উপরে নীচে একটির সহিত মিলিত। দুই 
আকাশের মাঝে কোন ফাক নাই। আবার অনেকের মতে, একটির সহিত অপরটি 
মিলিত নহে বরং প্রতি দুই আকাশের মাঝে বিস্তর ব্যবধান রহিয়াছে। তবে দ্বিতীয় 
মতটিই সঠিক । মি'রাজের হাদীস ও অন্যান্য হাদীস দ্বারা ইহা প্রমাণিত। 

০৮৯০ ০৮৯৮।। 15 1০৪৪৮০০০ অৰ্থাৎ আল্লাহ্‌র সৃষ্টিতে এমন নিখুত ও 
সামঞ্জস্যপূর্ণ যে, উহাতে কোন প্রকার বৈপরীত্য ও দোষ বা ত্রুটি খুঁজিয়া পাওয়া যাইবে 
না। তাই আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ | 

oss UA adil অর্থাৎ আকাশের দিকে তাকাইয়া চিন্তা 
করিয়া তুমি দেখ যে, উহাতে কোন প্রকার দোষ-ক্রটি দেখিতে পাও কিনা । 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, যাহ্‌হাক ও সওরী (র) প্রমুখ বলেন, আলোচ্য 
আয়াতের ১৮৪ 3৯৮৩ অর্থাৎ ছিদ্র বা ফাটল ৷ কাতাদা রে) বলেন £ ১০ ৪১:15 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুল্ক | ২০৩ 


১৬১৯ অর্থাৎ হে আদম সন্তান! তোমরা আল্লাহ্‌র সৃষ্টি আকাশে কোন খুঁত দেখিতে 
পাও কি? 


চে 


১১০৮৯৪৪৮১৭১ a LINE ০2০০৫ olla! ১ 
অর্থাৎ একবার তাকাইয়া যদি নিশ্চিত হইতে না পার তাহা হইলে আবারো চোখ তুলিয়া 
তাকাইয়া দেখ । দেখিবে সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হইয়া তোমারই দিকে ফিরিয়া আসিবে । 
অর্থাৎ কোন প্রকারেই তোমরা আমার সৃষ্টিতে কোন খুঁত আবিষ্কার করিতে পারিবে না। 

কাতাদা (র) বলেন ৪১:১৫ অর্থ ১:১০ অর্থাৎ দ্বিতীয়বার । ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ৪ ,'5', অর্থ ১15 অর্থাৎ অপদস্ত। ইব্‌ন আব্বাস (রা) এর মতে +-১..২ 
অর্থ 1 অর্থাৎ ক্লান্ত । মোটকথা আয়াতের অর্থ এই দীড়ায় যে, যতবারই তোমরা 
আকাশের দিকে তাকাও, চিন্তা গবেষণা কর কিন্তু কোন প্রকার খুঁত ও ত্রুটি বাহির 
করিতে তোমাদিগের দৃষ্টি ব্যর্থই হইবে। 

অতঃপর আল্লাহ্‌ তা“আলা স্বীয় সৃষ্টির নৈপুণ্য ও শোভা সৌন্দর্যের বর্ণনা দিয়া 
বলিতেছেন £ 

০১:৮3 081 ০ 20511 15%9 515 অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে 
প্রদীপমালা তথা নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করিয়াছি। এই নক্ষব্রসমূহের কতিপয় এমন 
আছে, যেইগুলি এক স্থান হইতে অন্যস্থানে বিচরণ করিয়া বেড়ায় আবার কতিপয় এমন 
আছে যেইগুলি সর্বদা একস্থানেই স্থির বসিয়া থাকে । 

১৮৮35110০৮৯) 0১৮৯2 অর্থাৎ নক্ষত্ররাজির আরেকটি উপকার হইল 
এই যে, উহাকে আমি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ বানাইয়াছি। অর্থাৎ নক্ষত্র 
78595495545 
জন্য দুনিয়ার অপমান । 

১১৮০1) 21১০1$1 ১১5০1, অর্থাৎ আখিরাতেও আমি উহাদিগের জন্য 
প্রস্তুত করিয়া রাখিয়াছি জলন্ত অগ্নির শাস্তি । যেমন সূরা সাফ্ফাতের শুরুর দিকে আল্লাহ্‌ 
বলেনঃ 
SOLUS i SEN 9 11 2০০০ এডি 
15152 ১০০ 6 ১০ 3৮55 LSS গে ৩ 

5 60525885৮01 20৮৯১5%1- ls 

অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি এবং 
রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে ৷ ফলে উহারা উর্ধজগতের কিছু শ্রবণ 
করিতে পারে না এবং উহাদিগের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে বিতাড়নের জন্য 


Wwww.quraneralo.com 


Contents 


২০৪ তাফসীরে ইব্ন কাছীর 


উপকরণ এবং উহাদিগের জন্য আছে অবিরাম শাস্তি । তবে কেহ হঠাৎ শুনিয়া ফেলিলে 
জলন্ত উল্ধাপিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে। 

ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, কাতাদা (র) বলেন, 
আকাশের নক্ষত্ররাজিকে আল্লাহ্‌ তিনটি উপকারের জন্য সৃষ্টি করিয়াছেন। আকাশকে 
সুশোভিত করা, শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ ও দিক নির্ণয়ের নিদর্শন। 


22 42 


০ Shy SENG BEG BAS 955 0) 
56 BEE G ৯ OO 

At AA 0%ঠ৫৫ 5 99% C72. AAA ০৫৫ পে 
৩৩ তোর ডোজ ৮৪58৭ 
93.7% 


০১১১ 
রি রি 2 5৯ AAS AZ 
322১0৮5685৬ ৩৪৩৪ 929৬ (4) 


EX 


০9৮০০ 0০0851৩৮8৯৬ 
০8) ৩৯ি YS COBTAS GIGS) 


০521০০2৭৫৫6 IBF 0) 

জাহান্নামের শাস্তি; উহা কত মন্দ প্রত্যাবর্তনস্থল! 

৭. যখন উহারা তন্মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের শব্দ শুনিবে, 
আর উহা হইবে উদ্বেলিত । 

৮. রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে, যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ 
সতর্ককারী আসে নাই?! 
আমরা উহাদিগকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, “আল্লাহ্‌ 
কিছুই অবতীর্ণ করেন নাই । তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ। 

১০. এবং উহারা আরো বলিবে, “যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি 
প্রয়োগ করিতাম তাহা হইলে আমরা জাহান্নামবাসী হইতাম না।? 

১১. উহারা উহাদিগের অপরাধ স্বীকার করিবে । অভিশাপ জাহান্নামীদিগের 
জন্য । 


www.quraneralo.com 


# 


Contents 


সূরা মুল্ক ২০৫ 


Ledisi 1১০32 1১১৮৫ ০2311 অর্থাৎ যাহারা 
তাহাদিগের প্রতিপালককে অস্বীকার করে তাহাদিগের জন্য আমি জাহান্নামের শাস্তি 
, প্রস্তুত রাখিয়াছি। উহাদিগের প্রত্যাবর্তনস্থল কত নিকৃষ্ট ও নিন্দনীয়। 


585 ৮০9 Es lpi 4315511153 অর্থাৎ যখন কাফিরদিগকে 
জাহান্নামে নিক্ষেপ করা হইবে তখন তাহারা উহার গর্জন ও চিৎকার শুনিতে পাইবে। 

জা 

ইব্‌ন জারীর (র) বলেন, 5. অর্থ ০. অর্থাৎ গর্জন চিৎকার | (৮৯9 
**, £5 -এর ব্যাখ্যায় সুফিয়ান সওরী (র) বলেন ঃ গরম ফুটন্ত অনেক পানির মধ্যে অল্প 
কিছু চাউল বা অন্য কোন দ্রব্য যেমন টগবগ করে, তেমনি জাহান্নামীরাও জাহান্নামের 
মধ্যে টগবগ করিতে থাকিবে। 

4১811 as ও অর্থাৎ জাহান্নামীদের প্রতি তীব্র রোষে জাহান্নামের 
একাংশ অপর অংশ হইতে ছিন্ন হইয়া ফাটিয়া পড়িবার উপক্রম হইবে। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
21755857525 58155 7581751হ 

- ০৫ এসে হস 9 ১০2 ০ এ ৮6 

অর্থাৎ আল্লাহ্‌ তা“আলা কাহারো প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না এবং দলীল দ্বারা 
সত্যকে প্রমাণিত না করিয়া ও মানুষের প্রতি রাসূল না পাঠাইয়া কাহাকেও শাস্তি প্রদান 
করেন না। তাই জাহান্নামীদের কোন একটি দলকে যখনই জাহান্নামে নিক্ষেপ করা 
হইবে, তখনই জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করিবে যে, তোমাদিগের নিকট কি কোন 
সতর্ককারী আসিয়াছিল না? উত্তরে তাহারা স্বীকার করিয়া বলিবে, হ্যা, আসিয়াছিল। 
কিন্তু আমরা উহাদিগকে মিথ্যা প্রতিপন্ন করিয়া বলিয়াছিলাম, “আল্লাহ্‌ কোন কিছুই 
অবতীর্ণ করেন নাই। তোমরা তো মহাবিভ্রান্তিতে রহিয়াছ।” যেমন অন্য আয়াতে 
আল্লাহ্‌ বলেন ঃ 

সি ০ 
আমি কাহাকেও শাস্তি প্রদান করি না। 
অতঃপর জাহান্নামীরা নিজদিগের ভুল নিজেরা রনি 
তিরস্কার করিয়া বলিবে £ 

El 55 ৫05৮5 9 তল Ly অর্থাৎ হায়! যদি 
আমাদিগের বিবেক থাকিত এবং যদি আমরা আল্লাহ্র ওহী শ্রবণ করিতাম, তাহা হইলে 


Wwww.quraneralo.com 


Contents 


২০৬ তাফসীরে ইব্ন কাছীর 


আমরা কুফরীও করিতাম না আর এখন জাহান্নামেও নিক্ষিপ্ত হইতাম না। কিন্তু 
উহাদিগের তখনকার এই অনুতাপ কোন কাজে আসিবে না। 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১২৮১০] ৮৯ Ete eli অর্থাৎ সেই দিন তাহারা 
নিজদিগের অপরাধ স্বীকার করিয়া লইবে। অভিশাপ জাহান্নামীদিগের জন্য । 

ইমাম আহমদ (র)....... আবুল বুহতারী (র) হইতে বর্ণনা করেন যে, আবুল 
বুহতারী রে) বলেন, যিনি রাসূলুল্লাহ্‌ (সা) হইতে শুনিয়াছেন, তিনি আমাকে বলেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ মানুষ স্বেচ্ছায় আল্লাহ্‌র বিধান হইতে বিরত না হওয়া 
পর্যন্ত আল্লাহ্‌ তাহাকে ধ্বংস করেন না। 

অপর এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ মানুষ ততক্ষণ পর্যন্ত 
জাহান্নামে প্রবেশ করিবে না, যতক্ষণ পর্যন্ত তারা প্রমাণ দ্বারা এই কথা না বুঝিবে যে, 
জান্নাতের তুলনায় জাহান্নামই তাদের জন্য বেশী উপযোগী । অর্থাৎ উপযুক্ত কারণ 


দর্শাইয়া তবে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে ! 
০49৮ ই 85 পক ৩১৪ এত) LE ৩৮৪৫৩ (১) 


০ ১৫০৩০2১০9৮8 1১:51? (১৮) 
2242, £42 পাঠে তা পার্ট ই (৫) 


6 Ahh 383, 55 ৩ 


Ea 
চা 


০4০7৮ 44:- 
০3৯8) 4205 ৮753) 

১২. যাহারা দৃষ্টির অগোচরে তাহাদিগের প্রতিপালককে ভয় করে তাহাদিগের 
জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার। 

১৩. তোমরা তোমাদিগের কথা গোপনেই বল অথবা প্রকাশ্যে বল তিনি তো 
অন্তৰ্যামী । 

১৪. যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না? তিনি সূক্মদর্শী, সম্যক 
অবগত । 

১৫. তিনিই তো তোমাদিগের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন । অতএব 
তোমরা দিক-দিগন্তে বিচরণ কর এবং তাহার প্রদত্ত জীবনোপকরণ হইতে আহার্য 
গ্রহণ কর। পুনরুথান তো তাহারই নিকট ৷ 


তাফসীর ঃ যাহারা আল্লাহ্‌র নিকট দণ্ডায়মান হওয়ার ভয় রাখে এবং লোক চক্ষুর 
অন্তরালে নির্জনে ও নিরালায় পাপকার্য হইতে বিরত থাকে এবং আল্লাহ্‌র ইবাদতে লিপ্ত 
থাকে আল্লাহ্‌ তাআলা সুসংবাদ দিতেছেন যে, তাহাদিগের যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুল্ক ২০৭ 


করিয়া দেওয়া হইবে এবং বিনিময়ে তাহাদিগকে মহা পুরস্কার প্রদান করা হইবে৷ যেমন 
বুখারী ও মুসলিম শরীফের হাদীসে আছে যে, যেই দিন আল্লাহ্র ছায়া ব্যতীত আর 
কোন ছায়া থাকিবে না, সেই দিন আল্লাহ্‌ তা'আলা সাত শ্রেণীর লোককে তাহার 
আরশের নীচে ছায়া দান করিবেন। তন্মধ্যে একজন হইল, সেই পুরুষ যাহাকে কোন 
অর্থশালী রূপসী নারী ব্যভিচারের জন্য আহ্বান করার পর এই বলে তাহার আহ্বান 
প্রত্যাখ্যান করিল যে, আমি আল্লাহকে ভয় করি । আরেকজন হইল সেই ব্যক্তি এমন 
গোপনে দান করিল যে, ডান হাতে কি দান করিল বাম হাত তাহা টের পাইল না। 
আবু বকর বাধ্যার (র)....... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস রো) 
বলেন, সাহাবায়ে কিরাম (রা) একদিন জিজ্ঞাসা করিলেন যে, হে আল্লাহ্র রাসূল! 
আপনার কাছে বসিলে আমাদিগের মনে যেই স্বভাব সৃষ্টি হয় আপনার হইতে দূরে সরিয়া 
গেলে আর তাহা থাকে না। ব্যাপার কি? শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) জিজ্ঞাসা করিলেন £ 
তোমাদিগের রব সম্পর্কে তোমাদিগের ধারণা কি? উত্তরে তাহারা বলিলেন, কেন, 
গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায়ই তিনি আমাদিগের প্রতিপালক! রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ 
“এই বিশ্বাস থাকিলে তোমাদিগের মনের পরিবর্তন নিফাকের অন্তর্ভুক্ত নহে!’ 
877 


ST SE Cl Sl ES 0৭ অর্থাৎ তোমরা 
তোমাদিগের কথা গোপনেই বল অথবা প্রকাশ্যেই বল, আল্লাহ্‌ সবই জানেন। তিনি 
হইলেন অন্তৰ্যামী, কাহারো মনের কোন কল্পনাও তাহার অগোচর থাকে না। 2 

৭ 515,513,091 অর্থাৎ যিনি স্রষ্টা তিনি সৃষ্টির সর্ববিষয়ে অবগত থাকিবেন 
না, ইহা হইতেই পারে না। 

১১ ]1 ৪1111 955 অর্থাৎ তিনি সৃক্মদৰ্শী ও সম্যক অবগত । অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা মানুষের প্রতি প্রদত্ত নিয়ামতসমূহের কথা উল্লেখ করিয়া বলিতেছেন ঃ 


(5) ১০191590690 519৯5 2515 ০৯১৯1 3৮৯ 501 3৯ 
অর্থাৎ আল্লাহই তোমাদিগের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন। অতএব তোমরা 
পৃথিবীর দিক-দিগন্তে ও দেশ-দেশান্তরে ভ্রমণ করিয়া ব্যবসা-বাণিজ্য করিতে পার। 
তাতে স্মরণ রাখিও যে, আল্লাহ্‌ মঞ্জুর না করিলে তোমাদিগের কোন প্রচেষ্টাই সফল. 
হইতে পারিবে না । আর তোমরা আল্লাহ্‌ প্রদত্ত জীবিকা হইতে আহার কর। এই আয়াত 
দ্বারা প্রমাণিত হয় যে, জীবিকা অর্জনের জন্য চেষ্টা করা তাওয়াক্কুল পরিপন্থী নয়। 
যেমন ৪ 

ইমাম আহমদ (র) ... উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে বর্ণনা করেন যে, উমর ইব্‌ন 
খাত্তাব (রা) বলেন ঃ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন ঃ 
“তোমরা যদি যথাযথভাবে আল্লাহ্র উপর তাওয়াক্কুল কর, তাহা হইলে তিনি অবশ্যই 
তোমাদিগকে রিয্‌ক দান করিবেন, যেমন দান করেন পক্ষীকুলকে । পক্ষীকুল সকালে 


www.quraneralo.com 


Contents 


২০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ক্ষুধা নিয়া খালি পেটে বাহির হয় আর সন্ধ্যাকালে পেট ভরিয়া ফিরিয়া আসে ।” হাদীসটি 
তিরমিযী, নাসায়ী ও ইবৃন মাজাহ্‌ (র) বর্ণনা করিয়াছেন। 

এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, পাখী যেমন আল্লাহ্র উপর ভরসা করিয়া বাসায় 
বসিয়া থাকে না বরং আল্লাহ্র উপর তাওয়াক্কুল সত্তেও তাহাকে সকালে জীবিকার 
সন্ধানে বাহির হইতে হয়, তেমনি মানুষেরও তাওয়াক্কুল করিয়া বসিয়া থাকিলে চলিবে 
না বরং তাওয়াক্কুলের সংগে সংগে উপায়ও অবলম্বন করিতে হইবে। পাখীর জীবিকার 
সন্ধানে বাহির হওয়া যেমন তাওয়াক্কুল পরিপন্থী নহে, তেমনি মানুষেরও উপায় 
রাজ জরা তাওযারর পরিবারে! 

৮১701 42015 অর্থাৎ কিয়ামতের দিন সকলকে আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তন 

করিতে হইবে। 

ইব্‌ন আব্বাস (র) মুজাহিদ, সুদ্দী কাতাদা (র) বলেন 8 1৫৩০ এর অর্থ 
যমীনের দিগ-দিগন্ত ও সকল প্রান্ত । ইব্‌ন আব্বাস (রা) ও কাতাদা (র) বলেন, 
[৫41০ অর্থাৎ পর্বতের উপর আরোহণ করা । ইব্‌ন আবু হাতিম (র):...... বশীর 
ইব্‌ন কা'ব রো) এই আয়াত পাঠ করিয়া তাহার উম্মে ওলাদকে বলিলেন, তুমি যদি 
(4:41, এর অর্থ বর্ণনা করিতে পার তাহা হইলে তুমি আযাদ সে বলিল, ইহার অর্থ 
পর্বতের চূড়ায় আরোহণ করা। তিনি পরে আবুদ্দারদা (রা)-কে জিজ্ঞাসা করিলেন, 
তিনিও তাহাই বলিলেন, যে পর্বতের উপর বিচরণ করা । 


১5৯5 C818 55) নিও এও তিনে উতর OV 
2৫022 9৩46৮2৬510৬ তি (9) 
০4১১ 

০9৫ GEIS 29$65 ৫00 IIHS Ow) 
৩৫৩৬ ০৫658 রান সা ০ 


হিরা রা কারা রাজা দঃ 
থাকিবে । 

১৭. অথবা তোমরা কি নিশ্চিত আছ যে, আকাশে যিনি রহিয়াছেন তিনি 
তোমাদিগের উপর কংকরবর্ষী ঝঞ্চা প্রেরণ করিবেন না? তখন তোমরা জানিতে 
পারিবে কি রূপ ছিল আমরা সতর্কবাণী! 


www.quraneralo.com 


Contents 


সুরা মুলক ২০৯ 


১৮. ইহাদিগের পূর্ববতীগণ মিথ্যা আরোপ করিয়াছিল; ফলে কিরূপ হইয়াছিল 
আমার শাস্তি । 
১৯. উহারা কি লক্ষ্য করে না উহাদিগের উর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি, যাহারা 
পক্ষ বিস্তার করে ও সঙ্কুচিত করে? দয়াময় আল্লাহই উহাদিগকে স্থির রাখেন । তিনি 
সর্ববিষয়ে সম্যক দ্ৰষ্টা । 

তাফসীর ঃ ইহাও সৃষ্টির প্রতি আল্লাহ্‌র দয়া ও অনুগ্রহ যে, শিরক ও 'কুফরীর কারণে 
কাফির মুশরিকদিগকে উপযুক্ত শাস্তি প্রদান করিবার পূর্ণ ক্ষমতা থাকা, সত্তেও আল্লাহ্‌ 
তা'আলা ধৈর্যধারণ করেন এবং তাহাদিগকে সুযোগ প্রদান করেন । যেমন এক আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ | 


১০৫০42৬০০৮৪ ৮০০০০০০০৪০৮ ৮০০1০ ৯৪১৮৬ 
1৮১০১ DELS HDI ০০০১৯০15৮9৯ 
অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা যদি মানুষকে তাহাদিগের কৃতকর্মের শান্তি পর্দার করিতেন, 

তাহা হইলে ভূ-পৃষ্ঠে একটি প্রাণীও বাচিয়া থাকিত না। কিন্তু তিনি তাহাদিগকে 

নির্ধারিত মেয়াদ পর্যন্ত সময় দেন। অতঃপর যখন নির্ধারিত সময় আসিয়া পড়িবে তখন 
আল্লাহ্‌ উহার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবেন। আল্লাহ্‌ তাহার বান্দাদের সম্পর্কে সম্যক 
অবগত । আর এইখানে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 

১০5 ৯1905 ০৯১৯11457০০ sll ৬৪ ৮০ চাপ অর্থাৎ 
তোমরা কি নিশ্চিত আছ যে, আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদিগকে সহ ভূমিকে 
ধ্বসাইয়া দিবেন না আর উহা আকস্মিকভাবে থর থর করিয়া কীপিতে থাকিবে । 

(০০৯654150৮2 01 ৪৮11 ৪৪১০ ৭7 অর্থাৎ অথবা 
তোমরা কি নিশ্চিত আছ যে, আকাশে যিনি রহিয়াছেন তিনি তোয়াদিগের উপর 

RE a 

তবুও তিনি অনুগ্রহবশত শাস্তি প্রদানে বিলম্ব করেন। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা ধমক প্রদান করিয়া বলেন 
১১৬৪ ০4 2৮1৮57-8 অর্থাৎ আমার সতর্কবাণী এবং উহা প্রত্যাখ্যান 

করার পরিণাম কিরূপ ছিল অচিরেই তোমরা জানিতে পারিবে । 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


১০০ 304 Eis LULL 5813 অৰ্থাৎ ইহাদিগের 


পূর্ববর্তীরাও আমার সতর্কবাণী অস্বীকার করিয়াছিল। ফলে আমি উহাদিগকে কঠোর 
যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করিয়াছিলাম। 


ইবনে কাছীর ১১তম খণ্ড_২৭ 


www.quraneralo.com 


Contents 


২১০ তাফসীরে ইব্ন কাছীর 


ETE: 


EE ECE ভা ENE MF দে যাহারা শূন্য 
আকাশে কখনো ডানা বিস্তার করে আবার কখনো সংকুচিত করে। আল্লাহ্‌ তো 
উহাদিগকে এইভাবে শূন্যে স্থির করিয়া রাখেন । ইহাও তো আল্লাহ্‌র কুদরত ও অনুগ্রহের 
একটি অন্যতম নিদর্শন । 


[EEE I TE ENA ML LE 
37 2 3549337 চি পাটি 2 
> ৮৩৪ 952৩৪ PEL HORE AGH NGS ৩৫ (০) 


ETS 6) 

$2 0 3S 065253) SUM OL BES GING Lf () 
০৬52৫) 
bls 4506৭ ও ৩৪54 24 ৬০৬৫ GE ০ (YY) 
0 ০ 

১6৫৮৭095220 ৫৫ ৫2 এ ঠা BCE OY) 


০৩১/৪০5 4d 4) TESTE) দঃ টি ১১ (5) 

০০০৬৮ EET 1৩৮৫৬ SY 9 (০) 

0$25%5506 66১5০4)) ও (5169 93 (9 

IIIS OB NAS ৫9 ৫৮ SEL 4B 5১9 ES (NV) 


প 5৯৫৫ 4১ 2 
০০৯৬৩ 3০০ 
২০. দয়াময় আল্লাহ্‌ ব্যতীত তোমাদিগের এমন নাভি 
যাহারা তোমাদিগকে সাহায্য করিবে? কাফিররা তো বিভ্রান্তিতে রহিয়াছে । 
২১. এমন কে আছে যে, তোমাদিগকে জীবনোপকরণ দান করিবে, তিনি যদি 
জীবনোপকরণ বন্ধ করিয়া দেন? বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় 
অবিচল রহিয়াছে। 


www.quraneralo.com 


Contents 


সূরা মুল্ক ২১১ 


২২. যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে, না কি সেই 
ব্যক্তি যে ঝজু হইয়া সরল পথে চলে? 

২৩. বল, ‘তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদিগকে দিয়াছেন 
শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ । তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ-কর ।' 

২৪. বল, ‘তিনিই পৃথিবীতে তোমাদিগকে ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই 
নিকট তোমাদিগকে সমবেত করা হইবে ৷’ 

২৫. উহারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও তবে বল, ‘এই প্ৰতিশ্ৰুতি কখন 
বাস্তবায়িত হইবে?’ 

২৬. বল, ‘ইহার জ্ঞান কেবল আল্লাহ্রই নিকট আছে, আমি তো স্পষ্ট 
সতর্ককারী মাত্র ৷' 

২৭. যখন উহা আসন্ন দেখিবে তখন কাফিরদিগের মুখমণ্ডল স্নান হইয়া পড়িবে 
এবং উহাদিগকে বলা হইবে, “ইহাই তো তোমরা চাহিতেছিলে।' 

তাফসীর £ মুশরিকরা ধারণা করিত যে, আল্লাহ্র সংগে তাহারা যাহাদিগের পূজা 
করিতেছে বিপদাপদে তাহারা তাহাদিগকে সাহায্য করিতে ও জীবিকা দান করিতে 
সক্ষম তাহাদিগের এই অলীক ধারণা খণ্ডন করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 


০৮৯০ ৩ ১৩১১৪৪১৮১০২ এই pa 4901 19৯ ol অর্থাৎ দয়াময় 
আল্লাহ্‌ ব্যতীত তোমাদিগের এমন কোন সৈন্যবাহিনী কাছে কি যাহারা তোমাদিগকে 
সাহায্য করিবে? অর্থাৎ আল্লাহ্‌ ব্যতীত তোমাদিগের কোন অভিভাবক, রক্ষাকারী ও 
সাহায্যকারী নাই । তাই আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

০৮১ ১৯% ১১৮৪5 ০] অর্থাৎ কাফিররা বিভ্রান্তিতে রহিয়াছে। অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

4৪১১ এশা 911580৮25১0 ১৯,1 অর্থাৎ আল্লাহ্‌ যদি তোমাদিগের 
জীবিকা বন্ধ করিয়া দেন, তাহা হইলে এমন কেহ আছে, যে তোমাদিগকে জীবিকা দান 
করিবে? অর্থাৎ আল্লাহ্‌ ব্যতীত এমন কেহ নাই, যে তোমাদিগকে জীবিকা দিতে পারে 
বা বন্ধ করিতে পারে বা বিপদাপদে তোমাদিগকে সাহায্য করিতে পারে। তিনি এক 
তাহার কোন শরীক নাই । বস্তুত এই সব কিছু জানিয়া বুঝিয়াও মুশরিকরা প্রতিমা পূজা 
করে । তাই আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১১৮১৮5৮51৯1 অর্থাৎ ইহার পরও এই মুশরিকরা অবাধ্যতা ও 
সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে। কোন সত্য কথা তাহার শ্রবণ করে না ও উহা 
অনুসরণ করে না। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
Ee LL Dhl oh pt উস 

I ১৬৫: 


Wwww.quraneralo.com 


Contents 


২৯২! তাফসীরে ইব্ন কাষ্টার 


অধাং যে এঃ" ঈঁফিয়া মুখে ভর দিয়া চলে সেই সঠিক পথে চলে, না সেই ব্যক্তি 
যে সোজা হইয়া সরল পথে লে 

এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা ঈমানদার ও কাফিরদের জন্য একটি দৃষ্টান্ত উপস্থাপন 
করিয়াছেন। কাফিরদের দৃষ্টান্ত হইল সেই ব্যক্তির ন্যায়, যে ঝুঁকিয়া মুখে ভর করিয়া 
চলে । অর্থাৎ বরাবর সোজা পথে নয় বরং এদিক-ওদিক আকাবীকা হইয়া চলে । তাহার 
নিজেরই খবর নাই যে, কোথায় যাইতেছে । আর ঈমানদারদের দৃষ্টান্ত হইল সেই 
ব্যক্তির ন্যায়, যে সোজা হইয়া সরল পথে চলে । অর্থাৎ সে নিজেও চলে সঠিকভাবে এবং 
তাহার পথও হইল সরল সঠিক। এই হইল ঈমানদার ও কাফিরদের জাগতিক দৃষ্টান্ত । 
আখিরাতেও উহাদিগের অবস্থা একই রূপ হইবে । ঈমানদার তো সরল-সঠিক পথ 
ধরিয়া বরাবর জান্নাতে চলিয়া যাইবে । আর কাফিররা উপুড় হইয়া মুখের উপর ভর 
করিয়া জাহান্নামে পৌছিয়া যাইবে । আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
ভা ১১৮১21৯৮6৮9 ৪৯ী9)9 lb ১2301 1- 

-)০৯ ৯1121০০4411 ১১9১৯ 

অর্থাৎ অত্যাচারী এবং তাহাদিগের সমমনা ও আল্লাহ্‌ ব্যতীত তাহারা যাহাদিগের 

উপাসনা করিত তাহাদিগকে সমবেত করা হইবে । বলা হইবে যে, এইবার তাহাদিগকে 
জাহান্নামের পথ দেখাইয়া দাও। 

ইমাম আহমদ (র)....... নুফাই' হইতে বর্ণনা করেন যে, নুফাই' (রে) বলেন, 
আমি আনাস ইব্ন মালিক রে)-কে বলিতে শুনিয়াছি যে, সাহাবাগণ জিজ্ঞাসা 
করিয়াছিল, হে আল্লাহ্‌র রাসূল! কিয়ামতের দিন মানুষকে কিভাবে মুখে ভর দিয়া 
হাটাইয়া সমবেত করা হইবে? উত্তরে রাসূলুল্লাহ সো) বলিলেন ঃ যেই আল্লাহ্‌ দুনিয়াতে 
পায়ে ভর করিয়া হাটাইতে পারেন, সেই আল্লাহ্‌ কি মুখের উপর ভর করিয়া হাটাইতে 
পারিবেন না?” 

8০-০৯৮15 ০৮815 ৮৮০11 0৮৯5146585১ ৯ 0৯ অর্থাৎ 
আপনি বলিয়া দিন যে, আল্লাহই তোমাদিগকে অনস্তিত্ব হইতে অস্তিত্বে আনিয়াছেন এবং 
তোমাদিগকে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও বুদ্ধি বিবেক দান করিয়াছেন। 

৬১১-১50 ১১1% অর্থাৎ অথচ আল্লাহ্‌ প্রদত্ত এই সব শক্তি তাহার আনুগত্য ও 
বিধান পালনে ব্যয় করিয়া তোমরা তেমন কৃতজ্ঞতা প্রকাশ কর না। 

১১১। ৮৪৫5 cdl 95 078 অর্থাৎ আপনি বলিয়া দিন যে, আল্লাহই 
তোমাদিগকে বিভিন্নভাবে বিভিন্ন বর্ণ, বিভিন্ন আকৃতি ও বিভিন্ন স্বভাব দান করিয়া 
পৃথিবীর দিক-দিগন্তে ছড়াইয়া দিয়াছেন। 

৩৬১১১১5, অর্থাৎ এইভাবে ছড়াইয়া-ছিটাইয়া রাখার পর একদিন আবার 
তিনিই তোমাদিগকে তাহার নিকট একত্রিত করিবেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা মুল্ক ২১৩ 
অতঃপর পুনরুথান অস্বীকারকারী কাফিরদের সম্পর্কে বলিতেছেন ৪ 
ei 91 ০০৪1 1৯ ভেদ ১৬12 অর্থাৎ কাফিররা বলে যে, 

তোমরা সত্যবাদী হইলে বল, তোমরা যে কিয়ামতের কথা বলিতেছ উহার বাস্তবায়ন 

কখন হইবে? আল্লাহ্‌ বলেন ৪ 
এ ০১০1 Cit অর্থাৎ হে নবী! আপনি বলিয়া দিন যে, কিয়ামত 

কখন সংঘটিত হইবে উহা সুনির্দিষ্টভাবে আল্লাহ্‌ ব্যতীত কেহ বলিতে পারে না। উহা যে 

সুনিশ্চিতরূপে সংঘটিত হইবে, আমাকে কেবল এই সংবাদ প্রদান করিবারই নির্দেশ 
দেওয়া হইয়াছে । অতএব তোমরা উহাকে ভয় করিয়া চল। 

রি অর্থাৎ আমার দায়িত্ব হইল কেবল সতর্ক করা ও 
পৌছাইয়া দেওয়া। আর আমি সেই দায়িত্ব পালন করিয়াছি। 


1১১৪৫ ০2301 ১৪৯৩ ১০ ঠা) ৮917 ali অর্থাৎ যখন কিয়ামত 
সংঘটিত হইবে কাফিররা উহা প্রত্যক্ষ করিবে এবং বুঝিতে পারিবে যে কিয়ামত 
আসলেই নিকটবর্তী ছিল, তখন কাফিরদিগের মুখমণ্ডল শ্লান হইয়া পড়িবে । তখন 
আল্লাহ্‌ তা'আলা তিরস্কার স্বরূপ বলিবেন ঃ 

০৬০৮৪ এ। ৮৯ অর্থাৎ ইহাই তাহা যাহা দেখিবার জন্য তোমরা 
তাড়াহুড়া করিতে । 


2 2৬৮৫ লাক হল পা ৮৬ ন? ১৮৮৮ 329 
288৩৮ ৬৮৯ 84 ৩5৫০ ঠা তা গৈ () 


eb 2 


2২০৫৩ ঠা 
2৮269 ৫ পার্ট 8% 255 210৮৫) AY (৭) 
০ ৮০ J 


2 


2 ০৮ 4°? চে 2 522 set 22 
6 ৬১৯৪ 2 ৫ ৩165 চিনি ১৫) 2৮29 OS 6) 


২৮. বল, “তোমরা ভাবিয়া দেখিয়াছ কি-- যদি আল্লাহ আমাকে ও আমার 
সংগীদিগকে ধ্বংস করেন অথবা আমাদিগের প্রতি দয়া প্রদর্শন করেন তাহাতে 
কাফিরদিগের কি? উহাদিগকে কে রক্ষা করিবে মর্মস্তুদ শাস্তি হইতে? 

২৯. বল, ‘তিনি দয়াময় তাহাতে বিশ্বাস করিও তাহারই উপর নির্ভর করি, 
শীঘ্রই তোমরা জানিতে পারিবে, কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে ।” 


www.quraneralo.com 


Contents 


২১৪ - তাফসীরে ইব্‌ন কাছীর 


৩০. বল, “তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূ-গর্ভে তোমাদিগের 
নাগালের বাহিরে চলিয়া যায় কে তোমাদিগকে আনিয়া দিবে প্রবহমান পানি ।" 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, হে মুহাম্মদ! আপনি আমার নিয়ামত 
অস্বীকারকারী এই মুশরিকদেরকে বলিয়া দিন যে, তোমাদিগের চাহিদা অনুযায়ী যদি 
আল্লাহ্‌ আমাকে এবং আমার সংগীদিগকে ধ্বংস করিয়া দেন অথবা আমাদিগের প্রতি 
তিনি দয়া করেন তো তাহাতে তোমাদিগের কোন লাভ নাই। তাওবা করিয়া আল্লাহ্‌র 
দীনের পথে ফিরিয়া আসা ব্যতীত তোমাদিগের মুক্তির কোন বিকল্প নাই এবং তোমরা 
যেই আযাব সংঘটিত হইবার অপেক্ষা করিতেছ, উহা আসিয়া পড়িলেও তোমাদিগের 
কোন উপকার হইবে না। মোটকথা তোমরা নিজেরাই নিজদিগের মুক্তির পথ বাছিয়া 
লও । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

Gls ley os 9৯ ৩ অর্থাৎ আপনি এই কথাও বলিয়া 
দিন যে, আমরা দয়াময় বিশ্ব প্রতিপালক আল্লাহ্র উপর ঈমান আনিয়াছি আর জীবনের 
প্রতিটি ক্ষেত্রে একমাত্র তাহারই উপর আমাদিগের ভরসা । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ 
বলেন ৪ 

45215084555 ১৮৪1৪ অর্থাৎ তুমি তীহারই ইবাদত কর এবং তাহার উপর 
ভরসা রাখ। 

2৮701535858 1» 4545 অর্থাৎ অচিরেই তোমরা জানিতে পারিবে 
যে, তোমাদিগের ও আমাদিগের মধ্যে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে এবং দুনিয়া ও 
আখিরাতে কাহাদিগের পরিণাম শুভ হইবে । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

১১৮, লতি 3:০9 48 অর্থাৎ 
আপনি আরো বলিয়া দিন যে, যদি পানি ভূ-গর্ভে তোমাদিগের নাগালের বাহিরে চলিয়া 
যায়, তাহা হইলে কে তোমাদিগকে ভূ-পৃষ্টে প্রবাহমান পানি আনিয়া দিবে? অর্থাৎ তখন 
আল্লাহ্‌ ছাড়া কেহই তাহা পারিবে না। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম 
৫২ আয়াত, ২ রুকু, মক্কী 


১11১৯১14417 
৫ ১৫১৮৩ 24 8050 (১) 
69৮ এ! রত 2498 (৫) 
2224 সির 20d ale ul 


০৬৮০ 295 ১ রর 


ui টড ক 


০ ১১৮০৪ 5 
০ GEIL (৯) 
পার্ট ঠা পারা 


০49৪5014৫85 alae ০৯৩৪ পিএ এও 5561 (9. 


১. নূন-শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহার, 

২. তোমরা প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নহ। 

৪. তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। 

৫. শীঘ্রই তুমি দেখিবে এবং উহারাও দেখিবে__ 

৬. তোমাদিগের মধ্যে কে বিকারগ্রস্ত। 

৭. তোমার প্রতিপালক তো সম্যক অরগত আছেন কে তাহার পথ হইতে 
বিচ্যুত হইয়াছে এবং তিনি সম্যক জানেন তাহাদিগকে যাহারা সৎপথ প্রাপ্ত । 


Wwww.quraneralo.com 


Contents 


২১৬ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর ঃ হুরুফুল হিজা সম্পর্কে সূরা বাকারার শুরুতে বিস্তারিত আলোচনা করা 
হইয়াছে। বিধায় পূনরায় আলোচনা করা নিম্্রয়োজন। আলোচ্য আয়াতের শুরুতে ১ 
হরফটিও ,১০- ও ইত্যাদি হুরূফে মুকাত্তায়ার ন্যায় একটি হরফ। 

কেহ কেহ বলেন, ১ বিরাটকায় একটি মৎসের নাম যাহা সাত তবক যমীনকে 
ধারণ করিয়া রাখিয়াছে। 

যেমন ইবন জারীর (র)....... ইলা ইতি বান কর 
আব্বাস (রা) বলেন ৪ আল্লাহ্‌ তা'আলা সর্বপ্রথম কলম তৈয়ার করিয়া বলিলেন, লিখ। 
কলম বলিল, কি লিখিব? আল্লাহ্‌ বলিলেন, তাকদীর লিপিবদ্ধ কর। ফলে সেই দিন 
হইতে কিয়ামত পর্যন্ত যাহা সংঘটিত হইবার ছিল কলম লিখিতে আরম্ভ করিল। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা ১১ তথা মৎস সৃষ্টি করেন। তাহার পর পানির ফেনা হইতে 
আকাশ সৃষ্টি করেন ও মৎসের পিঠের উপর পৃথিবীকে বিছাইয়া দেন। ফলে মৎস 
নড়াচড়া করিতে আরম্ভ করে। সংগে সংগে পৃথিবীও নড়িয়া উঠে। তখন আল্লাহ্‌ তা'আলা 
পর্বতমালা দ্বারা পৃথিবী স্থির করেন। অন্য এক সূত্রে আছে যে, ইব্‌ন আব্বাস (রা) এই 
কথা বলিয়া ১৪১৮১, 41/5 ৩ আয়াতটি তিলাওয়াত করেন। 

ইবন জারীর রে)....... ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আমার প্রতিপালক সর্বপ্রথম 
কলম সৃষ্টি করিয়া বলিলেন, লিখ। ফলে কলম কিয়ামত পর্যন্ত যাহা সংঘটিত হইবে 
সবই লিপিবদ্ধ করিল। অতঃপর আল্লাহ্‌ তা'আলা পানির উপর মৎস সৃষ্টি করেন। তাহার 
পর সেই মৎসের উপর পৃথিবীকে বিছাইয়া দেন। 

তারাবানী (র)....... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ আল্লাহ্‌ তা'আলা সর্বপ্রথম কলম ও মৎস 
(৩3) সৃষ্টি করেন। অতঃপর কলমকে বলিলেন, লিখ, লিখ। জিজ্ঞাসা করিল, কি 
লিখিব? আল্লাহ্‌ বলিলেন ৪ কিয়ামত পর্যন্ত যাহা হইবে সব লিখ। অতঃপর রাসূল্লাহ্‌ 
(সা) ০১১2৮০৪7৪15 ৩ আয়াতটি পাঠ করেন। 

ইবন আসাকির (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ্‌ তা“আলা সর্বপ্রথম কলম ও নূন তথা 
দোয়াত সৃষ্টি করেন। অতঃপর কলমকে বলিলেন, লিখ। কলম জিজ্ঞাসা করিল, কি 
লিখিব? আল্লাহ্‌ বলিলেন ঃ কিয়ামত পৰ্যন্ত যাহা. সংঘটিত হইবে সব লিখ। 71811 ৩ 
১১১০ এই আয়াতে এই কথাই বলা হইয়াছে । অতঃপর কলমের মুখে মোহর 
করিয়া কথা বলিবার শক্তি রহিত করা হয়। ফলে কিয়ামত পর্যন্ত আর সে কথা বলিতে 
পারিবে না। তাহার পর বিবেক সৃষ্টি করিয়া বলিলেন, আমি আমার ইজ্জতের শপথ 
করিয়া বলিতেছি যে, আমার প্রিয় লোকদের মধ্যে আমি তোমাকে পরিপূর্ণতা দান করিব 
আর আমার অপ্রিয় লোকদের মধ্যে তোমাকে অসম্পূর্ণ রাখিব । (অর্থাৎ যাহারা আমার 
আপন লোক তাহাদিগকে আমি পরিপূর্ণ জ্ঞান দান করিব, যাহারা আমার আপন নহে 


তাহাদিগের জ্ঞান হইবে অসম্পূর্ণ ৷) 


www.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২১৭ 


মুজাহিদ (র) বলেন : নূন সাত তবক যমীনের নীচের বসবাসকারী বিরাটকায় 
একটি মাছ বলিয়া কথিত আছে। 

হাসান বসরী (র) সহ একদল মুফাস্সির বলেনঃ এই মৎসটির পিঠের উপর আকাশ 
যমীন সমান মোটা একটি পাথর আছে। সেই পাথরের উপর আছে চল্লিশ হাজার শিং 
বিশিষ্ট একটি ষাড় । আর সেই ষীড়ের পিঠের উপর সাত তবক যমীন ও তনধ্যস্ত সমুদয় 
বস্তু অবস্থিত। কেহ কেহ এই অর্থের উপর নিম্ন বর্ণিত হাদীসটির ব্যাখ্যা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)....... আনাস (রা) হইতে বর্ণিত যে, আব্দুল্লাহ ইব্‌ন সালাম 
যখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর মদীনা আগমনের সংবাদ পাইলেন, তখন তিনি তাহার নিকট 
আসিয়া কতটি প্রশ্ন করেন। তিনি বলেন, আমি আপনার নিকট এমন কতক প্রশ্ন করিব 
যাহার উত্তর নবী ব্যতীত কেহ জানিতে পারে না। তিনি বলেন, কিয়ামত সংঘটিত 
হওয়ার সর্বপ্রথম আলামত কি? জান্নাতবাসীগণ প্রথম কি বস্তু দিয়া আহার করিবেন? কি 
কারণে সন্তান তাহার পিতার বর্ণ ও আকৃতি ধারণ করে এবং কি কারণে সন্তান তাহার 
মাতার বর্ণ ও আকৃতি ধারণ করে? নবী (সা) বলিলেন, এই প্রশ্নগুলোর উত্তর নিয়া এই 
মাত্র জিবরাঈল (আ) আমার নিকট আসিয়া বলিয়া গিয়াছেন। তখন ইব্‌ন সালাম 
বলিলেন, জিবরাঈল তো ফিরিশতাগণের মধ্যে ইয়াহুদীদের জন্য চিরশত্রু। নবী (সা) 
বলিলেন, কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত হইল যে, একটি আগ্নি প্রকাশিত 
হইবে, যাহা সকল মানুষকে পূর্ব দিক হইতে পশ্চিম দিকে একত্রিত করিবে এবং 
জান্নাতীগণ সর্বপ্রথম যাহা আহার করিবেন তাহা হইল মাছের কলিজা এবং যখন মাতার 
উপর পিতার বীর্য প্রবল হইবে তখন সন্তান পিতার আকৃতি ধারণ করিবে । আর যখন 
পিতার উপর মাতার বীর্য প্রবল হইবে তখন সন্তান মাতার আকৃতি ধারণ করিবে। 
হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হইয়াছে। 

মুসলিমে অপর এক সনদে সাওবান (রা) হইতে বর্ণিত আছে যে, একবার এক 
ইয়াহুদী পণ্ডিত কয়েকটি বিষয়ে নবী (সা)-কে জিজ্ঞাসা করিয়াছিল । এইগুলির মধ্যে 
ইহাও ছিল যে, জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করিবার পর সর্বপ্রথম তাহাদেরকে কি তুহফা 
দেওয়া হইবে? নবী (সা) বলিলেন, মাছের কলিজার একাংশ । আবার প্রশ্ন করিল, ইহার 
পর তাহাদের খাদ্য কি হইবে? নবী (সা) বলিলেন, তাহাদের জন্য জান্নাতের একটি ধাড় 
জবেহ করা হইবে । যে ষাঁড়টি জান্নাতের মধ্যে বিচরণ করিত । অতঃপর প্রশ্ন করিল, 
ইহার পর তাহাদের পানীয় কি হইবে? নবী (সা) বলিলেন, সালসাবীল নামক প্রত্রবণ 
হইতে পানীয় দেওয়া হইবে। কেহ কেহ বলেন, নূন হইল নূরের একটি পলক । ইবন 
জারীর (র)....... কুররা (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন নূন হইল নূরের একটি পলক এবং কলম হইল নূর দিয়া: তৈরি, কিয়ামত 
পর্যন্ত যাহা সংঘটিত হইবে তাহা লিখিতে থাকিবে । এই হাদীসটি মুরসাল গরীব । ইবন 
জুরাইজ (রে) বলেন, আমাকে বলা হইয়াছে যে, কলমটি নূরের তৈরি যাহার দৈর্ঘ্য এক 
শত বৎসরের পথের সমান। | 
ইবনে কাছীর ১১তম খণ্ড_-২৮ 


Wwww.quraneralo.com 


Contents 


২১৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


কেহ কেহ বলেন £ ১ অর্থ দোয়াত আর ₹1৪1| অর্থ কলম। ইবন জারীর 
(র)....... হাসান ও কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, হাসান ও কাতাদা (র) 
বলেন £$ অর্থ দোয়াত। 

ইবন আবূ হাতিম (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা রো) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ্‌ তা'আলা 
১৩১ অর্থাৎ দোয়াত সৃষ্টি করিয়াছেন। 

ইবন জারীর (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) 
বলেন £ আল্লাহ্‌ তা'আলা নূন অর্থাৎ দোয়াত সৃষ্টি করিয়াছেন এবং কলম সৃষ্টি করিয়া 
বলিলেন, লিখ ৪ কলম বলিল, কি লিখিব? আল্লাহ্‌ বলিলেন, কিয়ামত পর্যন্ত যাহা 
সংঘটিত হইবে সব লিখ। যেমন ঃ ভালো-মন্দ আমল, রিয্‌ক হালাল হোক বা হারাম, 
কোন্‌ বস্তু দুনিয়াতে কোন্‌ দিন, কোন্‌ সময় কিভাবে পৌছিবে ইত্যাদি । অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা মানুষের জন্য রক্ষণাবেক্ষণকারীও এবং কিতাবের জন্য দারোগা নিয়োগ 
করিয়াছেন। অতঃপর যখন রিযৃক ও আয়ু শেষ হইয়া যায়, তখন রক্ষণাবেক্ষণকারী 
ফিরিশতা দারোগা ফিরিশতার নিকট আসিয়া সেই দিনের কর্মসূচী তলব করিলে সে 
বলে, কই তাহার জন্য তো আজ কোন কাজই পাইতেছি না । অগত্যা রক্ষণাবেক্ষণকারী 
ফিরিশতারা ফিরিয়া গিয়া জানে যে, তাহারা মরিয়া গিয়াছে। 

আলোচ্য আয়াতে +151| দ্বারা নির্দিষ্ট কোন কলম নয় বরং কলম বস্তু উদ্দেশ্য। 
যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন এ Me 5301 ₹১২%। LD i 
এইখানেও কলম দ্বারা কলম জাত উদ্দেশ্য, নির্দিষ্ট কোন কলম নহে। বলাবাহুল্য যে, 
কলমের শপথ করিয়া আল্লাহ্‌ তা'আলা এই কথা বুঝাইয়াছেন যে, মানুষের প্রতি প্রদত্ত 
আল্লাহ্‌র নিয়ামত সমূহের মধ্যে ইহাও একটি নিয়ামত যে, তিনি মানুষকে লিখা শিক্ষা 
দিয়াছেন, যাহা জ্ঞানার্জনের একটি অন্যতম উপায়। এইদিকে ইংগিত করিয়াই আল্লাহ্‌ 
বলেন £ ১-/০ অর্থাৎ আর যাহা লিপিবদ্ধ করা হয়। 

ইব্‌ন আব্বাস (র) মুজাহিদ ও কাতাদা রে) বলেন ঃ ১১ *.১155 অর্থ 159 


আবুযোহা রে) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, “১:9১: 159 
অর্থ ০১17 5? 0০3 অর্থাৎ আর যাহা তাহারা করে। সুদ্দী (র) বলেন ১১%. :. ০, 
অর্থ ২২4111১১১০০ অর্থাৎ আর ফিরিশতারা যাহা লিপিবদ্ধ করে। 

অনেকে বলেন, এইখানে +131| দ্বারা উদ্দেশ্য হইল সেই কলম যাহা দ্বারা আকাশ 
যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকদীর লিপিবদ্ধ করা হইয়াছিল । এই সম্পর্কে 


বর্ণিত আছে। যেমন ইবন আবূ হাতিম (র)....... অলীদ ইব্‌ন উবাদা ইব্‌ন সামিত 
(রা) হইতে বর্ণনা করেন যে, অলীদ ইব্‌ন উবাদা রে) বলেন, আমার পিতা মৃত্যুকালে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২১৯ 


আমাকে ডাকিয়া বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ্‌ 
তা'আলা সর্বপ্রথম কলম সৃষ্টি করিলেন। অতঃপর বলিলেন, লিখ। কলম জিজ্ঞাসা 
করিল, কি লিখিব? আল্লাহ্‌ বলিলেন, “অনন্তকাল পর্যন্ত যাহা হইবে সব লিপিবদ্ধ কর।” 

ইবন জারীর (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ আল্লাহ্‌ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। 

অতঃপর আল্লাহ্‌র নির্দেশে কলম সব কিছু লিপিবদ্ধ করে। 

৩১৯০১ 3০ বশ টা ও অর্থাৎ হে নবী! আল্লাহ্র মেহেরবাণীতে 
আপনি উন্মাদ নহেন। আপনার সম্প্রদায়ের মূর্খ কাফিররা যাহা বলে তাহা সম্পূর্ণ মিথ্যা 
রটনা । ইহাতে আপনি ঘাবড়াইবেন না। 

১১৮০ 92৯ 1৮৯4 এ 915 অর্থাৎ আপনাকে বরং আপনার এই দাওয়াত 
A Pd IAL SE 3 TLE OA LT 


oso ror 4d 552 ০৮৩ 


০০৩৩০ 


UE vl Lil অর্থাৎ অবশ্যই আপনি মহান চিতে অধিষ্ঠিত ত। 


আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে এই আয়াতের অর্থ হইল 
1255 515 144 অৰ্থাৎ নিশ্চয় আপনি এক মহান দীনের উপর প্রতিষ্ঠিত । আর 
তাহা হইল ইসলাম । মুজাহিদ, আবূ মালিক, সুদ্দী এবং রবী ইব্‌ন আনাস (র) এইরূপ 
মত পোষণ করিয়াছেন। 

আতিয়্যা (র) বলেন ৪ ৪ ile SS ll অর্থ ০ Sl অর্থাৎ নিশ্চয় 
আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত | মামার রে) কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন ৪ আমি হযরত আয়িশা (রা)-কে মহানবী (সা)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা 
করিয়াছিলাম । উত্তরে তিনি বলিলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র ছিল কুরআন । 

সাঈদ ইব্ন আবু “অরূবা (র) কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, কাতাদা (র) 
1555 31-54151 এ%। এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে, সাঈদ ইব্‌ন হিশাম (র) 
আয়িশা রো)-কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। উত্তরে তিনি 
বলিলেন £ তুমি কি কুরআন পড় না? সাঈদ (র) বলিল, হ্যা, পড়ি। আয়িশা (রা) 
বলিলেন ঃ এই কুরআনই ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র । 

ইমাম আহমদ (র).......হাসান রে) হইতে বর্ণনা করেন যে, হাসান (র) বলেন, 
আমি আয়িশা (রা)-কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিলাম। 
উত্তরে তিনি বলিলেন, তাহার চরিত্র ছিল কুরআন । 


www.quraneralo.com 


Contents 


২২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ রে).......বনী সাওয়াদের জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন যে, 
তিনি বলেন, আমি আয়িশা রো)-কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা 
করিয়াছিলাম। উত্তরে তিনি বলিলেন, তুমি কি কুরআন পড় না? আল্লাহ্‌ বলেন এ 
7251৯ %151 অর্থাৎ নিশ্চয় আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। 

ইবন জারীর (র).......সাঈদ ইব্‌ন হিশাম (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইবৃন হিশাম রে) বলেন $ 

আমি একদিন হযরত আয়িশা রো)-এর নিকট আসিয়া বলিলাম যে, আমাকে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র সম্পর্কে কিছু বলুন। উত্তরে তিনি বলিলেন, তাহার চরিত্র 
ছিল কুরআন । কেন তুমি কি ১০১ 5 4: এই আয়াতটি পড় না? 

ইবন জারীর রে).......জুবাইর ইব্‌ন নুফায়র (র) হইতে বর্ণনা করেন যে, জুবাইর 
(র) বলেন, আমি একদিন আয়িশা (রা)-এর খেদমতে উপস্থিত হইয়া রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। উত্তরে তিনি বলিলেন, তাহার চরিত্র ছিল 
- কুরআন । 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র ছিল কুরআন-_ হযরত আয়িশা (রা)-এর এই উক্তিটির 

তাৎপর্য হইল এই যে, এমনিতেই রাসূলুল্লাহ্‌ (সা) সৃষ্টিগতভাবেই উত্তম ও সচ্চরিত্রের 
' অধিকারী ছিলেন। সততা, মহানুভবতা, বীরত্ব, ক্ষমা ও সহনশীলতা ছিল তাহার 
চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। তদুপরি তিনি ছিলেন কুরআনের আহকামের বাস্তব নমুনা । 
তিনি তাহাই করিয়াছেন যাহা করিতে কুরআন নির্দেশ দিয়াছে আর তাহাই তিনি বর্জন 
করিয়াছেন যাহা করিতে কুরআন নিষেধ করিয়াছে । 

বুখারী ও মুসলিম শরীফে আছে যে, হযরত আনাস (রা) বলেন, আমি দীর্ঘ দশ 
বছর রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমত করিয়াছি। এই দশ বছর কোন দিন তিনি আমার 
কোন আচরণে ব্ব্রতবোধ করেন নাই। আমি কোন (অপ্রয়োজনীয়) কাজ করিয়াছি বা 
(প্রয়োজনীয়) কাজ করি নাই আর তিনি বলিয়াছেন, এই কাজটি কেন করিলে বা কেন 
করিলে না, এই দশ বছরের জীবনে এমনটি কখনো শুনি নাই। তিনি সর্বাধিক সুন্দর 
চরিত্রের অধিকারী ছিলেন। তাহার হাতের তালু অপেক্ষা কোন পরম জিনিস আমি 
জীবনে স্পর্শ করি নাই। তাহার দেহের ঘাম হইতে সুগন্ধিযুক্ত কোন মিশক বা আতর বা 
অন্য কিছু জীবনে আমার নাকে আসে নাই। 

ইমাম বুখারী রে).......বারা রো) হইতে বর্ণনা করেন যে, বারা (রো) বলেন, 
রাসূলুল্লাহ্‌ সো) সকলের চেয়ে সুদর্শন ও চরিত্রবান ছিলেন। বেশী লম্বাও ছিলেন না 
আবার খাটোও ছিলেন না। এই বিষয়ে অসংখ্য হাদীস রহিয়াছে। ইমাম তিরমিযী (র) 
শামায়েল গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করিয়াছেন। 

ইমাম আহমদ (রে).......আয়িশা রো) হইতে বর্ণনা করেন যে, আয়িশা রো) 
বলেন “রাসূলুল্লাহ্‌ সো) জীবনে কখনো নিজ হাতে নিজের কোন খাদেম, স্ত্রী বা অন্য 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২২১ 


কাউকে প্রহার করেন নাই। তবে আল্লাহ্‌র পথে জিহাদ করা স্বতন্ত্র বিষয় । কখনো দুইটি 
বিষয়ের কোন একটি গ্রহণ করার সুযোগ দেওয়া হইলে, সেইটিই গ্রহণ করিতেন যাহা 
দুইটির মধ্যে বেশী সহজ । তবে যেটা পাপের কাজ হইত তাহা হইতে অনেক দূরে 
সরিয়া পড়িতেন। নিজের জন্য কখনো কাহারো হইতে কোন প্রতিশোধ গ্রহণ করেন 
নাই। তবে আন্নাহ্‌্র বিধান লঙ্ঘিত হইলে, আল্লাহ্র জন্য উহার প্রতিশোধ গ্রহণ 
করিতেন।” 

ইমাম আহমদ রে).......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ hi di dak Sd 
করিবার জন্য প্রেরতি হইয়াছি।” 

Ls Ls: অর্থাৎ হে মুহাম্মদ! আপনি এবং 
আপনার প্রতিপক্ষ জানিতে পারিবে যে, কে বিকারগ্রস্ত, বিভ্রান্ত । আপনি না তাহারা? 
যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

291 ০ ১০1০5 5৮০০১, অর্থাৎ আগামী দিনই তাহারা জানিতে 
পারিবে যে, কে মিথ্যাবাদী, সন্ত্রাসী ৷ 

অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

৮5 এ চি 2০৪ LL ভাসি ৫, অর্থাৎ আমরা অথবা তোমরা 
নিশ্চিত রূপে হয়ত হিদায়াতের পথে আছি কিংবা স্পষ্ট বিভ্রান্তিতে । 

ইব্‌ন জুরায়জ (র) বলেন, ইব্‌ন আব্বাস (রা) ০5১৯ এই আয়াতের ব্যাখ্যায় 
বলেন, অচিরেই আপনি এবং তাহারা কিয়ামতের দিন জানিতে পারিবে। 

আওফী €র) ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ১৮১৯1: অর্থ 
১১১৯২ অর্থাৎ তোমাদিগের মধ্যে কেউ উন্মাদ । কাতাদা (র) প্রমুখ বলেন, 
১৯৮১১)/5 অর্থ কে শয়তানের বেশী নিকটবর্তী ও আপন। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেনঃ . 

75555755775 অর্থাৎ 
কে বিশ ও কে হিদারাতথাপ্ত আল্লাহুই লে সম্পর্কে সম্যক অবগত । 

3৫72 (A) 
০ CRAY (৭) 
6 ০৪৪৩৫৫7৮90১) 


০০৮৩৪ (১১) 


০০১১ 


Wwww.quraneralo.com 


Contents 


২২২ | তাফসীরে ইবৃন কাছীর 
ও 1 Yea LED LEE (১) 


৫১ 


386০৮৫৫9০৫৮) 


চি 


১ GEE (15) 


০৫2)%9) REA OG ৬ 4৫5 438 (5) 
০820) ৫2465 0%5) 


৮. সুতরাং তুমি মিথ্যাচারীদিগের অনুসরণ করিও না। 

৯. উহারা চায় যে, তুমি নমনীয় হও, তাহা হইলে উহারাও নমনীয় হইবে, 

১০. এবং অনুসরণ করিও না তাহার- যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্চিত, 

১১. পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায়, 

১২. যে কল্যাণের কাজে বাধা দান করে, যে সীমালংঘনকারী পাপিষ্ঠ, 

১৩. রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত । 

১৪. সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধশালী ৷ 

১৫. উহার নিকট আমার আয়াত আবৃত্তি করা হইলে সে বলে, “ইহা তো 
সেকালের উপকথা মাত্র ।” 

১৬. আমি উহার শুড় দাগাইয়া দিব। 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ হে রাসূল! আমি আপনাকে বিপুল 
নিয়ামতসহ সরল-সঠিক জীবন ব্যবস্থা ও মহান চরিত্র দান করিয়াছি। অতএব আপনি 
মিথ্যাচারীদিগের অনুসরণ করিবেন না। উহারা চায় যে, আপনি উহাদিগের ব্যাপারে 
নমনীয় হন, তাহা হইলে উহারাও আপনার প্রতি নমনীয় হইবে। 


ইব্‌ন আব্বাস (রা) বলেন, ১১৯২৯ ৬৭১১১] অর্থ হইল +$1-১১$] 
১৮২৮৪ অর্থাৎ আপনি নমনীয় হইলে তাহারাও নমনীয় হইবে। মুজাহিদ রে) 
বলেন, আয়াতের অর্থ হইল, তাহারা চায় আপনি যদি আপনার সত্যপথ ত্যাগ করিয়া 
উহাদিগের মিথ্যা উপাস্যদের প্রতি আকৃষ্ট হন তাহা হইলে....। অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা বলেন ঃ 

০৪৯0৫ ৮৮১৪৩ অর্থাৎ আর অনুসরণ করিও না তাহার, যে কথায় 
কথায় শপথ করে, যে লাঞ্কিত। বলাবাহুল্য যে, মিথ্যুক নিজের দুর্বলতা ও অপদস্ততার 
কারণে তাহার মিথ্যাচার প্রকাশ হইয়া যাইবার ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে। ফলে 
কথায় কথায় শপথ করিয়া অন্যের মনে বিশ্বাস জন্মাইতে চাহে এবং যখন তখন 
আল্লাহ্‌র পবিত্র নামসমূহকে অপাত্রে ব্যবহার করে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২২৩ 


ইব্‌ন আব্বাস (রা) বলেন, ১: অর্থ 35411 অর্থাৎ মিথ্যাবাদী,। মুজাহিদ রে) 
. বলেন ৪ ৩৫ অর্থ ৮411 -৬ ৯ ২1 অর্থাৎ দুর্বলমনা। হাসান রে) বলেন, অর্থ 
হটকারী, দুর্বলমনা। 

০৯৯৭ (১.০ ১৫০৯ ইবৃন আব্বাস রো) ও কাতাদা রে) বলেন, ১৮৮৯ অর্থ 
গীবতকারী বা পশ্চাতে নিন্দাকারী। ০%, * (১ অর্থ চোগলখোর । অর্থাৎ সেই 
ব্যক্তি যে একের কাছে অন্যের দোষ বলিয়া বেড়ায় এবং পরস্পর দ্বন্দ সৃষ্টি করে। 

ইমাম বুখারী ও মুসলিম (র) ..... ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস রো) বলেন একদিন রাসূলুল্লাহ্‌ দুইটি কবরের পার্শ্ব দিয়া অতিক্রমকালে 
বলিলেন ৪ এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হইতেছে। তবে এই শাস্তি বড় ধরনের 
কোন গুনাহের কারণে নয়। একজনের অপরাধ হইল, সে পেশাবের প্রর উত্তমরূপে 
পবিত্রতা অবলম্বন করিত না আর অপরজন চোগলখোরী করিয়া বেড়াইত। 

ইমাম আহমদ রে).......হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) 
বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা-কে বলিতে শুনিয়াছি যে, 'চোগলখোর জান্নাতে প্রবেশ 
করিবে না। 

উক্ত হাদীসটি বিভিন্ন কিতাবে বিভিন্ন সূত্রে বর্ণিত আছে। ইমাম আহমদ 
(র).......আবু ওয়ায়েল রে) হইতে বর্ণনা করেন যে, আবু ওয়ায়েল (র) বলেন, 
হুযায়ফা (রা)-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হইল যে, সে চোগলখোরী 
করিয়া বেড়ায় । শুনিয়া হুযায়ফা রো) বলিলেন £ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে 
শুনিয়াছি যে, চোগলখোর জান্নাতে প্রবেশ করিবে না।” 

ইমাম আহমদ (র)....... আসমা বিনতে ইয়ামীদ ইব্‌ন সাকান (রা) হইতে বর্ণনা 
করেন যে, আসমা বিনতে ইয়াধীদ রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন বলিলেন ঃ 
“আমি কি বলিয়া দিব যে, তোমাদিগের মধ্যে কে সবচেয়ে উত্তম?” সাহাবাগণ 
বলিলেন, হ্যা, বলুন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ “তোমাদিগের মধ্যে সেই ব্যক্তি 
সবচেয়ে উত্তম যাহাকে দেখিলে আল্লাহ্র কথা স্মরণ হয়।” আবার বলিলেন, 
“তোমাদিগের মধ্যে কে সর্বাপেক্ষা নিকৃষ্ট তাহাও বলিয়া দিব কি?” সাহাবাগণ বলিলেন, 
হ্যা, বলুন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “যে ব্যক্তি চোগলখোরী করিয়া বেড়ায়, বন্ধুদের 
মাঝে বিভেদ সৃষ্টি করে এবং পবিত্র ও নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দেয়, সে 
তোমাদিগের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ৷” 

ইমাম আহমদ (র)....... আব্দুর রহমান ইব্‌ন আনাস (রা) হইতে বর্ণনা করেন 
যে, আব্দুর রহমান রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “আল্লাহ্র সর্বোত্তম বান্দা 
তাহারা__ যাহাদিগকে দেখিলে আল্লাহ্‌কে স্মরণ হয় । আর সবচেয়ে নিকৃষ্ট হইল তাহারা 
যাহারা চোগলখোরী করিয়া বেড়ায় এবং পরস্পর বিভেদ সৃষ্টি করে এবং নিরপরাধ পবিত্র 
লোকদের বিরুদ্ধে অপবাদ দেয়।” 


Wwww.quraneralo.com 


Contents 


২২৪ _ তাফসীরে ইব্‌ন কাছীর 


7১৮০ ১281৯ অর্থাৎ যাহারা নিজেরা কল্যাণের পথে চলে না এবং 
অন্যদেরকে কল্যাণের পথ হইতে বাধা প্রদান করে। আল্লাহ্‌র নির্ধারিত সীমালংঘন করে 
এবং নিষিদ্ধ ও হারাম কাজে লিপ্ত পাপী। 

4:59 30১০5502702 অর্থাৎ ক ও কঠোর স্বভাব অর্থাৎ তাহারা রূঢ় 
স্বভাবের এবং তদুপরি কুখ্যাত। 

ইমাম আহমদ (র)....... হারিছা ইবন ওহাব (র) হইতে বর্ণনা করেন যে, হারিছা 
ইব্‌ন ওহাব (রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, ‘আমি কি জান্নাতীদের সম্পর্কে 
তোমাদিগকে খবর দিব? শোন, জান্নাতীরা হইল সেই সব দুর্বল লোক, যাহারা শপথ 
করিয়া কোন কথা বলিয়া ফেলিলে আল্লাহ্‌ উহা বাস্তবায়িত করিয়া দেন আর জাহান্নামীরা 
হইল রূঢ়-কঠোর স্বভাবের, অহংকারী । 

ইমাম আহমদ রে)....... আব্দুল্লাহ ইব্‌ন আমর রো) বর্ণনা করেন যে, আব্দুল্লাহ 
ইব্‌ন আমর (রো) বলেন, জাহান্নামীদের আলোচনা প্রসংগে রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, 
“জাহান্নামী তাহারা যাহারা রঁট-কঠোর স্বভাবসম্পন্ন, অহংকারী ও কল্যাণের পথে বাধা 
দানকারী ৷” 

ইমাম আহমদ (র)....... আব্দুর রহমান ইব্ন গনম (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুর রহমান ইব্‌ন গনম রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে ₹-১১|। 11 -এর 
অর্থ জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, “সেই ব্যক্তি যাহার স্বভাব কঠোর, অধিক 
পানাহারকারী, অত্যাচারী, পেটুক |” 

একই সূত্রে অন্য হাদীসে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন $ “রূঢ় স্বভাব ও কুখ্যাত ব্যক্তি 
জান্নাতে প্রবেশ করিবে না।” 

ইবন জারীর (র)....... যায়েদ ইব্‌ন আসলাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়েদ 
ইব্‌ন আসলাম রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) বলিয়াছেন ৪ আকাশ সেই ব্যক্তির জন্য 
ক্রন্দন করে, আল্লাহ্‌ যাহাকে সুস্বাস্থ্য দান করিয়াছেন, পেট পুরে আহার করিবার সুযোগ 
দিয়াছেন ও দুনিয়ার সুখ-সামণ্রী দান করিয়াছেন। কিন্তু সে মানুষের উপর অত্যাচার 
করিয়া বেড়ায়। এই ব্যক্তিকেই কুরআনে ।-: ১১111 || বলা হইয়াছে ।” মোটকথা 
55 হইল সেই ব্যক্তি যে সুস্বাস্থ্যের অধিকারী, শক্তিশালী ও বেশী পানাহারকারী, 
অত্যাচারী ব্যক্তি । আর ?-১১ অর্থ যে ব্যক্তি অপকর্মের হোতা বলিয়া প্রসিদ্ধ বা কুখ্যাত 
ইতর ও অপদার্থ। আরবী ভাষায় ॥',; বলা হয় সেই ব্যক্তিকে যে কোন এক 
সম্প্রদায়ের বলে পরিচিত কিন্তু আসলে সে সেই সম্প্রদায়ের নয়। ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ৪১১ অর্থ +:411 ০৯-১]। এ৷ অর্থাৎ কুখ্যাত, চরিত্রহীন ও ইতর ব্যক্তি। 
এই প্রসংগে আরবী কবিতা উল্লেখিত আছে। 


www.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২২৫ 


কেহ কেহ বলেন ৪ মির্জার দারা যে বনী 
যুহরার সহিত চুক্তিবদ্ধ ছিল। অনেকের মতে ;-%-:) হইল আসওয়াদ ইব্‌ন য়াগুছ। কিনতু 
কথাটি ঠিক নহে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে মুজাহিদ সূত্রে ইব্‌ন আবু নাজীহ (র) বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা)-এর ধারণা হইল ;++) সেই ব্যক্তি বিশেষ কোন বংশের লোক 
হইবার দাবীদার; কিন্তু আসলে সেই বংশের নহে। 

ইবন আবু হাতিম (র)....... “আমির ইব্‌ন কুদামা (র) হইতে বর্ণনা করেন যে, 
“আমির ইব্ন কুদামা রে) বলেন যে, ইকরিমা রো)-কে +১১ এর অর্থ জিজ্ঞাসা করা 
হইলে, তিনি বলিলেন ৪ ++ অর্থ জারজ সন্তান। সাঈদ ইব্‌ন জুবায়র (রা) হইতে 
বর্ণিত যে, তিনি বলেন 87১০ অর্থ যেই ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলিয়া প্রসিদ্ধ । 

ইব্‌ন আববাস (রা) সম্পর্কে কয়েকটি বর্ণনা আছে, তিনি বলেন /:-১ এমন এক 
ব্যক্তি যাহার উপাধি হইল কুখ্যাত। কুখ্যাত তথা না বলিলে মানুষ যাহাকে চিনে 
না। এই ১:১ এর ব্যাখ্যায় বহুজনের আরো বহু মত রহিয়াছে। মোটকথা ---১১ সেই 
ব্যক্তি যে দুষ্র্মে প্রসিদ্ধ। কুখ্যাত বা সন্ত্রাসী বলিয়াই লোক যাহাকে চিনে। সাধারণত 
ইহারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান হইয়া থাকে । কারণ শয়তান এই ধরনের 
লোকদের উপরই সাধারণত বেশী প্রভাব বিস্তার করিতে পারে, যাহা অন্যদের উপর পারে 
না। যেমন দীর্ঘ এক হাদীসের একাংশে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ “জারজ সন্তানরা 
_ জান্নাতে প্রবেশ করিবে না।” ্‌ 

অন্য এক হাদীসে আছে যে, রাসূল (সা) বলিয়াছেন ঃ জারজ সন্তান তিন দুরাচারের 
সমষ্টি। যদি সে মাতা-পিতার ন্যায় অপকর্মে লিপ্ত হয়। 

As rel UU (21 asle SES IS 2০23005590৩ 1 
অর্থাৎ আল্লাহ্‌ বলেন $ ইহাদিগের এই সব অপকর্ম ও খোদাদ্রোহীতার হেতু হইল এই 
যে, ইহারা বিপুল ধন-সম্পদ ও জনশক্তির অধিকারী । উচিত তো ছিল নিয়ামতের 
শুকরিয়া স্বরূপ আমার গুণগান করা, অল্লান বদনে আমার আনুগত্য করা । কিন্তু কিসের, 
উল্টা তারা এই ধন ও জনশক্তিকে আমার বিরুদ্ধে ব্যবহার করে। আমার বিধান পালন 
করার পরিবর্তে বরং বলিয়া বেড়ায় যে, তা জরি রিনার) 
যুগে ইহা অচল। এই বে-ঈমানীর পরিণাম সম্পর্কে আল্লাহ্‌ বলেন ঃ 

rr Mile ‘আমি উহার শুঁড় দাগাইয়া দিব৷’ ইব্‌ন জারীর (র) 
বলেন £ঃ এই আয়াতের অর্থ হইল, ইহাদিগের এই সব কর্মকাণ্ড এমনভাবে প্রকাশ 
করিয়া দিব যে, উহারা কাহারো কাছেই গোপন থাকিবে না । যেমন হাতীর শুঁড়ের উপরে 
দাগ কাহারো নিকট গোপন থাকে না । কাতাদা (র)ও এইরূপ মত পোষণ করিয়াছেন। 


ইবনে কাছীর ১১তম খণ্ড _২৯ 


www.quraneralo.com 


Contents 


২২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আওফী (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, এই 
আয়াতে বদরের যুদ্ধের প্রতি ইংগিত করিয়া বলা হইয়াছে যে, বদরের দিন যুদ্ধের 
মাধ্যমে তরবারী দ্বারা তোমাদিগকে নির্মূল করিয়া ফেলা হইবে। 

অনেকে বলেন ঃ জাহান্নামীদের ন্যায় কিয়ামতের দিন তোমাদিগের মুখমণ্ডল কালো 
করিয়া দেওয়া হইবে। তাহাদিগের মতে 7৮১১1 অর্থাৎ শুড় বলিয়া মুখমণ্ডল বুঝানো 
হইয়াছে। বস্তুত এই সব কয়টি ব্যাখ্যার একটির সহিত অপরটির কোন সংঘর্ষ নাই। 

ইবন আবু হাতিম (র)....... আব্দুল্লাহ ইবন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্ন আমর (রো) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন 8 অনেক সময় এমনও 
হয় যে, এক ব্যক্তি হাজার হাজার বছর ধরিয়া আল্লাহ্‌র দফতরে মুমিনরূপে লিখিত 
থাকে, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ্‌ তাহার প্রতি অসন্তুষ্ট থাকেন। আবার কেহ হয়তো 
হাজার হাজার বছর যাবত কাফির রূপেই চিহ্নিত ছিল কিন্তু আল্লাহ্‌র সন্তুষ্টি লইয়া 
মৃত্যুবরণ করে। যে ব্যক্তি পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দাকারী ও চিহ্নিত অপরাধী 
অবস্থায় মৃত্যু বরণ করিল, কিয়ামতের দিন তাহার দুই ঠোটের দিক হইতে কপালে চিহ্ন 
দেওয়া হইবে!” 


/2 22 SEACH 42) ANTES শর্ত 5) (\V) 
০৫5৫৫ (১4) 

৩25456055৩৬ 0) 

8০৫৪ 55 (০) 

6 Gry B50 (0) 

০৫9৮৮ ৩৮8595835৬0) 
 ৫86৬4%%৬ On) 

১ SOE ৩৪০55 ও তা (৫6) 

| ODL YSIS (vo) 

১৩৪৩৪ /ও ৫৫৫৫ (1) 


A 33293979 SI 3d তা 
O ০%০৯১০৮৪ ৬৯১ 05 (YY) 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২২৭ 


es AZ 5 ৩৩১ তা 22 4225 U6 (YA). 


PAE MEA ৮৫ 
০৫০৮৬ ১০০৯৮০উ (৭) 
পর স্পপর্চি্্র ৫ ১ সপ পু 


০৯১৩৫ ০৪ ১০ 7৮056 (7) 
রা 2:16 0) 
০৩5১৬564১১৩ এত SF (OY) 
OHASHI 8০৯১ রি রা 


১৭. আমি উহাদিগকে পরীক্ষা করিয়াছি, যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান 
অধিপতিগণকে, যখন উহারা শপথ করিয়াছিল যে, উহারা প্রত্যুষে আহরণ করিবে 
বাগানের ফল, 

১৮. এবং তাহারা ‘ইনশাআল্লাহ্‌’ বলে নাই। 

১৯. অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই 
উদ্যানে, যখন উহারা ছিল নিদ্রিত। 

২০. ফলে উহা দ্ধ হইয়া কৃষ্ণবৰ্ণ ধারণ করিল । 

২১. প্রত্যুষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল, . 

২২. “তোমরা যদি ফল আহরণ চাও তবে সকাল সকাল বাগানে চল ৷’ 

২৩. অতঃপর উহারা চলিল নিন্নস্বরে কথা বলিতে বলিতে । 

২৪. “অদ্য যেন তোমাদিগের নিকটে কোন অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ 
করিতে না পারে।' 

২৫. জার হারা নিত করিতে সয় এই বিসবা জহর প্রহাতকারো 
বাগানে যাত্রা করিল। 

২৬. অতঃপর উহারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল, উহারা বলিল, 
“আমরা তো দিশা হারাইয়া ফেলিয়াছি।' 

২৭.না, আমরা তো বঞ্চিত ৷’ 

২৮. উহাদিগের শ্রেষ্ঠ ব্যক্তি বলিল, “আমি কি তোমাদিগকে বলি নাই? এখনও 
তোমরা আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন?’ 

২৯. তখন উহারা বলিল, “আমরা আমাদিগের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা 
ঘোষণা করিতেছি । আমরা তো সীমালংঘনকারী ছিলাম ৷’ 

৩০. অতঃপর উহারা একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল । 

৩১-উহারা বলিল, সিডি দি UO ভরা ৪ EE 
সীমালংঘনকারী । 


Wwww.quraneralo.com 


Contents 


২২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


৩২. “আমরা আশা রাখি__আমাদিগের প্রতিপালক ইহার পরিবর্তে আমাদিগকে 
দিবেন উৎকৃষ্টতর উদ্যান; আমরা আমাদিগের প্রতিপালকের অভিমুখী হইলাম ।” 

৩৩. শাস্তি এইরূপই হইয়া থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর । যদি উহারা 
জানিত! 

তাফসীর ঃ যেসব কাফিররা নবী (সা)-এর নবৃওতকে অস্বীকার করিয়াছিল, 
57559557758 

হা ৮1151 85 | অর্থাৎ আমি কাফিরদিগকে পরীক্ষা 
করিয়াছি যেভাবে পরীক্ষা করিয়াছিলাম রকমারী ফল-ফলাদি সমৃদ্ধ উদ্যান অধিপতিদেরকে। 


Lis পিছ 1১... 1১| অর্থাৎ যখন উহারা 
পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিল যে, তাহারা বাগানের ফল রাত্রিকালে আহরণ করিবে, 
যাহাতে কোন গরীব-মিসকীন তথা ভিক্ষুক টের না পায়, যেন কোন দান-সাদকা করিতে 
না হয়। কিন্তু এই প্রতিজ্ঞা করিবার সময় তাহারা ইনশাআল্লাহ্‌ বলে নাই । সফলতার 
ব্যাপারে তাহারা এতই নিশ্চিত ও গর্বিত ছিল যে, আল্লাহ্‌র নামটি পর্যন্ত মুখে উচ্চারণ 
করে নাই। ফলে আল্লাহ্‌ তাআলা তাহাদিগের এই প্রতিজ্ঞা ও শপথ বিফল করিয়া দেন। 
সেই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

2১10৫ ৮৮৪ ১৮৮০০৯৩3১৮৪ Ell ০০৮৪ 
অৰ্থাৎ কে একদিন যখন তাহারা নিত ছিল তখন আসমানী গযব আসিয়া সেই 
উদ্যানে হানা দিল আর উহা দগ্ধ হইয়া কৃষ্ণকায় বর্ণ ধারণ করিল। 

ইব্‌ন আব্বাস রো) বলেন £ ?+১:-1 অর্থ +-..১। 4115 অর্থাৎ সেই 
আসমানী গযবে আক্রান্ত হইয়া উদ্যানটি পুড়িয়া কালো রাতের ন্যায় হইয়া গেল। ছাওরী 
ও সুদ্দী (র) বলেন, ॥ ৫ অর্থ ২. 131.6341 4১ অর্থাৎ কাটা ফসলের 
ন্যায় শুষ্ক হইয়া তোলা । 

ইব্‌ন আবু হাতিম (র) EEE ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “তোমরা আল্লাহ্‌র নাফরমানী থেকে 
দূরে থাক। অনেক সময় এমন হয় যে, মানুষ গুনাহের কারণে এমন রিয্ক হইতে 
বঞ্চিত হইয়া যায় যাহা তাহার জন্যই প্রস্তুত করিয়া রাখা হইয়াছিল।” অতঃপর 
রাসূলুল্লাহ্‌ (সা) ............ 300805051৮8 এই আয়াতটি তিলাওয়াত করিয়া 
বলেন, এই লোকগুলি গুনাহের কারণেই উদ্যানের ফসল হইতে বঞ্চিত হইয়াছে। 

১১১০৫ ও 311১১৯৮1515 ০1 ০১৯৮১ ING অর্থাৎ 
উদ্যানের ফসল আহরণ করিবার জন্য উক্ত প্রতিজ্ঞা ও শপথের পর সকাল বেলা ফসল 
কাটিতে যাইবার জন্য তাহারা ডাকাডাকি শুরু করিতে লাণিল। মুজাহিদ (র) বলেন, 
উহাদিগের এই ফসল ছিল আঙ্গুর । 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা কালাম ২২৯ 


অর্থাৎ ডাকাডাকি করিয়া সকলে একত্রিত হইয়া চুপিচুপি এই কথা বলিতে বলিতে 
রওয়ানা হইল যে, তোমরা সকলেই সাবধান থাকিও, যেন আজ কোন ভিক্ষুক বাগানে 
প্রবেশ করিতে না পারে। 

১১৬৪ ১৯৯০৮515555 অর্থাৎ এইবার দৃঢ় প্রতিজ্ঞা লইয়া ভিক্ষুকদেরকে 
আগমন প্রতিরোধ করিতে সক্ষম এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল। 

মুজাহিদ (র) বলেন, ১১৯০ অর্থ পূর্ণ বিশ্বাস লইয়া । ইকরিমা বলেন, ১,৯ 
অর্থ ৮ ০ অর্থাৎ মনে ভিক্ষুকদের প্রতি রাগ ও গোস্বা লইয়া। শা'বী (র) বলেন, 
১৮৯০] অর্থাৎ ১, <১ ০। ০ ভিক্ষুকদের নিবৃত্ত করিতে সক্ষম এই বিশ্বাস 
লইয়া....। সুদ্দী (র) বলেন, উহাদিগের গ্রামের নাম ছিল হারদ্‌ । সুদ্দীর এই ব্যাখ্যা 
গ্রহণযোগ্য নয়। 

চি ১5১ lal Ul 1115 0১1 ০০3 অৰ্থাৎ এইভাবে 
তাহারা বাগানে পৌছিয়া আযাব কবলিত বাগানের এই দশা দেখিয়া তাহারা মনে করিল 
যে, ইহা তো আমাদিগের বাগান নহে, আমরা তো পথ ভুলিয়া আসিয়াছি। কিন্তু 
অতঃপর যখন বিপর্যয়ের কথা বুঝিতে পারিল তখন তাহারা বলিল, না ইহাই তো 
আমাদিগের; হায়! হায়! কি হইল? আমাদিগের সবই তো শেষ হইয়া গেল, সবই তো 

ংস হইয়া গেল। 

58 ১ ও 9৮141 ll "51 অর্থাৎ আকস্মিক এই বিপর্যয় 
প্রত্যক্ষ করিবার পর উহাদিগের শ্রেষ্ঠ ব্যক্তি বলিল, আমি কি তোমাদিগকে বলি নাই? 
এখনও তোমরা আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন? 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়র, ইকরিমা, মুহাম্মদ ইব্‌ন কাব, 
রবী ইব্‌ন আনাস, যাহ্হাক, কাতাদা প্লে) বলেন £ $৮০১ অর্থ 41:51 ও AS 
অর্থ শ্রেষ্ঠ ও নীতিবান ব্যক্তি । 

মুজাহিদ, সুদ্দী ও ইব্‌ন জুরায়জ (র) বলেন ৪ ৬১৯১০১5১১৭ অর্থ %51 
১৮55 অর্থাৎ আমি তো পূর্বে বল্য়াছিলাম যে, তোমরা কেন ইনশাআল্লাহ্‌ বল 
নাই? সুদ্দী (র) বলেন, সেই যুগে ইনশাআল্লাহ্‌ বলাই তাসবীহ বলিয়া পরিগণিত হইত। 

কেহ কেহ বলেন, ১১. 31651.4-81111 অর্থ আমি কি বলিয়াছিলাম না 
যে, তোমরা কেন আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা কর না এবং আল্লাহ্‌ 
তোমাদিগকে যেই নিয়ামত দিয়াছেন তজ্জন্য আল্লাহ্‌র কৃতজ্ঞতা প্রকাশ কর না? 


‘www.quraneralo.com 


Contents 


Sn তাফসীরে ইব্‌ন কাছীর 


১৮৮ it 0 055) ৮৮195 অৰ্থাৎ শ্ৰেষ্ঠ ব্যক্তির কথা শুনিয়া 
এইবার উহাদিগের চেতনা ফিরিয়া আসিল। নিজের ভুল স্বীকার করিয়া বলিল, “আমরা 
আমাদিগের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি। আমরা তো 
সীমালংঘনকারী ছিলাম ৷’ কিন্তু তখনকার সেই অনুতাপ কাজে আসে নাই । 

১৮০০১১৪১৯৮৫ ৮1০৬০৯৮0288 অৰ্থাৎ তখন অগত্যা উহারা 
ভিক্ষুকদের আগমন প্রতিরোধ ও আল্লাহ্‌কে ভুলিয়া যাওয়ার ব্যাপারে পরস্পর তিরস্কার 
করিতে লাগিল । আর অন্যদের ভুল ও অন্যায় স্বীকার করা ব্যতীত কোন উত্তর ছিল না। 

০১১৮ 6৪ (5 1551540 অর্থাৎ তাহারা বলিল, হায় দুর্ভোগ আমাদিগের 
টা তিন রি 


cow soc es eofioe ee - 


তাহারা বলিল, ত! _আমাদিগের প্রতিপালক আমাদিগকে ইহার অপেক্ষা 
উৎকৃষ্টতর উদ্যান দান করিবেন । আমরা আমাদিগের প্রতিপালকের অভিমুখী হইলাম ।' 

অনেকের মতে, এই লোকগুলি ছিল ইয়ামানের অধিবাসী । সাঈদ ইব্‌ন জুবায়র (র) 
বলেন £ তাহারা সানআ থেকে ছয় মাইল দূরে যারওয়ান নামক একটি গ্রামের অধিবাসী 
ছিল। কেহ কেহ বলেন, উহারা ছিল হাবশার অধিবাসী । পিতার নিকট হইতে 
উত্তরাধিকার সূত্রে তাহারা এই উদ্যানটি লাভ করিয়াছিল। উহারা ছিল আহলে কিতাব। 
উহাদিগের পিতার নিয়ম ছিল এই যে, সেই উদ্যানের উৎপন্ন ফসল হইতে এক বছরে 
খোরাক রাখিয়া অবশিষ্টটুকু সাদকা করিয়া দিতেন। মৃত্যুর পর ছেলেরা উহার 
উত্তরাধিকার লাভ করিয়া বলিল যে, আমাদিগের. পিতা বোকা ছিল বলিয়া ইহার ফসল 
হইতে কিছু অংশ গরীবদেরকে দান করিয়া দিত। উহা না করিয়া যদি তিনি সঞ্চয় 
করিতেন; তাহা হইলে আজ আমরা বিপুল সম্পদের অধিকারী হইতাম । কিন্তু পিতার 
আদর্শ ত্যাগ করিয়া তাহারা সবই হারাইয়া সর্বশান্ত হইয়া আমও হারায় ছালাও হারায় । 

আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

2130/৬১ অৰ্থাৎ যাহারা আল্লাহ্‌র বিধানের বিরুদ্ধাচরণ করে এবং আল্লাহ্‌র 
দেওয়া নিয়ামতে কৃপণতা করে উহাদিগের শাস্তি এইরূপই হইয়া থাকে। 

৩৮৮১2 9৬ 9৮281 ৪১5১1 5515 অর্থাৎ এই তো হইল দুনিয়ার 
শাস্তি। আখিরাতের শাস্তি হইবে আরো কঠিনতর। যদি তাহারা উহা বুঝিতে পারিত, 
তাহা হইলে উহাদিগের জন্য কল্যাণকর হইত। বায়হাকী (র)....... আলী (রা) হইতে 
বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) রাত্রিকালে শস্য ও ফসল কাটিতে নিষেধ করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম : ২৩১ 


০৯142 2535 (36) ও, ৫৪ 


৩৫৮১৪৪৬৩৮১০ ৩৩ (T°) 
344৩ LEAL 
VY ন22s2L 91 | (YV) 


6 GHEY পন 9) (YA) 
ঠি 2% JOS / যাবত ৯৫৫ ৩৩ a (৭) 


পণ ভিসি তার 
পড়ে তা ৮ 


OU 
68s ৬১১৪ রে (£.) 


224 27 


0 03১16 0) raid BCS e167 8৮ € 

৩৪. মুত্তাকীদিগের জন্য অবশ্যই রহিয়াছে ভোগ-বিলাসপূর্ণ জান্নাত 
তাহাদিগের প্রতিপালকের নিকট । 

৩৫. আমি কি আত্মসমর্পণকারীদিগকে অপরাধীদিগের সদৃশ গণ্য করিব? 

৩৬. তোমাদিগের কী হইয়াছে? তোমাদিগের এ কেমন সিদ্ধান্ত? 

৩৭. তোমাদিগের নিকট কি কোন কিতাব আছে যাহাতে তোমরা অধ্যয়ন 
কর- 

৩৮. যে, তোমাদিগের জন্য উহাতে রহিয়াছে যাহা তোমরা পছন্দ কর? 

৩৯. আমি কি তোমাদিগের সহিত কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন প্রতিজ্ঞায় 
আবদ্ধ আছি যে, তোমরা নিজদিগের জন্য যাহা স্থির করিবে তাহা পাইবে? 

৪০. তুমি উহাদিগকে জিজ্ঞাসা কর, উহাদিগের মধ্যে এই দাবীর যিম্মাদার কে? 

৪১. উহাদিগের কি কোন দেব-দেবী আছে? থাকিলে উহারা উহাদিগের 
দেব-দেবীগুলিকে উপস্থিত করুক-_ যদি উহারা সত্যবাদী হয়। 

তাফসীর £ দুনিয়ার উদ্যানের অধিপতি এবং আল্লাহ্‌র নাফরমানী ও তাহার বিধানের 
বিরুদ্ধাচঃরণের ফলে আপতিত বিপর্যয়ের আলোচনা করিবার পর আল্লাহ্‌ তাআলা 
বলিতেছেন যে, যাহারা দুনিয়াতে আল্লাহ্‌র আনুগত্য করিবে ও তাকওয়া অবলম্বন করিবে 
আখিরাতে তাহাদিগকে ভোগ-বিলাসপূর্ণ এমন উদ্যান তথা জান্নাত দেওয়া হইবে যাহা 
কখনো শেষ হইবে না ও বিপর্যস্ত হইবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

৬০১৮১৫ ৮৪ পিশী। ইসি অর্থাৎ প্রতিদানের ক্ষেত্রে কি আমি 
আত্মসমর্পণকারী ও আমার অনুগত বান্দাদিগকে অপরাধীদিগের সমান স্থির করিব? 


www.quraneralo.com 


Contents 


২৩২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


কখনো না। আল্লাহ্‌র অনুগত বান্দা ও নাফরমানগণ কখনো সমান হইতে পারে না। 
তাই আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১১০৫৯5৪2৮১৫ ৮4105 অর্থাৎ কি হইল তোমাদিগের? তোমরা ইহা কি 
রকম ধারণা করিতেছ? 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

০১০১১০4১৪7৫ 5। ০৮০/১১5 4১০5৪140 ঢা অর্থাৎ তোমাদিগের 
নিকট কি এমন কোন আসমানী কিতাব আছে যাহা তোমরা অধ্যয়ন কর এবং উহাতে 
তোমাদিগের দাবীর সপক্ষে কোন প্রমাণ আছে? নাই। 

১১৫৯০৮৮1৯২1 ০।- 82807561155 
অর্থাৎ আমি তোমাদিগের সহিত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকিবে এমন কোন প্রতিজ্ঞায় 
আবদ্ধ আছি যে, তোমরা যাহা চাইবে তাহাই পাইবে? 

12920144171 অর্থাৎ হে রাসূল! আপনি জিজ্ঞাসা করুন, যদি 
উহাদিগের এমন কোন দাবী থাকে তবে সেই দাবীর যিম্মাদার কে? 

১২৪1994 ৩ Isl ISL G5 4401 অর্থাৎ উহাদিগের কি 
ই কোন দেব-দেবী আছে? থাকিলে উহাদিগকে উপস্থিত করুক যদি তাহারা সত্যবাদী হয় । 

6 32৮৩ ১৮৭ এ) 952৩5 GU ১০ oF HAL 22 (ty) 
2 ৫, 352৩2 ১6৫৩3 2৮6১ 5 2282 BS IL (চা) 
পা 591 2 
৬০০০ 
৩৪০ AF কার Iw 2 পাঠ 

৩৪ 28১৩০০০৬৬৪৬ 1৫ ০৬৫৬ 62 রর BE 55 (65) 
EE ৮ 
9 ODE a3 28 BES (£7) 
০ 34418 CA 5৩351 (EY) 
৪২. স্মরণ কর, সেই চরম সংকটের দিনের কথা, সেই দিন উহাদিগকে আহ্বান 

করা হইবে সিজদা করিবার জন্য কিন্তু উহারা তাহা করিতে সক্ষম হইবে না। 


Wwww.quraneralo.com 


Contents 


a তাফসীরে ইবন কাহীর 


১১৮১ অর্থাৎ যখন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করিবে । আলী ইব্‌ন আবু 
তালহা রে) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা, করেন যে, তিনি বলেন, * ৪8২১3 
৩৮১০ অর্থ কিয়ামতের ভয়াবহ ও সংকটময় মুহূর্ত । 

আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ৩৮০০০০৮4573 
অর্থ যখন সকল বিষয় হইয়া যাইবে এবং মানুষের সমুদয় আমল সম্মুখে উপস্থিত করা 
হইবে। 

ইব্‌ন জারীর (র)...... আবূ মুসা (রা) হইতে বর্ণনা করেন তিনি বলেন, ও ৯, 

৩০০১০ অর্থ একটি বিরাট নূর প্রকাশিত হইবে। মুমিনগণ তাহাকে সিজদা করিবে। 


১১ ১৯+০]। dose lt চে ২1১8৯১5৯১02 5 
০৭৮৭ অর্থাৎ দুনিয়ার কৃত অপরাধ ও অহংকারের পরিণামে আখিরাতে উহাদিগের 
দৃষ্টি অবনত হইবে ও হীনতা উহাদিগকে আচ্ছন্ন করিবে আর দুনিয়াতে যখন তাহারা সুস্থ 
সবল ছিল তখন তাহাদিগকে সিজদা করিতে ডাকা হইলে তাহারা সিজদা করিত না। 
ইহার শাস্তি এইভাবে দেওয়া হইবে যে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা যখন 
আত্মপ্রকাশ করিবেন তখন নারী পুরুষ নির্বিশেষে সকল মুমিনই আন্রাহ্‌কে সিজদা 
করিবে । কিন্তু এ কাফির মুনাফিকরা সিজদা করিবার চেষ্টা করিলে উহাদিগের সিজদা 
করিবার শক্তি হরণ করিয়া নেওয়া হইবে। উহাদিগের পিঠ কাঠের ন্যায় শক্ত হইয়া 
যাইবে । ফলে আর সিজদা করিতে পারিবে না। মোটকথা দুনিয়াতে শক্তি থাকা সত্ত্বেও 
যাহারা সিজদা করে না কিয়ামতের দিন সিজদা করিবার ইচ্ছা করা সত্তেও শক্তি দেওয়া 
হইবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

saudi EE তি অর্থাৎ আমাকে এবং কুরআন 
অস্বীকারকারীকে ছাড়িয়া দাও। সুযোগ দিয়া পরে আবার কিভাবে তাহাকে শক্তভাবে 
ধরিতে হইবে উহা আমিই বুঝিব। 

০১০0০9০১৯৮১ 4১,১5১, %০, অর্থাৎ আমি উহাদিগকে ক্রমে ক্রমে 
এমনভাবে ধরিব যে, উহারা টেরও পাইবে না। উহারা মনে করিবে যে, এই সুযোগ 
প্রদান বুঝি আল্লাহ্‌র পক্ষ থেকে সম্মান। কিন্তু প্রকৃত পক্ষে উহা হইবে তাহাদিগের ভীষণ 
লাঞ্ছনার কারণ। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 

১০ ০১৫ 911 ০51 অর্থাৎ উহাদিগকে এই সুযোগ দেওয়া আমার 
একটি কৌশল মাত্র। যাহারা আমার বিধানের বিরুদ্ধাচরণ করিবে আমার রাসূলদিগকে 
অস্বীকার করিবে এবং আমার নাফরমানী করিবে তাহাদিগের বিরুদ্ধে আমার কৌশল 
অত্যন্ত বলিষ্ঠ। 

বুখারী ও মুসলিম শরীফে আছে যে, “আল্লাহ্‌ তা'আলা অনেক সময় জালিমকে 
সুযোগ প্রদান করেন। কিন্তু পরে যখন ধরেন তো আর ছাড়েন না। অতঃপর তিনি এই 
আয়াত পাঠ করেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২৩৩ 


৪৩. উহাদিগের দৃষ্টি অবনত, হীনতা উহাদিগকে আচ্ছন্ন করিবে অথচ যখন 
উহারা নিরাপদ ছিল তখন তো উহাদিগকে আহ্বান করা হইয়াছিল সিজদা 
করিতে। 

88. EEE TE TEE TE CE ET 
দাও আমার হাতে; আমি উহাদিগকে এমনভাবে ক্রমে ক্রমে ধরিব উহারা জানিতে 
পারিবে না। 

৪৫. আর আমি উহাদিগকে সময় দিয়া থাকি আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ । 

৪৬. তুমি কি উহাদিগের নিকট পারিশ্রমিক চাহিতেছে যে, উহারা ইহাকে একটি 
দুর্বহ দণ্ড মনে করিবে । 

৪৭. উহাদিগের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, উহারা তাহা লিখিয়া রাখে । 


তাফসীর ঃ উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন যে, মুত্তাকীদিগকে তিনি 
ভোগ-বিলাসপূর্ণ জান্নাত দান করিবেন। আর এইবার সেই জান্নাত কখন দেওয়া হইবে 
সেই সম্পর্কে বলিতেছেন ঃ 

SE NS SACP ০] 0১253055081 অর্থাৎ 
এই জান্নাত দেওয়া হইবে সেই সংকটের দিন, যে দিন মানুষদিগকে সিজদা করিবার 
জন্য আহ্বান করা হইবে কিন্তু উহারা তাহা করিতে সক্ষম হইবে না। অর্থাৎ কিয়ামতের 
দিন। (30:০5 ৪২ এর শাব্দিক অর্থ হইল হাটু পর্যন্ত পা উন্মোচিত হইবে আর 
এইখানে উহা দ্বারা চরম সংকট বুঝানো হইয়াছে) 

ইমাম বুখারী (র).......আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ 
খুদরী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি যে, কিয়ামতের দিন 
আমাদিগের প্রতিপার্লক স্বীয় পা হাটু পর্যন্ত উন্মোচিত করিবেন । তখন নারী-পুরুষ 
নির্বিশেষে সকল মুমিনই তাহাকে সিজদা করিবে । কিন্তু দুনিয়াতে যাহারা মানুষকে 
ফলে তাহারা সিজদা করিতে সক্ষম হইবে না।” 

আব্দুল্লাহ ইবন মুবারক (র) ..... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন পা উন্মোচিত হইবার এই ঘটনা বিভীষিকাময় কিয়ামতের দিন 
সংঘটিত হইবে। . 

ইব্ন জারীর (র)....... ইব্‌ন মাসউদ কিংবা ইব্ন আব্বাস হইতে (সন্দেহটি ইব্‌ন 
জারীরের) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ ৩০০ -৮০২21৮2 অর্থ 
লিনা রিভিউ দিনত 
(র) বলেন, অর্থ ভয়াবহ দিন। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন $ উহা কিয়ামত দিবসের সবচেয়ে বেশী ভয়াবহ মুহূর্ত । 
ইব্‌ন জারীর (র) মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ১:২২ ১৮: 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৩০ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম | ২৩৫ 


রঃ 


১5015 ৮212 ১18100554১8 SAT থে এ LATING, 
অর্থাৎ আল্লাহ্‌ যখন কোন অত্যাচারী বন্তীবাসীকে ধরেন তো এইভাবেই ধরেন। নিশ্চয়ই 
তাহার ধরা বড় যন্ত্রণাদায়ক ও কঠোর! 

45 511৯5 1- ১৮18৯৮7৮১০5 LE LSet 
৩৮5২, অর্থাৎ তুমি কি উঁহাদিগের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে, উহারা ইহাকে 
একটি দুর্বহ দণ্ড মনে করিবে । উহাদিগের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, উহারা তাহা 
লিখিয়া রাখে? 

অর্থাৎ হে মুহাম্মদ! আপনি তো লোকদিগকে আল্লাহ্‌র পথে আহ্বানের বিনিময়ে 
কোন পারিশ্রমিক গ্রহণ করেন না। আল্লাহ্র নিকট প্রতিদান লাভই' আপনার উদ্দেশ্য । 
অথচ এই কাফির মুশরিকরা নিছক অজ্ঞতা ও অবাধ্যতাবশত আপনার বিরোধিতা করে । 
সূরা তৃরে আয়াতদ্য়ের ব্যাখ্যা করা হইয়াছে। 


222 4৮৮ lomo CHILES 59 KY 2 3০ (£A) 


৮557 


০4 
928227 re 2 ৬০৫ 2৬ ১৬ পু ঠা পপ 
০৪৮৩৩ 222৮৮ ৬5৪ S502 ১24০5045৩৩৩ SIH (£4) 


oop 422 21 (0. ) 
3১12০৩1৯029 SEEDS AS ০555 (৫১৫ (০১) 


A 9G 22 30d ৫৫ পা 3432 তে 


০ Dd 49) 05585 
৮ CAL 512 CS (০) 


৪৮. অতএব তুমি ধৈর্যধারণ কর তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়, 
তুমি মৎস সহচরের ন্যায় অধৈর্য হও হইও না, সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর 
প্রার্থনা করিয়াছিল । 

৪৯. তাহার প্রতিপালকের অনুগ্রহ তাহার নিকট না পৌছিলে সে লাঞ্চিত হইয়া 
নিক্ষিপ্ত হইত উন্মুক্ত প্রান্তরে । 

৫০. পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে 
সৎ্কর্মপরায়ণদিগের অন্তর্ভুক্ত করিলেন। 

৫১. কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদিগের তীক্ষ্ম দৃষ্টি 
দ্বারা তোমাকে আছড়াইয়া ফেলিয়া দিবে এবং বলে, “এতো এক পাগল ৷’ 

৫২. কুরআন তো বিশ্ব জগতের জন্য উপদ্বেশ। 


www.quraneralo.com 


রা 


Contents 


২৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর ৪ 47, ॥45 ১০3 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা বলিছেন ৪ হে মুহাম্মদ 
আপনার জাতি আপনাকে যেই নির্যাতন করিতেছে এবং আপনাকে মিথ্যা প্রতিপন্ন 
করিতেছে তজ্জন্য আপনি ধৈর্যধারণ করুন। অবিলম্বে আমি ইহার বিচার করিব। আর 
সেই বিচারে আপনি এবং আপনার অনুসারীরাই জয়লাভ করিবে । দুনিয়া ও আখিরাতের 


শুভ পরিণাম আপনাদেরই জন্য । 


০৬৯। ২৯৫ ০৫5 9 অর্থাৎ আপনি মৎস সহচর তথা ইউনুস (আ)- এর 
ন্যায় অধৈর্য হইবেন না। তিনি স্বজাতির উপর রুষ্ট হইয়া দেশ ত্যাগ করিয়া অন্যত্র 
রওয়ানা করিয়াছিলেন । পথিমধ্যে সমুদ্রে নৌকায় আরোহণ করিলেন । ঘটনাক্রমে মাঝ 
নদীতে পানিতে নিক্ষিপ্ত হন, একটি মৎস তাহাকে গিলিয়া ফেলে । তখন নদী গর্ভে 
মাছের পেটে তিনি বলিয়াছিলেন ঃ 

১০7৮1 ০৮ ৯ গে এ১৯ লিটা সা ৭01 5 অর্থাৎ তুমি ছাড়া 
কোন ইলাহ্‌ নাই। তুমি পবিত্ৰ । আর্মি তো জালিমদিগের অন্তর্ভুক্ত হইয়া পড়িয়াছি। 

আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

১১৮৭৯] ৮১ 71045 2801 ১৮০ sl সিএ অর্থাৎ 
ফলে আমি তাহার ডাকে সাড়া দিয়াছি এবং তাহাকে বিপদ হইতে উদ্ধার করিয়াছি। 
আর আমি ঈমানদারদিগকে এইভাবেই মুক্তি দিয়া থাকি। 

আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

0১5০2216৮4৮ ০561 ৮৮৮০০] 5৫ LY অর্থাৎ 
যদি সে তাসবীহ পাঠকারীদিগের অন্তর্ভুক্ত না হইত তাহা হইলে সেই মাছের পেটে সে 
পুনরুথান দিবস পর্যন্ত অবস্থান করিত। 

আর এইখানে আল্লাহ্‌ বলেন ঃ 

7৬৮২ ১৯3 4509 অর্থাৎ সে বিষাদ আচ্ছন্ন হইয়া কাতর প্রার্থনা করিয়াছিল। 

ইব্‌ন আববাস (রা) মুজহিদ ও সুদ্দী (র) বলেন ১:২০ অর্থ ১৬২৭ অর্থাৎ 
বিষাদ আচ্ছন্ন । আতা খুরাসানী ও আবূ মালিক (র) বলেন, ?*৮%২ অর্থ ১১১, 
অর্থাৎ বিপদগ্রস্ত। 

আমরা পূর্বে একটি হাদীস উল্লেখ করিয়াছি যে, যখন ইউনুস আ) 41513 
১১011 ১5 ik LULL LE পাঠ করিলেন তখন সেই দু'আটি' 
আরশের চতুষ্পার্থে গুণগুণভাবে ক্রন্দন করিতে থাকে। ফিরিশ্তাগণ বলিলেন, হে 
প্রতিপালক, এই আওয়াজ তো অপরিচিত দেশের কোন দুর্বল ব্যক্তির আওয়াজ। আল্লাহ্‌ 
বলেন, তোমরা কি তাহাকে পরিচয় করিতে পারিতেছ না? তাহারা বলিলেন, না। 
আল্লাহ্‌ বলেন, ইহাতো ইউনুস এর দু'আর আওয়াজ । তাহারা বলিলেন, হে প্রতিপালক! 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২৩৭ 


তোমার এই বান্দার নেক আমল ও গৃহীত দু'আ সর্বদা তো উচ্চমর্যাদা পাইত! তিনি 
বলিলেন, হ্যা, তাহারা বলিলেন, তিনি যখন শান্ত অবস্থায় নেক আমল, করিতেন এখন 
কি বিপদের সময় তাহার এ সব নেক আমলের উসিলায় তাকে বিপদমুক্ত করিবেন না? 
ইহার পরই আল্লাহ্‌ মাছকে নির্দেশ দিলেন এবং সে খালি মাঠে নিক্ষেপ করিয়া দিল। 

. ইমাম আহমদ (র)......আবদুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্‌ (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ 0558 
যে, আমি ইউনুস ইব্ন মাত্তা হইতে শ্রেষ্ঠ ৷” 

০২১111৬৮৮০৭ AL SBE ১৮৮৫ ০201 ২৪5 JE 
অর্থাৎ কুরআন শ্রবণ করিলে কাফিররা বিদ্বেষবশত চোখের তীক্ষ দৃষ্টি দ্বারা আপনাকে 
আছড়াইয়া ফেলিতে চায়। আল্লাহ্‌ রক্ষা না করিলে অবশ্যই তাহারা আপনাকে বিপদে 
ফেলিয়া দিত। 

এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মানুষের চোখের দৃষ্টি অন্যের উপর বিরূপ 
প্রতিক্রিয়া সৃষ্টি করা সত্য । আল্লাহ্‌র নির্দেশেই ইহা হইয়া থাকে। এই প্রসংগে অসংখ্য 
সূত্রে বহু হাদীস বর্ণিত হইয়াছে। যেমন £ 

আবূ দাউদ (র)....... আনাস (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ 
নজর লাগিলে, বিষাক্ত প্রাণী দংশন করিলে এবং অবিরাম রক্ত ঝরিলেই কেবল ঝাড়ফুঁক 
করা যায়। 
ইবন মাজাহ্‌ (র)....... বুরায়দা ইব্‌ন হাসীব (রা) হইতে বর্ণনা করেন যে, বুরায়দা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) বলিয়াছেন ঃ নজর লাগিলে এবং বিষাক্ত প্রাণী দংশন 
করিলেই কেবল ঝাড়ফুঁক করা যায়।” 

আবু ইয়ালা (র) ..... আবূ যর (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন, 
রাসূলুন্রাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “দৃষ্টি মানুষকে আল্লাহ্‌র হুকুমে ধ্বংস করিয়া দেয়।” 

ইমাম আহমদ (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “চোখের দৃষ্টি সত্য, চোখের দৃষ্টি 
সত্য । উহা মানুষকে ধ্বংস করিয়া দেয়।” 

ইমাম মুসলিম (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “নজর সত্য । তাকদীর অতিক্রম 
করিবার মত কোন কিছু থাকিলে এই নজরই হইত। তোমাদিগকে গোসল করিতে 
বলিলে গোসল করিয়া লইও | 

আব্দুর রাষ্যাক '(র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন 
আব্বাস রো) বলেন ঃ নবী করীম (সা) নিম্নোক্ত দোয়াটি পড়িয়া হাসান ও হুসায়নের 
জন্য আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করিতেন। 


www.quraneralo.com 


Contents 


২৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


০. ০ পাঠ ৩ 


২ অর্থাৎ ‘তোমাদিগকে আমি প্রত্যেক শয়তান, বিজিত জজ 


দৃষ্টি হইতে আল্লাহ্র পরিপূর্ণ কলেমার আশ্রয়ে অর্পণ করিতেছি” রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিতেন, হযরত ইবরাহীম (আ)-ও ইসহাক এবং ইসমাঈল (আ)-কে এইরূপ বলিয়া 
আল্লাহ্‌র আশ্রয়ে সোপর্দ করিতেন । এই হাদীসটি বুখারী ও অন্যান্য কিতাবে উল্লেখ 
রহিয়াছে । ইবন মাজাহ্‌ (র) ....... আবু উমামা (রা) বর্ণনা করেন যে, আবু উমামা 
আসআদ ইবন সাহল ইবন হুনায়ফ (রা) বলেন, “আমির ইব্‌ন রবীয়া একদিন সাহল 
ইব্‌ন হুনায়ফের নিকট গিয়া দেখিতে পাইলেন গোসল করিতেছেন। দেখিয়া তিনি 
বলিলেন, তোমার মত এত সুদর্শন কোন নারীও আজ পর্যন্ত আমি দেখি নাই। এই কথা 
বলার সংগে সংগে তিনি বেহুশ হইয়া পড়িয়া যান। রাসূলুল্লাহ্‌ (সা) এই সংবাদ শুনিতে 
পাইয়া জিজ্ঞাসা করিলেন, এই ব্যাপারে তোমরা কাহাকে সন্দেহ কর ? উত্তরে লোকেরা 
বলিল, “আমির ইব্‌ন রবীয়া। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “কেন অযথা সে তাহার 
একজন ভাইয়ের ক্ষতিসাধন করিল? কাহারো মধ্যে আকর্ষণীয় কিছু দেখিতে পাইলে 
তাহার জন্য বরকতের দু'আ করা উচিত। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) পানি আনাইয়া 
আমির (রা)-কে একটু ওযু করিতে বলিলেন এবং লুঙ্গির নীচও ধৌত করিতে বলিলেন। 
অতঃপর সেই পানি আবূ উমামার উপর প্রবাহিত করিতে বলিলেন। 
ইবন মাজাহ্‌ (র)....... আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
সাঈদ খুদরী রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) জিন ও মানুষের দৃষ্টি হইতে আশ্রয় প্রার্থনা 
ভি ররর তি গল তার ব্যান বাতা 
করিয়া এই দুই সূরাই পাঠ করিতেন। 
ইমাম আহমদ রে)....... আবূ সাঈদ রো) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ 
(রা) বলেন, হযরত জিবরীল (আ) একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া 
লালা কমিছন, মুহা! জানি অহ ৷ রাদ্ললহ (5) বলিলেন জিনদ 
(আ) বলিলেন ৪ 
২১১০১০৯১০১৪ ৮০১০ LS RY bone LD es 
Uh এ58 2101? 

ইমাম আহমদ (র) আবু সাঈদ বা জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ রো) হইতে বর্ণনা করেন 
যে, আবু সাঈদ বা জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন অসুস্থ হইয়া পড়িলে 
জিবরাঈল (আ) আসিয়া বলিলেন £ 

ESP sala EE ডি 2 চি 48017: 
২/৯৪-৩৪ ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবূ 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, চোখের দৃষ্টি লাগা সত্য ৷ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কালাম ২৩৯ 


ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ ০০০০০০০০০০৪ 
মানুষের হিংসা কাজ করিয়া থাকে। 

ইমাম আহমদ (র)....... হা 
মুহাম্মদ ইব্‌ন কায়স রে) বলেন, আবূ হুরায়রা রো)-কে জিজ্ঞাসা করা হইল, আপনি 
রাসূলন্লাহ সো)-কে এই কথা বলিতে শুনিয়াছেন যে, বাসগৃহ, ঘোড়া ও নারী এই তিন 
বস্তুতে ফাল হইতে পারে? উত্তরে আবু হুরায়রা রো) বলিলেন, না, এই কথা বলিতে 
শুনি নাই তবে এই কথা বলিতে শুনিয়াছি যে, “পূর্ব লক্ষণসমূহের মধ্যে ফাল সত্যয়ন 
করি । চোখের দৃষ্টি লাগা সত্য 1” 

ইমাম আহমদ রে)....... উবায়দ ইব্‌ন রিফায়া বুরাকী (র) হইতে বর্ণনা করেন 
যে, উবায়দা (র) বলেন আসমা বিনতে উমায়স (রো) জিজ্ঞাসা করিলেন .যে, হে আল্লাহ্র 
রাসূল! জাফরের সন্তানদের অনেক সময়ই নজর লাগিয়া যায়। উহাদিগকে ঝাড়-ফুঁক 
করাইতে পারি কি? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ “হ্যা, পার। তাকদীর অতিক্রম 
ইবন মাজাহ্‌ রে)....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, নজর লাগার কারণে 
রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আয়িশা (রো)-কে ঝাড়ফুঁক করিতে নির্দেশ দিয়াছিলেন। 
হাফিজ আবূ বকর বাধ্যার (র)....... জাবির ইবন আব্দুল্লাহ রো) হইতে বর্ণনা 
করেন যে, জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ কাযা ও কদরের পর 
আমার উম্মতের অধিকাংশ লোক নজরে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করিবে ।” 
হাফিজ আবূ আব্দুর রহমান (র)....... জাবির ইব্‌ন আব্দুল্লাহ রো) হইতে বর্ণনা 
করেন যে, জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “নজর মানুষকে কবরে 
এবং উটকে পাতিলে পৌছাইয়া দেয় । আমার উম্মতের অধিকাংশ লোক নজরে আক্রান্ত 
হইয়া মৃত্যুবরণ করিবে ।” 

ইমাম আহমদ রে)....... আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) 
বলিয়াছেন, একজনের রোগ অপরজনের মধ্যে সংক্রমণ করে না, অশুভ লক্ষণ গ্রহণ করা 
ও পেঁচা ডাকিলে বিপদ আসে বলিয়া বিশ্বাস করা ভিত্তিহীন এবং হিংসার কারণে যাহার 
সহিত হিংসা করা হইল তাহারা কোন ক্ষতি হয় না। তবে চোখের নজর সত্য । 
হাফিজ ইবন আসাকির (র)....... আলী রো) হইতে বর্ণনা করেন। আলী (রা) 
বলেন, জিবরাঈল (আ) একদিন আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে চিন্তিত দেখিতে পাইয়া 
জিজ্ঞাসা করিলেন, মুহাম্মদ! আপনার চেহারায় চিন্তার ছাপ দেখিতেছি কেন? উত্তরে 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ হাসান-হুসায়নের উপর নজর লাগিয়াছে। জিবরাঈল (আ) 
বলিলেন £ নজর লাগাতো স্বাভাবিক । কারণ নজর সত্য । আপনি এই কলেমাগুলো 


www.quraneralo.com 


Contents 


২৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


পড়িয়া তাহাদিগকে আল্লাহ্‌র আশ্রয়ে সোপর্দ করিলেন না? রাসূলুল্লাহ বলিলেন, সেই 
কলেমাগুলি কি? জিবরাঈল (আ) বলিলেন £ আপনি বলুন ৪ 
2219 DU 551 LE 
51211 825, ০০৯11 ১৬৯] dle ০০0০2০৮11 lye atl 
-১০১১। 
রাসূল (সা) এই দু'আটি পড়িয়া ফুঁক দেওয়ার সংগে সংগে হাসান ও হুসাইন উঠিয়া 
দীড়াইয়া খেলিতে শুরু করেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ সো) উপস্থিত লোকদেরকে বলিলেনঃ 
তোমরা নিজেদেরকে তোমাদিগের স্ত্রীদিগকে ও সন্তানদিগকে এই দু'আটি দ্বারা আল্লাহ্র 
আশ্রয়ে সোপর্দ কর । আশ্রয় প্রার্থনার ইহাই শ্রেষ্ঠ দু'আ। 

১১ ৮৯০1৫99১1৮825 অর্থাৎ কাফির-মুশরিকরা একদিকে চোখের দৃষ্টি দ্বারা 
আমার রাসূলের ক্ষতিসাধন করিতে চাহে অপরদিকে মুখের কথায় কষ্ট দেয়। তাহারা 
বলে, টি রেহান রনির হাতির এর 
বিরান 

০১০1৮105381 9৯ তে অ অর্থাৎ এই কুরআন কাহারো প্রলাপ নহে বরং সমগ্র 
জগতের জন্য উহা উপদেশনামা। 


Wwww.quraneralo.com 


Contents bl 


২৪২ তাফসীরে ইব্ন কাছীর 


১. সেই অবশ্যম্ভাবী ঘটনা, 

২. কী সেই অবশ্যম্ভাবী ঘটনা? 

৩. কিসে তোমাকে জানাইবে সেই অবশ্যম্ভাবী ঘটনা কী? 

৪. “আদ ও ছামূদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল যাহা মহাপ্রলয় । 

৫. আর ছামুদ সম্প্রদায়, উহাদিগকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলংকর 
বিপর্যয় দ্বারা । 

৬. আর ‘আদ সম্প্রদায়, উহাদিগকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্রাবায়ু 
দ্বারা । 

৭. যাহা তিনি উহাদিগের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও অষ্টদিবস 
বিরামহীনভাবে তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে-_ উহারা সেথায় লুটাইয়া 
পড়িয়া আছে সারশূন্য বিক্ষিপ্ত খর্জুর কাণ্ডের ন্যায়। 

৮. অতঃপর উহাদিগের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি? 

৯. ফিরআউন, তাহার পূর্ববর্তীরা এবং লূত সম্প্রদায় পাপাচারে লিপ্ত ছিল। 

১০. উহারা উহাদিগের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি 
উহাদিগকে শাস্তি দিলেন-_- কঠোর শাস্তি। 

১১. যখন জলোচ্ছাস হইয়াছিল তখন আমি তোমাদিগকে আরোহণ 
করাইয়াছিলাম নৌযানে । 

১২. আমি উহা করিয়াছিলাম তোমাদিগকে শিক্ষার জন্য এবং এইজন্য যে, 
শ্রতিধর কর্ণ উহা সংরক্ষণ করে। 

তাফসীর ৪ £551! কিয়ামত দিবসের নামসমূহের মধ্যে একটি নাম । এই দিবসে 
আল্লাহ্র যাবতীয় প্রতিশ্রুতি ও শাস্তি বাস্তবায়িত হইবে বলিয়া উহাকে এই নামে 
নামকরণ করা হইয়াছে। তাই আল্লাহ্‌ তা'আলা উহার ভয়াবহতা ও গুরুত্বের প্রতি 
ইংগিত করিয়া বলিতেছেন ঃ 

ই ৯1105 ৮১1 (এ অর্থাৎ কিসে তোমাকে জানাইবে সেই অবশ্যম্ভাবী ঘটনা 
কী? অতঃপর আল্লাহ্‌ তা'আলা সত্য প্রত্যাখ্যানকারী বিভিন্ন জাতির ধ্বংস করা উল্লেখ 
করিয়া বলেন ৪ 

২50৮1515572 ১৮৮5 Cl অর্থাৎ ছামূদ সম্প্রদায়কে ধ্বংস করা 
হইয়াছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা। ₹%51%.11 অর্থ হইল, সেই প্রচণ্ড শব্দ ও 
ভূকম্পন যাদ্ধারা ছামূদ সম্প্রদায় নিস্তব্ধ হইয়া গিয়াছিল। কাতাদা (র) এই অর্থই 
করিয়াছেন। ইব্‌ন জারীরের মতও ইহাই। 

মুজাহিদ (র) বলেন, ২১111 অর্থ ০৪১341 অর্থাৎ পাপ। রবী ইব্‌ন আনাস ও 
ইব্‌ন যায়দ রে) বলেন, 224 অর্থ ১০৯২৮। অর্থাৎ অবাধ্যতা । ইব্ন যায়দের 
এই মতের সপক্ষে 2১819053৮০5 1০%৫ দ্বারা দলীল প্রদান করেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা হাকৃকা 


৫২ আয়াত, ২ রুকু, মক্কী 


a aad 
Y IL ১৫ 
০%৬০। (১) 


BULL ৮ ৩৪) 
০ 22 2 রত পা | 
02H 6 32% 2৮5 (5 
৫2072 2১১1৬ SC দন 
258) SS (৮০৯৪ 8১85০ (৮2০ 7০ ০০৮০ (4) 
6 HE JS IH EY ৮৮ 


2 ৯৯ 
১৫176 5৩ (4) 


০92৩ 
০ 2৩০৪ এনা, 49 ৩5 ০5০৯ 2৬2 (5) 


ES পা ১2 Ted 


£6134 22% 
আপদ ১৩৬ 6 5 022192 (\.) 
2 203 সিল (১) 
দি ও ৯569৩ ৫6 5907) 
ইবনে কাছীর ১১তম খণ্ড_-৩১ 


www.quraneralo.com 


Contents 


সূরা হাক্‌কা | ২৪৩ 


২2০০ ৮৮৯৮০ ০১০৪ 1১৫1 15405 (519 অর্থাৎ আর “আদ সম্প্রদায়কে ধ্বংস ' 
করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্চা বায়ু দ্বারা । ১:০৮: অর্থ শীতল । কাতাদা সুদ্দী ও রবী 
ইব্‌ন আনাস ও সুফিয়ান ছাওরী (র) বলেন ১০৮০ অর্থ ঝঞ্চা বায়ু। যাহহাক রে) 
বলেন,এই শীতল ঝঞ্চা বায়ু এমন ছিল যে, উহাতে দয়া ও বরকতের লেশমাত্র ছিল না। 


(৬০৯০1 25৮58548৮2০ pele ৮৯,5 অর্থাৎ এই শাস্তি উহাদিগের উপর 
আল্লাহ্‌ তা'আলা পূর্ণ সাত রাত্রি ও আট দিন বিরামূহীনভাবে প্রবাহিত করিয়াছিলেন। 

ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস রো) মুজাহিদ ও ছাওরী (র) প্রমুখ বলেন, গিনি 
অর্থ ০, ১.৩ ০ অর্থাৎ বিরামহীনভাবে। রবী (র) বলেন ঃ উহাদিগের এই বিপযয় শুরু 
হইয়াছিল শুক্রবার দিন। অনেকে বলেন, বুধবার দিন। 


95 ইবৃন আব্বাস (রা) বলেন হ203 অর্থ ২2 অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত। অর্থাৎ 
প্রচণ্ড বায়ু উহাদিগের এক একজনকে ধাক্কা দিয়া মাটিতে ফেলিয়া দিত । ফলে সংগে 
ংগে উহারা মরিয়া যাইত এবং মাথাটা ভাঙ্গিয়া চুরমার হইয়া দেহটা সারশূন্য বিক্ষিপ্ত 
খর্জুর কাণ্ডের ন্যায় পড়িয়া থাকিত। 

বুখারী ও মুসলিমের হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “পূর্বের বায়ু 
দ্বারা আমাকে সাহায্য করা হইয়াছে আর পশ্চিমের বায়ু দ্বারা ‘আদ সম্প্রদায়কে ধ্বংস 
করা হইয়াছে।” 

ইবন আবু হাতিম রে)... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, “আদ সম্প্রদায়কে ধ্বংস করিবার জন্য আল্লাহ্‌ 
তা'আলা বায়ুর খাজানা হইতে মাত্র একটি আংটি পরিমাণ বায়ু প্রেরণ' করিয়াছিলেন। 
এই বায়ু প্রথমে গ্রাম্য লোকদের ছোট-বড় নারী-পুরুষ সকল মানুষ ও-জীব-জানোয়ার 
বিষয় সম্পত্তি সব সহ আকাশ ও যমীনের মাঝে উঠাইয়া নেয়। তখন শহরবাসীরা উপরে 
কালো মেঘ দেখিয়া উহাকে বৃষ্টিবাহী মেঘ মনে করিয়া উহারা আনন্দিত হইয়া যায়। 
ইত্যবসরে সেই বায়ু আল্লাহ্‌র নির্দেশে সব শুদ্ধ উহাদিগকে নীচে ফেলিয়া দেয়। ফলে 
উহারা সমূলে ধ্বংস হইয়া যায়।” মুজাহিদ (র) বলেন, সেই বায়ুর দুইটি ডানা ও একটি 
লেজ ছিল। 

২2829161৮20 অর্থাৎ সেই আযাবে উহারা ঝাড়ে বংশে নিপাত 
হইয়া গিয়াছিল। আল্লাহ্‌ তা'আলা উহাদিগের মধ্য হইতে একজন উত্তরসূরীও অবশিষ্ট 
রাখেন নাই। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

LABEL SS UG ০5 9৮5৮৪ হকি, অর্থাৎ ফিরআউন 
তাহার পূর্ববর্তীরা এবং রাসূলগণকে অস্বীকারকারী বিভিন্ন জাতি পাপাচারে লিপ্ত ছিল। 
৪ ১০০ -কে কেহ কেহ 41 ০5 পড়িয়াছেন। অর্থাৎ ফিরআউনের যুগের যাহারা 


www.quraneralo.com 


Contents 


২৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহার মতাদর্শ গ্রহণ করিয়াছিল তথা তাহার অনুসারী কাফির গোষ্ঠী কিবতী সম্প্রদায় । 
কেহ কেহ 4155 "১59 পড়িয়াছেন। অর্থাৎ ফিরআউনের সমমনা জাতি । (৫১০ 
অর্থ সেই সব জাতি যাহারা নবীদিগকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল । ££ অর্থ 
আল্লাহ্‌র বিধানকে অস্বীকার করা । রবী (র) বলেন হ% ৮1৯10 অর্থ ২২103 
অর্থাৎ পাপাচার। | 

১৫১U১১1১ ০১১ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা উহাদিগের নিকট যে সব রাসূল 
বলেন $ 

১, ০০5১5 0,11054%14 অৰ্থাৎ উহারা সকলেই রাসূলদিগকে মিথ্যা 
প্রতিপন্ন করিয়াছে। ফলে উহাদিগের উপর আমার শাস্তি বাস্তবায়িত হইয়াছে। বলাবাহুল্য 
যে, এক রাসূলকে অস্বীকার করা সকলকে অস্বীকার করারই শামিল । যেমন এক 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

ভিসি Lali 5 ভিসি, Alo CH tsk 
-০৮শ]। অর্থাৎ “নূহ এর সম্প্রদায় রাসূলদিগকে অস্বীকার করিয়াছে, “আদ 
সম্প্রদায় রাসূলদিগকে অস্বীকার করিয়াছে, ছামুদ সম্প্রদায় রাসূলদিগকে অস্বীকার 
করিয়াছে । অথচ প্রত্যেক উম্মতের নিকট মাত্র একজন করিয়া রাসূল আসিয়াছিলেন। 
এইখানে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

217 8১01১৮057৮9, U1 1৮-০2% অৰ্থাৎ উহারা উহাদিগের 
প্রতিপালকের রাসূলকে অস্বীকার করিয়াছিল। ফলে আল্লাহ্‌ তা'আলা উহাদিগকে কঠোর 
শাস্তি প্রদান করেন। মুজাহিদ (র) বলেন, ২) অর্থ 55:,5 অর্থাৎ কঠোর। সুদ্দী 
(র) বলেন, 414 অর্থাৎ ধ্বংসাত্মক । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

০2111 051 1 অর্থাৎ যখন জলোচ্ছ্বাস হইয়াছিল। অর্থাৎ যখন পানি 
আল্লাহ্‌র হুকুমে সীমা অপেক্ষা বাড়িয়া গেল। ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলেন ৪ ($% 
+5! অর্থ ০0০11 ০ অর্থাৎ যখন পানি বৃদ্ধি পাইল। 

এই ঘটনাটি তখনকার যখন নূহ (আ)-এর দীর্ঘ দাওয়াতের পর তাহার সম্প্রদায় 
ঈমান আনয়নের পরিবর্তে বরং উল্টা তাহার বিরুদ্ধাচরণ করিয়া আল্লাহ্‌ ব্যতীত অন্য 
কিছুর উপাসনা করিতে আরম্ভ করিল, তখন আল্লাহ্‌ তা'আলা নূহ আ) ও তাহার 
প্রমাণিত হয় যে, পৃথিবীর সকল মানুষই নূহ (আ)-এর বংশধর । 

২2১1115১১৭৯ অর্থাৎ তখন আমি তোমাদিগকে নৌযানে আরোহণ 
করিয়াছিলাম। ২,১12 অর্থ নৌযান যাহা পানির উপর চলে। 


Wwww.quraneralo.com 


Contents না 


সূরা হাক্কা ২৪৫ 


$১<%5 <] ৮৮৯ অর্থাৎ আমি নূহ-কে যেই নৌযানে আরোহণ করাইয়াছিলাম, 
তোমাদিগের জন্য স্ৃতিস্বরূপ আমি সেই জাতীয় নৌযানও অবশিষ্ট রুখিয়াছি। ফলে আর 
তা রানা 


9. ও oe 


রি ভর পো ET এই 
আয়াতের অর্থ হইল, আল্লাহ্‌ তা'আলা নূহ (আ)-এর নৌযানটিকে স্মৃতিস্বরূপ অক্ষত 
অবশিষ্ট রাখিয়াছেন। এমনকি সেই নৌযানটির সন্ধানও পাওয়া গিয়াছে বলিয়া প্রমাণ 
পাওয়া যায়। তবে প্রথম ব্যাখ্যাটিই সর্বাধিক গ্রহণযোগ্য । 

০1951 (295 অর্থাৎ নূহ-এর নৌযান জাতীয় নৌকা জাহাজ আমি আরো 
এই জন্য সৃষ্টি করিয়াছি যাহাতে শ্রচতিধর কর্ণ উহা সংরক্ষণ কুরে এবং আল্লাহ্‌র 
অনুগ্রহের কথা ভুলিয়া না যায়। অর্থাৎ সুস্থ বিবেকসম্পন্ন লোকদের আল্লাহ্‌র নিয়ামতকে 
স্মরণ রাখিবার জন্য ইহা একটি নসীহত ও উপদেশ হইয়া রহিল। ' 

ইব্‌ন আব্বাস রো) বলেন, ২555 অর্থ ২০০২৮৪১ অর্থাৎ সংরক্ষণকারী ও 
শ্রবণকারী। যাহ্হাক (র) বলেন %4-০১%% 14 অর্থ সুস্থ শ্রবণশক্তি ও বিবেক 
সম্পন্ন ব্যক্তি। 

ইব্‌ন আবূ হাতিম (রে) ...... মাকহুল (র) বলেন, রাসূল (সা) বলেন, এই 
আয়াতটি অবতীর্ণ হইবার পর উহা আলীর কর্ণে রাখিবার জন্য আমি আল্লাহ্‌র নিকট 
দরখাস্ত করিয়াছি। মাকহুল রে) বলেন, পরবর্তীতে আলী (রা) বলিতেন, আমি 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখে আমি যাহা শুনিয়াছি উহার একটি কথাও ভুলি নাই। ইহা 
মুরসাল হাদীস। 

ইব্‌ন আবূ হাতিম (র) .... সালিহ্‌ ইব্‌ন হুসায়ন (র) হইতে বর্ণনা করেন যে, 
সালিহ (র) বলেন, আমি ইব্‌ন মুররা আসলামী (রা)-কে বলিতে শুনিয়াছি যে, 
রাসূলুল্লাহ্‌ সো) একদিন আলী (রা)-কে বলিলেন £ “আমাকে আদৈশ দেওয়া হইয়াছে 
যেন আমি তোমার কাছে রাখি, দূরে সরাইয়া না দেই এবং তোমাকে শিক্ষা দান করি 
আর তোমারও উচিত মনোযোগ সহকারে শিক্ষা গ্রহণ করা ।” 


86০০৯185829) G RENE OY). 
6 592158535 53 35 ০629 ৯০৫ (১৪)- 
88512 ৩০৪ 52 (১০) 


A324 


৭ লৰ 3 
ঠ 25 ১% ERI 5802 (১)' 


Wwww.quraneralo.com 


Contents 


২৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
BLN ৰ ১৪৫৫ dda ser ৮৫ 2 পরত 541 

৩ 2১ ১৮০% প্র, ০৯১৪৩১০৭৪৬৩ ৬০ (১) 

০2০৫৪ (2৯5 ৭০০2০ ১৮ (০) 


১৩. যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র ফুৎকার। 

১৪. পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং একই ধাক্কায় উহারা 
চূর্ণ-বিচ্র্ণ হইয়া যাইবে। 

১৫. সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয় এবং আকাশ বিদীর্ণ হইয়া বিশ্লিষ্ট হইয়া 
পড়িবে। 

১৬. ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে 

১৭. এবং সেইদিন আটজন ফেরেশতা তাহাদিগের প্রতিপালকের আরশকে 
ধারণ করিবে উহাদিগের উর্ধ্বে । 

১৮. সেই দিন উপস্থিত করা হইবে তোমাদিগকে এবং তোমাদিগের কিছুই 
গোপন থাকিবে না। 

তাফসীর ৪ এইখানে আল্লাহ্‌ তা'আলা কিয়ামত দিবসের ভয়াবহতার সম্পর্কে 
বলিতেছেন যে, সর্বপ্রথম শিংগায় ফুৎকার এক ভয়াবহ অবস্থা সৃষ্টি করিবে। উহার পর 
দ্বিতীয় ফুৎকারে আকাশ ও যমীনের সমুদয় সৃষ্টি বেহুশ হইয়া পড়িবে। অতঃপর আরেক 
ফুৎকারে সকলে আল্লাহ্র দরবারে উপস্থিত হইবে ও হাশর কায়েম হইবে । আলোচ্য 
আয়াতে প্রথম ফুৎকারের কথা বলা হইয়াছে । রবী (র) বলেন ঃ প্রথম ফুৎকারে নয় বরং 
এইখানে শেষ ফুৎকারের কথাই বলা হইয়াছে। কিন্তু প্রথম ফুৎকার হওয়াই সর্বাধিক 
যুক্তিসংগত । তাই পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তাআলা বলেন ঃ 

Lolo Li 8০৯ 885 08৮১ 0015 ০০১২ ০৯5 
অর্থাৎ পর্বতমালাসহ পৃথিবীকে উৎক্ষিপ্ত করা হইবে এবং এক ধাক্কায় উহা চর্ণ-বিচূর্ণ 
হইয়া যাইবে। উহাকে চামড়ার ন্যায় বিছাইয়া দেওয়া হইবে ও বর্তমান পৃথিবীর 
4০977757858 

২25১1 ১১৭৪০ ৮৫৯ মিটি অর্থাৎ আকাশ বিদীর্ণ হইয়া বিক্ষিপ্ত 
হইয়া পড়িবে। হযরত আলী (রা) বলেন $ সেইদিন আকাশের প্রতিটি জোড়া খুলিয়া 
বিচ্ছিন্ন হইয়া যাইবে । যেমন সুরা নাবায় বলা হইয়াছে ৪ 

52572111525 অর্থাৎ আকাশ খুলিয়া দেওয়া হইবে । ফলে 
উহা বহুদ্বার বিশিষ্ট হইয়া যাইবে! 

ইব্‌ন আববাস (রা) বলেন £ঃ আকাশ সেই দিন ছিন্নভিন্ন হইয়া পড়িয়া যাইবে । 

45.51 454,11, অর্থাৎ সেই দিন আকাশের প্রান্তদেশে ফেরেশতাগণ 
দায়িত্বে নিয়োজিত থাকিবে। 


www.quraneralo.com 


Contents 


সূরা হাক্কা | ১৪৭ 

যাহহাক বলেন, ৮4501 ৬০ অর্থ 1১ ce অর্থাৎ ফেরেশতাগণ আকাশের 
কিনারায় থাকিবে। হাসান বসরী রে) বলেন, (450.51 ৮ অর্থ (31521 45 অর্থাৎ 

রবী ইবৃন আনাস (র) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন £ ফেরেশতারা আকাশের 
প্রান্ত সীমায় দীড়াইয়া পৃথিবীবাসীদের দিকে তাকাইতে থাকিবে । 

শি LEILA অর্থাৎ কিয়ামতের দিন 
আল্লাহ্‌র আরশকে আটজন ফেরেশতা বহন করিবে । এই আরশ দ্বারা আরশে আবীমও 
উদ্দেশ্য হইতে পারে এবং সেই আরশও হইতে পারে, যাহা বিচার কার্ষের জন্য 
পৃথিবীতে স্থাপন করা হইবে। 

ইবন আবু হাতিম (র)....... জাবির (রো) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) 
. বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ আরশ বহনকারী ফেরেশতাদের কানের লতি হইতে 
ঘাড় পর্যন্ত সাতশত বছরের রাস্তার দূরত্ব রহিয়াছে। ইমাম আবু দাউদ (র)-ও এই 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইবন আবু হাতিম (র)....... সাঈদ ইব্‌ন জুবায়র (র) হইতে বর্ণনা করেন যে, 
সাঈদ ইব্‌ন জুবায়র (রা) &]। ১১১০ 4, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, 
{১০5 অর্থ ২৫ | ১০ ০২৬৯০ ২১১15 অর্থাৎ আট সারি ফেরেশতা আল্লাহ্র 
আরশকে বহন করিবে । শা'বী, ইকরিমা, যাহ্হাক এবং ইব্‌ন জুরায়জ হইতেও এইরূপ 
বর্ণনা পাওয়া যায়। সুদ্দী (র)....... ইবৃন আববাস রো) বে এইরূপ মত বর্ণনা 
করিয়াছেন যে, ২৯১9 অর্থ আট সারি ফেরেশতা ৷ 

Usk, ৪৬৯8 ১১5১ ৯৮৭৮ অর্থাৎ সেই কিয়ামতের দিন 
তোমাদিগকে আল্লাহ্র সামনে উপস্থিত করা হইবে যিনি গোপন প্রকাশ্য সব কিছু 
সম্পর্কেই অবহিত, যাহার কাছে মানুষের কোন কিছুই গোপন থাকে না। 

ইবন আবুদ্দুনিয়া (র)....... ছাবিত ইব্‌ন হাজ্জাজ (র) হইতে বর্ণনা করেন যে, 
ছাবিত (র) বলেন, উমর (রা) বলিয়াছেন ঃ তোমাদিগ হইতে হিসাব গ্রহণের পূর্বেই 
তোমরা নিজেদের হিসাব লও এবং তোমাদিগের আমল ওজন করার পূর্বেই তোমরা 
নিজেরাই নিজদিগের আমল ওজন করিয়া দেখ। তবেই সেই দিবসের হিসাব 
তোমাদিগের জন্য সহজ হইয়া যাইবে । মনে রাখিও, কিয়ামতের দিন. তোমাদিগকে 
আল্লাহ্‌র দরবার পেশ করা হইবে । তখন তোমাদিগের কোন কিছুই গোপন থাকিবে না। 

ইমাম আহমদ (র) ...... আবু মূসা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু মুসা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ কিয়ামতের দিন লোকদিগকে আল্লাহ্র দরবারে 
তিনবার পেশ করা হইবে। প্রথম দুইবার হইবে শুধু বাক-বিতণ্ডা ও অজুহাত অবতারণা । 
আর তৃতীয়বার আমলনামা বিতরণ করা হইবে । কেহ আমলনামা ডান হাতে গ্রহণ 
করিবে আর কেহ গ্রহণ করিবে বাম হাতে । ইব্‌ন সা“দ রে)... আবু হুরায়রা (রা) হইতে 
এবং ইবন জারীর (র) ..... আব্দুল্লাহ রো) হইতেও এইরূপ বর্ণনা পাওয়া ঘায়। 


Wwww.quraneralo.com 


Contents 


২৪৮ তাফসীরে ইবৃন কাছীর 
2 13/2, PI ৰ 3 A224 ৫ 
6 25525 02854505০৬৫ (১৭) 


24d Cr ১৯৮৩৫ 22417 ১২ 
6 4১৩০৯ 3৯ ১০ (Y.) 
ow 


92299 2625 0৮ (Y\) 


পর্ণ 


Ed 


৬৬ ৮ ৯৯৫৫ 
6 KIC £2 GC (YY) 


৪৮,০12 ০ 
০4৪১1905১95 (v7) 
০৭ এসি G CAE EEG BT HE (০) 
১৯. তখন যাহাকে তাহার আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে, সে 
বলিবে, ‘লও, আমার আমলনামা পড়িয়া দেখ। 
২০. ‘আমি জানিতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে ।' 
২১. সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন; 
. ২২. সুমহান জানাতে, : 
২৩. যাহার ফলরাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে । 
২৪. তাহাদিগকে বলা হইবে, ‘পানাহার কর ও তৃপ্তির সহিত, তোমরা অতীত 
জীবনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়ে | 
তাফসীর ঃ কিয়ামতের দিবসে যাহার আমলনামা তাহার ডান হাতে দেওয়া হইবে 
তাহার সৌভাগ্য ও আনন্দ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, ডান হাতে 
আমলনামা পাইয়া যাহার সংগে সাক্ষাত হইবে আনন্দের আতিশয্যে তাহাকেই বলিবে £ 
২০১৫1০০122৯ এই লও, আমার আমলনামা পড়িয়া দেখ । কারণ তখন সে 
নিশ্চিত বুঝিতে পারিবে যে, উহাতে কল্যাণ ও নেক আমল ছাড়া কিছুই নাই। তাহার 
সমুদয় বদআমল আল্লাহ্‌ তা'আলা নেক আমলে পরিণত করিয়া দিয়াছেন। 
“আব্দুর রহমান ইব্‌ন যায়দ (র) বলেন £ (৮৯ এর শব্দটি অতিরিক্ত । আসলে ছিল 
শুধু ₹:--১5197১3%৯ অর্থাৎ 9 এর বিশেষ কোন অর্থ নাই। 
ইবন আবু হাতিম (র)....... আবূ উছমান (র) হইতে বর্ণনা করেন যে, আবু 
উছমান (র) বলেন, কিয়ামতের দিন ঈমানদারদিগকে গোপনে আমলনামা দেওয়া 
হইবে। আমলনামা হাতে পাইয়া প্রথমে বদ আমলগুলি পাঠ করিবে । সংগে সংগে 
তাহার চেহারার বর্ণ পরিবর্তন হইয়া যাইবে । অতঃপর নেক আমলগুলি পাঠ করিলে 
পরে মুখে আনন্দ ফুটিয়া উঠিবে। উহার পর হঠাৎ চাহিয়া দেখিতে পাইবে যে, তাহার 
বদআমলসমূহ নেক আমলে পরিবর্তন হইয়া গিয়াছে । তখন সে বলিবে যে, এই লও 
আমার আমলনামা পড়িয়া দেখ। 


www.quraneralo.com 


Contents 


সূরা হাক্কা ২৪৯ 


ইব্‌ন আবূ হাতিম (র)....... আব্দুল্লাহ ইব্‌ন হানযালা (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্‌ন হানযালা (রা) বলেন, আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিন তাহার বান্দাকে 
দাড় করাইয়া তাহার বদ আমলগুলি তুলিয়া ধরিয়া বলিবেন, তুমি কি এই কাজগুলি 
করিয়াছ? বান্দা বলিবে, হ্যা করিয়াছি। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলিবেন, আজ 
তোমাকে আমি অপমান করিব না, যাও তোমাকে ক্ষমা. করিয়া দিলাম। তখন সে 
খুশীতে বাগবাগ হইয়া বলিবে, এই লও, আমার আমলনামা পড়িয়া দেখ। 

হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা 
বান্দাকে কাছে ডাকিয়া আনিয়া তাহার মুখে তাহার যাবতীয় গুনাহের কথা স্বীকার 
করাইবেন। ফলে যখন বান্দা নিজের ধ্বংস অনিবার্য বলিয়া মনে করিবে তখন আল্লাহ্‌ 
বলিবেন, দুনিয়াতে আমি তোমার এই অপরাধসমূহ গোপন রাখিয়াছিলাম আর আজ 
আমি তোমাকে ক্ষমা করিয়া দিলাম। অতঃপর তাহার ডান হাতে তাহার নেকের 
ইহারাই ইহাদিগের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়াছিল। জালিমদের উপর 
আল্লাহ্র অভিশাপ। 


08085 এ ০৮৮৮৮ অর্থাৎ অপমানের হাত:হইতে রক্ষা পাইয়া . 
ঈমানদার বান্দা বলিবে, দুনিয়ার জীবনে আমি বিশ্বাস করিতাম যে, এই দিবসে আমাকে 
অবশ্যই হিসাবের সম্মুখীন হইতে হইবে । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

Meo Se el oki অর্থাৎ যাহারা বিশ্বাস করে যে, তাহারা 
তাহাদির্গের প্রতিপালকের সহিত সাক্ষাত করিবে। 

2105 ৯ ৮৪7 ২5010725559 ৯০০০০০০০০৪৪ 
জান্নাতে সন্তোষজনক জীবন যাপন করিবে। 

ইবন আবু হাতিম (র)....... আবূ সালাম আসওয়াদ জাহির 
আবূ সালাম (র) বলেন, আমি আবূ উসামা (রা)-কে বলিতে শুনিয়াছি যে, এক ব্যক্তি 
রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিয়াছিল যে, জান্নাতীরা কি পরস্পর দেখা সাক্ষাত 
করিবে? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা, করিবেন। উচু স্তরের জান্নাতীরা নিম্ন 
স্তরের জান্নাতীদের কাছে আসিয়া সালাম বিনিময় করিবে ও ভাব আদান-প্রদান করিবে । 
পারিবে না।” সহীহ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “জান্নাতের একশত 
স্তর আছে। প্রতি দুই স্তরের মাঝে আকাশ-যমীনের মধ্যকার ব্যবধানের সমান ব্যবধান 
রহিয়াছে।” 

২015 (8৮ অর্থাৎ উহার ফলরাশি অবনমিত থাকিবে । বারা ইব্‌ন আযিব 
(রা) বলেন £ এই জান্নাতের ফলরাশি জান্নাতীদিগের এত নিকটে ঝুঁকিয়া থাকিবে যে, 
খাটের উপর তাহারা শুইয়া শুইয়াও উহা আহরণ করিতে পারিবে । . 
ইবনে কাছীর ১১তম খণ্ড _৩২ ' 


www.quraneralo.com 


Contents 


২৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাবারানী (র)....... সালমান ফারসী (রা) হইতে বর্ণনা করেন। সালমান ফারসী 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ জান্নাতে প্রবেশের পূর্বে প্রত্যেক জান্নাতীকে 
একটি করিয়া ছাড়পত্র প্রদান করা হইবে । উহাতে লিখা থাকিবে £ 
158১95০1300 40 35৭5 aes ১:১|। 41111 
2015088৮521 


রানাকে 
অমুকের নামে দেওয়া ছাড়পত্র । ইহাকে অবনমিত ফলরাশি সমৃদ্ধ সুমহান জান্নাতে 
প্রবেশ করাও ।” অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, 
ঈমানদারদিগকে ছাড়পত্র পুলসিরাতের উপর দেওয়া হইবে। 

| 

TIEN ৪ 0০ Liisi 14 অর্থাৎ জান্নাতে 
প্রবেশ করিবার পর জন্নাতীদিগকে সম্মানার্থে বলা হইবে, অতীত জীবনের কৃতকর্মের 
বিনিময়ে তোমরা তৃপ্তির সহিত পানাহার কর। অন্যথায় শুধু আমল দ্বারা কেহ জান্নাতে 
প্রবেশ করিতে পারিবে না। এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ 
“তোমরা আমল কর, সঠিক পথে চল এবং জানিয়া রাখিও, তোমাদিগের আমল 
তোমাদিগকে জান্নাতে প্রবেশ করাইতে পারিবে না।” সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, 
হুযূর আপনাকেও না? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ না, আমাকেও না, তবে আল্লাহ্‌ 
আমাকে তাহার রহমত ও অনুগ্রহে সিক্ত করিবেন। | 


১২১০ 0 ৪ উঠি 9 
| ৪৫০৯ ৬১৬ প$(9 

৬ KBD SE GY (NV) 

£ EAE ৪০ GEG (NA) 

b nl CAF 2 (YA) 

5955 (Y.) 

od aun (3) 

ত HUG Cs ORL UI ILE ES (OY) 
55 রি চি 6% (rv) 


www.quraneralo.com 


Contents 


সূরা হাক্‌কা ২৫১ 


6 RSs pl ৪ SAIS (9 
নক AIL চা পর এপার 


ও ৫9৯ ৩৪১ 4৫০৯6 (০) 
৩ ০৯ SAGES পে 
6 SHEN ELS (rv) 


২৫. কিন্তু যাহার আমলনামা তাহার বাম হস্তে দেওয়া হইবে, সে বলিবে, হায়! 
আমাকে যদি দেওয়াই না হইত আমার আমলনামা, 

২৬. এবং আমি যদি না জানিতাম আমার হিসাব! 

২৭. হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হইত! 

২৮. “আমার ধন-সম্পদ আমার কোন কাজেই আসিল না। 

২৯. আমার ক্ষমতাও অপসৃত হইয়াছে ।' 

৩০. ফেরেশতাদিগকে বলা হইবে, ‘ধর উহাকে গলদেশ বেড়ী পরাইয়া দাও। 

৩১। অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে । 

৩২. পুনরায় তাহাকে শৃংখলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃংখলে। 

৩৩. সে মহান আল্লাহে বিশ্বাসী ছিল না। 

৩৪. এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না। 

৩৫. অতএব এইদিন সেথায় তাহার কোন সুহৃদ থাকিবে না। 

৩৬. এবং কোন খাদ্য থাকিবে না ক্ষত নিঃসৃতস্রাব ব্যতীত, 

৩৭. যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না। 

তাফসীর £ এইখানে আল্লাহ্‌ তা'আলা .হতভাগ্য নাফরমানদিগের অবস্থা উল্লেখ 
করিয়া বলিতেছেন যে, কিয়ামতের চত্বরে উহাদিগকে বাম হাতে আমলনামা দেওয়া 
হইলে উহারা যারপর নাই অনুতপ্ত হইয়া বলিবে ৪ 

২০০৪1 ০-০4 (65০2 ols 0১1713- 2455 59171 ৮৮৮১1 
অর্থাৎ হায়! যদি আমাকে আমলনামা দেওয়াই না হইত এবং আমি যদি না জানিতাম 
আমার হিসাব! হায়! মৃত্যুই যদি আমার শেষ হইত! 

যাহ্হাক (র) বলেন, ২০1৪1 অর্থ এমন মৃত্যু যাহার পর আর জীবন নাই। 
মুহাম্মদ ইব্‌ন কাব রবী এবং সুদ্দী রে)-ও এইরূপ বলিয়াছেন। কাতাদা (র) বলেন £ 
দুনিয়াতে মৃত্যু অপছন্দনীয় হইলেও সেইদিন নাফরমান বান্দাগণ মনে প্রাণে মৃত্যু কামনা 
করিবে। 

ie আজি, 0০ 95 ০510০ অর্থাৎ আমার ধন-সম্পদ, 
আমার প্রভাব-প্রতিপত্তি কিছুই তো আল্লাহ্‌র আযাব হইতে রক্ষা করিতে পারিল না। 


www.quraneralo.com 


Contents 


২৫২ তাফসীরে ইব্ন কাছীর 


বরং সবাই তো আজ আমাকে একাকী ছাড়িয়া চলিয়া গেল । হায়! আজ আমার কোন 
সাহায্যকারী নাই । তখন আল্লাহ্‌ তা'আলা প্রহরীদিগকে বলিবেন ৪ 
soit ১1১১১ অর্থাৎ উহাকে ধরিয়া গলায় বেড়ী লাগাও; 
অতঃপর জাহান্নামে নিক্ষেপ কর। 
ইব্‌ন আবূ হাতিম (র)....... মিনহাল ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আল্লাহ্‌ তা'আলা যখন বলিবেন, উহাকে ধর তখন সংগে সংগে সত্তর হাজার ফেরেশতা 
উহার উপর ঝাঁপাইয়া পড়িবে । যাহার একজনকে যদি আল্লাহ্‌ নির্দেশ করেন তো সে 
সত্তর হাজার লোককে জাহান্নামে নিক্ষেপ করিতে পারিবে । 
ইব্‌ন আবুদ্দুনিয়া (র) বলেন £ আল্লাহ্‌র নির্দেশ পাইয়া সংগে সংগে চার লক্ষ 
ফেরেশতা তাহার উপর ঝাঁপাইয়া পড়িবে । দিশাহারা হইয়া লোকটি তখন বলিবে, কি 
ব্যাপার তোমরা আমার সংগে এমন করিতেছ কেন? ফেরেশতারা বলিবে, আল্লাহ্‌ 
তাআলা তোমার উপর রুষ্ট হইয়াছেন বিধায় সবকিছু আজ তোমার উপর ক্ষিপ্ত। 
ফুযায়ল ইব্‌ন ইয়া রে) বলেন, আল্লাহ্‌ যখন বলিবেন, উহাকে ধর ও বেড়ী পরাও, 
তখন সংগে সংগে সত্তর হাজার ফেরেশতা তাহার উপর ঝাপাইয়া পড়িয়া কে আগে 
তাহার গলায় বেড়ী পরাইবে এই লইয়া কাড়াকাড়ি শুরু করিবে । 
১৮1০০৮৯1168 অর্থাৎ অতঃপর নির্দেশ দেওয়া হইবে যে, এইবার তাহাকে 
জাহান্নামের আগুনের নিক্ষেপ কর। 


SLUG els ০০৮৮০৭৮553৭ অর্থাৎ পুনরায় তাহাকে 
সত্তর হাত লম্বা শৃংখলে শৃংখলিত কর। কা'ব আহবার (র) বলেন ঃ জাহান্নামের একটি 
শৃংখল দুনিয়ার সমুদয় লোহার সমান হইবে । ইব্‌ন আব্বাস রো) ও ইব্‌ন জুরায়জ রে) 
বলেন, এই সত্তর হাত আমাদিগের হাতের মাপে নয় বরং ফেরেশতাদিগের হাতের মাপ 
অনুযায়ী হইবে। 2115 -এর ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ এই বেড়ী 
উহাদিগের পায়খানার রাস্তা দিয়া প্রবেশ করাইয়া মুখ দিয়া বাহির করিয়া আগুনের উপর 
ফেলিয়া এমনভাবে ভুনা করা হইবে যেমন শিকায় টিডটী ভুনা করা হয়। 

ইমাম আহমদ (র)....... আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে 
আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “আকাশ হইতে একটি 
পাথর যমীনে নিক্ষেপ করা হইলে উহা এক রাতেই যমীনে আসিয়া পৌছিবে। কিন্তু সেই 
পাথরটিই জাহান্নামীদের শৃংখলের এক মাথা হইতে নিক্ষেপ করিলে আরেক মাথায় 
রি রিনার নি টানা hs 
বছরের দূরত্ব ৷” 

১2511175515 0৮৯ ও BA lL bil AES (a) অর্থাৎ 
ইহারা মহান আল্লাহ্র ইবাদত করিত না এবং আল্লাহ্‌র মাখলুকের হকও আদায় করিত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হাক্কা ২৫৩ 


না। কারণ বান্দার উপর আল্লাহ্‌ দুই ধরনের দায়িতু অর্পণ করিয়াছেন। প্রথমত, 
আল্লাহকে এক বলিয়া বিশ্বাস করা, তাহার সহিত কাহাকেও শরীক স্থাপন না করা এবং 
মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, পরস্পর সাহায্য-সহযোগিতা ও সৎকাজে সহায়তা 
করা । এই কারণেই আল্লাহ্‌ তা'আলা মানুষকে নামায কায়েম ও যাকাত প্রদানের নির্দেশ 
দিয়াছেন। মৃত্যুর সময় রাসূলুল্লাহ্‌ (সা)-ও আল্লাহ্‌র হক ও বান্দার হকের প্রতি 
গুরুত্বারোপ কমিয়া রণিয়াছিলেন, “তোমরা নামায ও অধীনস্থদের প্রতি সতর্ক থাকিও ৷” 
১9828171550 অর্থাৎ সেইদিন 
আল্লাহ্র আযাব হইতে রক্ষা করিবার মত কোন আত্মীয়স্বজন বা কোন সুপারিশকারী 
থাকিবে না আর ক্ষত নিঃসৃত স্রাব ছাড়া কোন খাদ্যও তাহারা পাইবে না। 
কাতাদা রে) বলেন ৪ এই গিসলীন হইল জাহান্নামীদিগের সর্বাপেক্ষা নিকৃষ্ট খাদ্য । 
রবী ও যাহ্হাক (র) বলেন, গিসলীন জাহান্নামের একটি বৃক্ষের নাম । ইব্ন আবূ হাতিম 
(র) সনদসহ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন । তিনি বলেন, গিসলীন কি জিনিস 
ই es HOES RAD 
আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, গিসলীন হইল 
জাহান্নামীদের গোশ্ত হইতে নিঃসৃত রক্ত ও পানি। আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, গিসলীন হইল জাহান্নামীদের পুঁজ। 


S34 245 4326 ৮১৪৩ ০2 2৩৫ (3) 
১03225652১৫ ১ ৬০৪ 93% 55 (tv) 


0 Gal os G2 055 (৮) 
৩৮. আমি কসম করিতেছি উহার, যাহা তোমরা দেখিতে পাও ৷. 
৩৯. এবং যাহা তোমরা দেখিতে পাও না। 
৪০. নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা 
৪১. ইহা কোন কবির রচনা নহে; তোমরা অল্পই বিশ্বাস কর। 
৪২. ইহা কোন গণকের কথাও নহে, তোমরা অল্পই অনুধাবন কর । ; 
৪৩. ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ । 


এনে 


www.quraneralo.com 


Contents 


২৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ঃ আল্লাহ্‌র সৃষ্টিসমূহের মধ্যে মানুষ যাহা দেখিতে পায় এবং যাহা দেখিতে 
পায় না উভয়ের শপথ করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, কুরআন তাহার কালাম 
এবং রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত তাহার রাসূলের উপর অবতীর্ণ ওহী । 
তিনি বলেন ঃ 

Ek dys ০১৪ বা. ১১১০৯১১০০০৩ ১১০৪ EF অর্থাৎ 
তোমরা যাহা দেখিতে পাও এবং যাহা দেখিতে পাও না উহার কসম করিতেছি যে, 
নিশ্চয়ই কুরআনের এক সম্মানিত রাসূল তথা মুহাম্মদ (সা)-এর বাহিত বার্তা । 

EEE :=০U,তোমাদের সঙ্গী উন্মাদ নন অর্থাৎ মুহাম্মদ (সা) উন্মাদ নন। 

SNE 51, অর্থাৎ মুহাম্মদ (সা) জিবরাঈল (আ)-কে তাহার 
প্রকৃত আকৃতিতে আকাশের প্রান্তে প্রত্যক্ষ করিয়াছিল। 

১৬৮৭ LUG eli Jy AL অর্থাৎ এই কুরআন কোন কবির 
রচনা নহে । তোমরা অল্পই বিশ্বাস কর। 

35835 0০ AG AK JY অর্থাৎ ইহা কোন গণকের কথাও নহে। 
তোমরা অল্পই অনুধাবন কর । 

টি অর্থাৎ এই কুরআন জগতসমূহের প্রতিপালকের 
পক্ষ হইতে অবতীর্ণ । মোটকথা কুরআন কোন কবির কল্পনা বা গণকের কথা বা অন্য 
কারো মনগড়া প্রলাপ নহে। বরং আল্লাহ্‌র পক্ষ হইতে জিবরীল (আ)-এর মাধ্যমে 
মুহাম্মদ (সা)-এর প্রতি অবতীর্ণ বাণী। 

ইমাম আহমদ (র)....... শুরায়হ ইব্‌ন উবাইদ রে) হইতে বর্ণনা করেন যে, 
শুরাইহ রে) বলেন, উমর (রা) বলিয়াছেন £ ইসলাম গ্রহণের পূর্বে আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর গতিবিধি প্রত্যক্ষ করিবার জন্য বাহির হইলাম, তিনি আমার পূর্বে মসজিদে 
চলিয়া গিয়াছেন। আমি তাহার পিছনে দীড়াইয়া রহিলাম। কিছুক্ষণ পর তিনি সূরা হাক্কা 
পড়িতে শুরু করেন। কুরআনের উপস্থাপনা শুনিয়া আমি মুগ্ধ হইয়া পড়ি এবং মনে মনে 
বলি যে, এই লোকটি তো আসলেই একজন কবি। কুরাইশরা তো ঠিকই বলে। 
অতঃপর তিনি পড়িলেন, ।* WG els Ji (০3১১৫, ০১৪] «| 
০১-৯ শুনিয়া আমি বলিলাম, তাহা হইলে তিনি গণক তো বটেই। অতঃপর 
তিনি ১১১3৮০ 928,৯৩৫ 4 %% পাঠ করিলেন । উমর (রা) বলেন ৪ ইহার 
_ পরই আমিই ইসলামের প্রতি পুরোপুরি আকৃষ্ট হইয়া পড়ি। তাহার ইসলাম গ্রহণের 
কারণগুলির মধ্যে ইহাও একটি কারণ । 


www.quraneralo.com 


Contents 


সূরা হাক্কা ২৫৫ 
ALL 2 (££) 


5 
6 52 24৬: ৪44৭ 
ই (232 235 এ ELD ০ রর ট (57) 


০ ৬১৯৯ Le ৯১০ ৩৪৪ LA 92055 (58) 
পা ১৬৫92 6 পপোর্টিপর ৫৫০ 


০ ৬১৪০৮ ৮১৩৩৩ ০5 (EA) 


০৩:৪৬ 7 2 (61৮58 0$15 (55) 
০2১৩ এ Ar 8০৮০৩ 2815 (০:) 
০0, 332 825 48১ (০১) 


০12১2 এ চে 752 (oY) 
88. সে যদি আমার নামে কিছু রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, 
8৫. আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম এবং 
৪৬. কাটিয়া দিতাম তাহার জীবন-ধমনী, 
৪৭. অতঃপর তোমাদিগের মধ্যে এমন কেহই নাই, যে তাহাকে রক্ষা করিতে 

পারে। 

৪৮. এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ। 
৪৯. আমি অবশ্যই জানি যে, তোমাদিগের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে । 
৫০. এবং এই কুরআন অবশ্যই কাফিরদিগের জন্য অনুশোচনার কারণ হইবে; 
৫১. অবশ্যই ইহা নিশ্চিত সত্য । 
৫২. অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ কাফির-মুশরিকদিগের দাবী অনুযায়ী যদি 
মুহাম্মদ (সা) রিসালাতের মধ্যে কোন কিছু ত্রাস বা বৃদ্ধি করিতেন কিংবা নিজের থেকে 
কোন কথা গড়িয়া আমার নামে চালাইয়া দেওয়ার চেষ্টা করিতেন, তাহা; হইলে উহার 
মাগো দিলা করত বানি তাহার হি 
ধরিয়া ফেলিতাম। 


৬১৮১১০ ০১২9 কেহ কেহ বলেন, সারা নুরের 
শক্তভাবে ধরিয়া আমি উহাকে শাস্তি প্রদান করিতাম। কেহ বলেন £ আমি উহার দক্ষিণ 
হস্ত ধরিয়া ফেলিতাম। 


Ox 

Cn 

৬৪৬ 

১ 
০৬২ 
Fe 

২ 


Wwww.quraneralo.com 


Contents 


২৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


Ee াটা 7 
অন্তরের সম্পর্কে রহিয়াছে । ইকরিমা, সাঈদ ইব্‌ন জুবায়র, হাকাম, কাতাদা, যাহ্হাক, 
মুসলিম, আল-বাতীন, আবূ সাখ্র, হুমায়দ ইব্‌ন যিয়াদ (র)-ও এইরূপ মত পোষণ 
করিয়াছেন। 

১১৯৫১ 4১০৯ চান Li অর্থাৎ এমন হইলে আমি তাহাকে শাস্তি 
প্রদান করিতে চাহিলে তোমাদিগের কেহই উহা প্রতিরোধ করিতে পারিবে না। মোটকথা 
মুহাম্মদ (সা) নিজের পক্ষ হইতে কোন কথা বলেন না বরং তিনি সত্যবাদী ও সঠিক 
পথ প্রদর্শক ও আল্লাহ্‌ কর্তৃক নির্বাচিত বার্তাবাহক। আল্লাহ্‌ তাহাকে এই কাজের দায়িত্ব 
দিয়াছেন এবং অক প্রমাণাদি দিয়া সাহায্য করিয়াছেন। অতঃপর আল্লাহ্‌ বলেন £ 

5০/5, <%০ 2519 অৰ্থাৎ এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ . 

ee Ei UL 095 অর্থাৎ আমি নিশ্চয়ই জানি যে, এত কিছু 

সত্বেও তোমাদিগের মধ্যে একদল লোক কুরআনকে অস্বীকার করিবে। অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা বলেন ৪ ১৪2] ৯1255 

ইব্‌ন জারীর রে) বলেন $ কুরআনকে অস্বীকার করা কিয়ামতের দিন অবশ্যই 
কাফিরদিগের জন্য অনুশোচনার কারণ হইবে । আবার এই অর্থও হইতে পারে যে, এই 
কুরআন ও ঈমান মূলতই কাফিরদিগের জন্য অনুশোচনার কারণ । যেমন অন্য আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

(০৬১৭ ৪১ HEE UES ৬৮5 ৮৪ ০৮৮৬5 আসি অর্থাৎ 
অনুরূপভাবে এই কুরআনকে আমি অপরাধীদের অন্তরে পরিচালিত করিয়াছি কিন্তু 
উহারা কুরআনের প্রতি ঈমান আনে না। 

অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

০:৫2 0০ 553914১50৯5 অর্থাৎ উহাদিগের ও উহাদিগের আশা 
আকাঙ্ফার মাঝে আড়াল সৃষ্টি করা হইয়াছে। | 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

১৯৪০1 3১1 215 অর্থাৎ এই কুরআন নিশ্চিতরূপে সত্য, যাহাতে সন্দেহের 
লেশমাত্র নাই। 

অতঃপর আল্লাহ্‌ বলেন ঃ 

১22১-14-45 ১৮৪ অর্থাৎ তোমার সেই মহান প্রতিপালক এই 
কুরআন অবতীর্ণ করিয়াছেন, তুমি তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। 


Wwww.quraneralo.com 


Contents 


88 আয়াত, ২ রুকু, মক্কী 


ET 
62 5) ১৩১৩ ০৬6 


87954 SY GIT 0 


রিল, ও 


0 AACA ১ ৩৪ (1) 


৫ ৫০ 


WN 
০৫:৫5 EY ১৮ (০) 


2 49 পা টি 522৫ 
81932 45% পি 
০ রি se ($) 


১. এক ব্যক্তি চাহিল সংঘটিত হউক শাস্তি যাহা অবধারিত 

২. কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করিবার কেহ নাই। 

৩. ইহা আসিবে আল্লাহ্‌র নিকট হইতে, যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী । 

৪. ফেরেশতা ও রূহ আল্লাহ্র দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে যাহা পার্থিব. 

পঞ্চাশ হাজার বৎসরের সমান ।” 

৫. সুতরাং তুমি ধৈর্যধারণ কর পরম ধের্য। 

৬. উহারা কি সেইদিনকে মনে করে সুদূর, 

৭. কিন্তু আমি দেখিতেছি-ইহা আসন্ন ৷ 
ইবনে কাছীর ১১তম খণ্ড_৩৩ 


Wwww.quraneralo.com 


Contents 


২৫৮ তাফসীরে ইবৃন কাছীর 


তাফসীর ঃ 19০১৮১১০১০৭ আয়াতাংশের , হরফটি একটি উহ্য 
ঘটনার ইঙ্গিত দান করে। প্রশ্নুকারী যেন সংগোপনে নির্ধারিত কোন অবধারিত শাস্তির 
আশু বাস্তবায়ন চাহিতেছে। যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 

১৮551115855 15510 আউল “তাহারা কি তোমার 
নিকট শাস্তি লাভের জন্য তাড়াহুড়া করিতেছে ? অথচ আল্লাহ্‌ তা'আলা কখনও তীহার 
ওয়াদা, খেলাপ করেন না ।” অর্থাৎ নির্ধারিত শাস্তি অবশ্যই হইবে। 

ইমাম নাসাঈ (র) ...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন £ “আলোচ্য 
আয়াতে উল্লেখিত প্রশ্নকারী হইল, “নযর ইবনুল হারিছ ইব্‌ন কালাদা ৷” 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী রে) বর্ণনা করেন ঃ আল্লাহ্র আযাবের আশু 
বাস্তবায়ন দেখার এ কামনাটি ছিল কাফিরদের এবং তাহা অবশ্যই তাহাদের জন্য 
অবধারিত হইয়া রহিয়াছে। 

মুজাহিদ (র) হইতে ইব্‌ন আবু নাজীহ (র) আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে 
বলেনঃ এক প্রশ্নকারী এই দাবী উত্থাপন করিল যে, সেই ঘটিতব্য আযাব এখনই 
ঘটাও । অথচ উহা পরকালে সংঘটিত হইবে । তিনি আরও বলেন ৪ তাহাদের বক্তব্যটি 
হইল এই যে, হে আল্লাহ্‌! তোমার শাস্তির কথা যদি সত্যই হয় তাহা হইলে আমাদের 
_ উার আকাশ হইতে পাথর বর্ষণ কর অথবা যে কোন কষ্টদায়ক শাস্তি আমাদিগকে দাও। 

ইব্‌ন যায়েদ (র) প্রমুখ বলেন £ আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, কাফির 
পরকালে এক আযাবের ময়দানে উপস্থিত হইবে যাহা জাহান্নাম পর্যন্ত প্রশস্ত হইবে। 

এই ব্যাখ্যাটি হইল দুর্বল ও যথার্থ মর্ম হইতে দূরে অবস্থিত। প্রথমোক্ত ব্যাখ্যাই 
সঠিক এবং আয়াতের ভাবধারায় উহাই ব্যক্ত হইয়াছে। 

আল্লাহ্‌ পাকের বক্তব্য ১,৯] 1 অর্থাৎ সেই অবধারিত শাস্তি কাফিরদের 
জন্যই প্রস্তুত ও প্রতিশ্রুত ইব্‌ন আব্বাস্‌ (রা) বলেন, উহা সংঘটিত হওয়া এতই 
নিশ্চিত যেন উহা আসিয়া গিয়াছে। তাই ১40] অর্থাৎ উহা ফিরাইবার বা 
ঠেকাইবার কেহই নাই। কারণ, উহা হওয়াটা স্বয়ং আল্লাহ্‌ পাকের ইচ্ছা। তাই তিনি 
বলেন ঃ 

০০৮০০ ৪411 0 “উহা অশেষ মর্যাদার অধিকারী আল্লাহ্‌র নিকট হইতে 
আসিবে ৷” 

সাওরী (রে) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, coll এও 
অর্থাৎ অশেষ মর্যাদার অধিকারী । 

ইজাাসা ভারা 
০১০]। অর্থ হইল সর্বোত্তম মর্যাদার অধিকারী। 

মুজাহিদ (র) বলেন ৪ ০১/]| এ১ অর্থ আকাশের সোপানের মালিক। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মা'আরিজ ২৫৯ 


কাতাদা (র) বলেন ৪ অশেষ ফযীলত ও নিয়ামতের অধিকারী । 

০119 $-৮1711 ০৮১5 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে কাতাদা (র) হইতে 
মা"মারের সূত্রে আবদুর রাষ্যাক (র) বর্ণনা করেন £ ০5 অর্থ উর্ধ্বে আরোহণ 
করে ।১]| শব্দের তাৎপর্য সম্পর্কে আবু সালেহ রে) বলেন ঃ উহা মানুষেরই মত 
আল্লাহ্‌র এক সৃষ্টি, কিন্তু মানুষ নহে। 

আমি বলিতেছি, আর রূহ বলিতে জিবাঈল (আ)-কেই হয়ত বুঝানো হইয়াছে। 
সংযোজক অব্যয় 5 দ্বারা সাধারণ ফেরেশতাগণ হইতে তাহাকে বিশেষ্ত্‌ দান করিয়া 
আলাদা করিয়া বলা হইয়াছে । অথবা নবী আদমের রূহ সম্পর্কেও বলা হইতে পারে। 
কারণ, যখন মানুষের রূহ কব্য করা হয় তখন উহা ফেরেশতার সহিত উর্ধাকাশে 
আরোহণ করে । বারাআর বর্ণিত হাদীসেও উহার প্রমাণ পাওয়া যায়। তিনি রূহ কব্য 
সম্পর্কে লম্বা মারফু হাদীসে অনুরূপ বর্ণনা করেন। হাদীসটি ইমাম আহমদ, ইব্‌ন 
মাজাহ, আবূ দাউদ ও নাসায়ী মিনহাজ ওয়াজানের সনদে বারআ (রা) হইতে বর্ণনা 
করেন। উহাতে বলা হয় ৪ 

“পবিত্র রহসহ কবৃষের ফেরেশতা এক আকাশ হইতে অন্য আকাশে একের পর 
এক করিয়া আরোহণ করিতে থাকে । এমনকি যেই আকাশে আল্লাহ্‌ পাক অবস্থান করেন 
সেখানে পৌছিয়া ক্ষান্ত হয়।” 

আল্লাহই ভাল জানেন হাদীসটি বিশুদ্ধ কিনা ? হাদীসের কোন কোন বর্ণনাকারীর 
ব্যাপারে প্রশ্ন রহিয়াছে । তবে হাদীসটি মশহুর এবং আবু হুরায়রা (রা)-এর বর্ণিত 
হাদীসেও উহার সমর্থন মিলে । তাহার নিকট ইহাতে পর্যায়ক্রমে সাঈদ ইব্‌ন ইয়াছার, 
মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন আতা ও ইব্‌ন আবুদ দুনিয়া উহা বর্ণনা করেন এবং ইমাম 
আহমদ, তিরমিযী ও ইব্‌ন মাজাহ্‌ উহা উদ্ধৃত করেন। এই হাদীসের সূত্রগুলির বিশ্বস্ততা 
সকলের মতেই উত্তীর্ণ । আল্লাহ্‌ পাকের কালাম $ 
০০০ EN ০১৯5০/৮৪19 1৮০4 ১501 54155 

ENE ELLA AY 

-এর ব্যাখ্যা প্রসঙ্গে উক্ত হাদীস সবিস্তারে উদ্ধৃত ও আলোচিত হইয়াছে। 

আল্লাহ্‌ পাকের বক্তব্য 8৪ ৭, ০০ ৯১1১৯০ 004,১৬০ ০৪ -এর 
ব্যাখ্যা সম্পর্কে চারটি অভিমত রহিয়াছে। এক, আরশে আজীম হইতে সর্বনিম্ন পৃথিবী 
পর্যন্ত দূরত্‌ হইল পঞ্চাশ হাজার বছরের পথ । সর্বনিন্ন পৃথিবী হইল সপ্তম পৃথিবী এবং 
কড়াইর উপর ভর করিয়া এই পৃথিবীর অবস্থিতি। সপ্তম পৃথিবীর মধ্যস্থল হইতে 
আরশের দিকে উঠা শুরু হইয়া আরশ পর্যন্ত পৌছিতে পঞ্চাশ হাজার বছর সময় 
প্রয়োজন। আরশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পৌছিতে উক্ত একই সময় . 
প্রয়োজন। ইব্ন আবী শায়বার আরশের পরিচয় সম্পর্কিত কিতাবে বলা হইয়াছে, লাল 
ইয়াকুত পাথর দ্বারা আরশে আজীম গঠিত হইয়াছে। 


www.quraneralo.com 


Contents 


২৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবূ হাতিম রে) ...... ইব্‌ন আব্বাস রো) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যা 
প্রসঙ্গে বর্ণনা করেন ঃ নিম্নতম পৃথিবী হইতে উর্ধতম আকাশ পর্যন্ত পথের দূরত্ব হইল 
পঞ্চাশ হাজার বছর। 

২০০11 ১০৮৮৯ 50158,5 5৫7৮2 5৪ অর্থাৎ ইহা হইল যখন কোন কিছু 
আকাশ হইতে পৃথিবীতে অবতরণ করে এবং পৃথিবী হইতে কোন কিছু আকাশে 
আরোহণ করে। উহাকেও একদিন বলা হইয়াছে যাহা এক হাজার বছরের সমান । 
কারণ, আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব হইল পাঁচশত বছরের পথ । 

ইব্‌ন জারীর (র) ...... মুজাহিদ রে) হইতে বর্ণনাটি উদ্ধৃত করেন। কিন্তু ইব্‌ন 
জারীরের বর্ণনায় ইব্‌ন আব্বাস (রা)-এর উল্লেখ নাই। 

ইব্‌ন আবু হাতিম রে) ...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন £ পৃথিবী 
গাচশত বছরের পথ সমান পুরু এবং এক পৃথিবী হইতে অপর পৃথিবীর দূরত্ব পাঁচশত 
বছরের পথ । ফলে সাত হাজার বছরে দীড়াইল। তেমনি আকাশও পাঁচ শত বছরের পথ 
সামন পুরু । এক আকাশ হইতে অন্য আকাশের দূরত্ব হইল পাঁচশত বছরের পথ । ফলে 
এখন হইল চৌদ্দ হাজার বছরের পথ । সপ্তম আকাশ হইতে আরশে যাইতে লাগে ছত্রিশ 
হাজার বছর। আল্লাহ্‌ পাকের আলোচ্য আয়াতে তাই বলা হইয়াছে, সেই একদিন 
পৃথিবীর হিসাব মতে হইল পঞ্চাশ হাজার বছর । 

দ্বিতীয় অভিমত ঃ উহার তাৎপর্য হইল, পৃথিবীর অস্তিত্বের কাল হইবে পঞ্চাশ হাজার 
বহর পৃথিবীসমূহ সৃষ্টির শুরু হইতে কিয়ামতে উহার লয় রতি পর্যন্ত এই সময়টুকু 


EE es মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন ৪ পৃথিবীর বয়স 
হইবে পঞ্চাশ হাজার বছর । আল্লাহ্‌ পাক উহার এই বয়সকে একদিন গণ্য 
করিয়াছেন। 


19255 0০115 NE অর্থাৎ পৃথিবীর বয়সের সেই একদিনে 
ফেরেশতা ও প্রাণসমূহ উর্ধ্বলোকে আরোহণ করিবে। 

আব্দুর রাষ্যাক (র) ...... ইকরিমা (র) হইতে বর্ণনা করেন £ LL pss 2 
০০১০১১২ ১,/১৪ ০ অর্থাৎ দুনিয়ার শুরু হইতে শেষ পর্যন্ত সময়ের 
পরিমাণ হইল পঞ্চাশ হাজার বছর । ইহার কত বছর পার হইয়াছে এবং কত বছর বাকী 
রহিয়াছে তাহা আল্লাহ্‌ ছাড়া কেহ বলিতে পারেনা। . 

তৃতীয় অভিমত ঃ উক্ত দিনটি হইল দুনিয়ার লয় প্রাপ্তি ও আখিরাতের জীবন 
মধ্যবর্তী দিন। অর্থাৎ ইহকালের লয় ও পরকালের শুরুর মাঝখানের সময়ের ব্যবধান 
হইল পঞ্চাশ হাজার বছর। এই বর্ণনাটি অত্যন্ত দুর্বল ও গরীব । 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... মুহাম্মদ ইব্ন কা'ব (র) হইতে বর্ণনা করেন ৪ 

তুহিন 
আখিরাতের মধ্যবর্তী কাল। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মা'আরিজ ২৬১ 


চতুর্থ অভিমত ঃ উহার অর্থ হইল কিয়ামতের দিন। ইব্‌ন আবূ হাতিম (র) টা 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ ৪ (5255 4211 0১০11 KES 
১০০11 ১2১৮৯ ১০৯৯০ ১৫ অর্থাৎ কিয়ামতের দিন! এই সনদটি বিশুদ্ধ । 

সাওরী (র) ...... ইকরামা (র) হইতে বর্ণনা করেন যে, কিয়ামতের দিনটি পার্থিব 
দিনের হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান হইবে৷ 

যাহহাক এবং ইব্‌ন যায়দ (র)-ও অনুরূপ বলিয়াছেন। ইব্‌ন আব্বাস রো) হইতে 
আলী ইব্‌ন তালহা রে) বর্ণনা করেন ৪ 


55725517521 
অর্থাৎ কিয়ামতের দিনকে আল্লাহ্‌ তা'আলা কাফিরদের জন্যে পঞ্চাশ হাজীর বছরের 
সমান করিবেন । এই মর্মে হাদীসও বর্ণিত হইয়াছে। 

ইমাম আহমদ (র) ...... আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করেন ঃ “রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে আলোচ্য আয়াতে উল্লেখিত সুদীর্ঘ দিনটি সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি 

বলেন-আমার জীবন যাহার হাতে তীহার-শপথ করিয়া বলিতেছি, মুমিনদের জন্যে এই 
দিনটি অবশ্যই সংক্ষিপ্ত করা হইবে। এমনকি তাহারা পৃথিবীতে যে কোন ফরয নামায 
আদায় করিতে যে সময় ব্যয় করিয়াছে উহা হইতেও ক্ষুদ্র হইবে । ইব্‌ন জারীর রে) 
টিন দারাজ (র) হইতে অনুরূপ বর্ণনা করেন। অবশ্য দারাজ ও তাহার শায়খ আবুল 
হাসছাম উভয়ই দুর্বল বর্ণনাকারী । আল্লাহই সর্বজ্ঞ। 

ইমাম আহমদ রে) ...... আবূ উমর আল আদানী হইতে বর্ণনা করেন ঃ ‘আমি 
আবু হুরায়রা (রা)-এর নিকট উপস্থিত ছিলাম । তখন আমের ইব্‌ন সা'সা" গোত্রের এক 
ব্যক্তি সেই পথে যাইতেছিলেন। তাহার উদ্দেশ্যে বলা হইল, আমের গোত্রের এই 
লোকটি সেরা ধনী ৷ তাহা শুনিয়া আবু হুরায়রা রো) বলিলেন, তাহাকে আমার নিকট 
ডাক। তখন তাহাকে ডাকিয়া আনা হইল । তখন তিনি বলিলেন, খবর পাওয়া গেল যে, 
তুমি খুব বিভ্তবান। তখন সেই আমের গোত্রের লোকটি বলিল, হ্যা, আল্লাহ্‌র কসম! 
অবশ্যই আমার লাল ও বাদামী রঙের দুইশত উট ছাড়া বিভিন্ন রঙের ও আকৃতির বহু 
উট, অশ্ব ও গোলাম রহিয়াছে । তখন আবু হুরায়রা (রা) বলিলেন, অবশ্যই তোমাকে 
উট ও জানোয়ারের পদদলন ও গুতা হইতে বাচিয়া থাকিতে হইবে । এই ব্যাপার 
বারবার হইতে থাকিবে । ইহা শুনিয়া আমেরীর চেহারা বিবর্ণ হইয়া গেল। অতঃপর সে 
বলিল, হে আবু হুরায়রা! আপনি ইহা কি বলিতেছেন ? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে বলিতে শুনিয়াছি, যাহার উট রহিয়াছে এবং সে উহার হক আদায় করে নাই 
উহাকে সুবিধা-সুযোগ দিয়া ও উহার যথাযথ যত্বু নিয়া । আমরা বলিলাম, হে আল্লাহ্‌র 
রাসূল! কিরূপ যত্ন নেওয়া ও সুযোগ-সুবিধা দেওয়া ? তিনি বলিলেন, উহার ভাল-মন্দ 
সকল অবস্থায় । কেননা কিয়ামতের দিন সেইগুলিকে আল্লাহ্‌ তা'আলা মোটা তাজা 
করিয়া উহার সেই মালিককে রৌদ্রদঞ্ধ এক মুক্ত ময়দানে চিৎ করিয়া শোয়াইয়া নির্দেশ 


Wwww.quraneralo.com 


Contents 


২৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


দিবেন, তাহাকে পদদলিত করিতে ও শিং দিয়া গুঁতাইতে। ফলে উহারা শ্রেণীবদ্ধ হইয়া 
পর্যায়ক্রমে দলিত-মথিত করিতে ও গুঁতাইতে থাকিবে । যখন শেষ পশুটি উহা করিয়া 
চলিয়া যাইবে তখন প্রথম পশুটি ঘুরিয়া আসিয়া আবার শুরু করিবে। এইভাবে পঞ্চাশ 
হাজার বছর চলিতে থাকিবে । ইত্যবসরে সকলের হিসাব নিকাশ ও ফয়সালা শেষ 
হইবে । তখন পশুগুলি বিদায় নিবে । যে সকল গরু, বকরী ও ভেড়া তাহাকে শিং দিয়া 
গুঁতাইবে সেগুলির শিং ভাঙাও হইবে না, ভোতাও হইবে না। আমেরী জিজ্ঞাসা করিল, 
হে আবূ হুরায়রা! উটের ক্ষেত্রে আল্লাহ্‌র হক কি কি? তিনি বলিলেন, আরোহণের জন্য 
দরিদ্রগণকে বিনা ভাড়ায় দিবে ও তাহাদের সঙ্গে ভাল ব্যবহার করিবে আর তাহাদিগকে 
বিনা পয়সায় উটের দুধ খাইতে দিবে ও তাহাদিগকে কিছুদিনের জন্যে দুগ্ধবতী উট 
দিবে। 

কাতাদা রে) হইতে সাঈদ ইব্‌ন আবূ আরবার সূত্রে নাসায়ী ও শু'বার সূত্রে আবূ 
দাউদ (র) হাদীসটি বর্ণনা করেন। এই হাদীসের অন্য সনদ ঃ ইমাম আহমদ রে) ...... 
আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ঃ “রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন-যে ব্যক্তি স্বর্ণ ও 
রৌপ্যের ভাগ্তারের মালিক হইয়া উহার হক আদায় করিল না তাহার স্বর্ণ ও রৌপ্যের 
পাত বানাইয়া জাহান্নামের আগুনে উত্তপ্ত করিয়া তাহার কপালে ও দুই পাজরে দাগ 
দেওয়া হইবে । যতক্ষণ পর্যন্ত সকল বান্দার বিচার আচার শেষ না হইবে ততক্ষণ এই 
শাস্তি চলিতে থাকিবে । উক্ত সময়টুকু তোমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছর 
হইবে । তারপর সে জান্নাত অথবা জাহান্নামে যাইবে । . 

ইহার পূর্বে ছাগল-ভেড়া ও উটের বর্ণনা উদ্ধৃত হইয়াছে। সেই হাদীসে ইহাও বর্ণিত 
হইয়াছে যে, তিন প্রকারের লোকের ঘোড়া থাকে । এক ধরনের লোক উহা ভাড়ায় 
খাটায়। এক ধরনের লোক ব্যক্তিগত সন্ত্রম রক্ষার্থে উহা ব্যবহার করে । তৃতীয় ধরনের 
লোক ব্যবসার বোঝা টানায়। সহীহ্‌ মুসলিম শরীফে পূর্ণ হাদীসটি উদ্ধৃত হইয়াছে। 
উহার পূর্ণ সনদ ও বর্ণনা এখানে উদ্ধৃত করার নহে। ফিকাহর কিতাবের যাকাতের 
অধ্যায় উহার উপযুক্ত স্থান। এখানে হাদীসটি এই প্রসঙ্গে আনা হইল যে, উহাতেও বলা 
হইয়াছে -যতক্ষণ না আল্লাহ্‌ পাক বান্দার হিসাব নিকাশের দিনটি শেষ না করেন যাহার 
দৈর্ঘ্য হইল পঞ্চাশ হাজার বৎসর । 

ইব্‌ন জারীর রে) ....... ইব্‌ন আবু মুলাইকা রে) হইতে বর্ণনা করেন £ (৮21 
৮০811 ১০৮ ১১/১৪০ ০ আয়াতাংশ প্রসঙ্গে এক ব্যক্তি ইব্ন আব্বাস 
(রা)-কে প্রশ্ন করিল-পঞ্চাশ হাজার বছরের দিনটি কোন্‌ দিন ? তিনি পাল্টা প্রশ্ন 
করিলেন-এক হাজার বছরের দিনটি কোন্‌ দিন ? লোকটি জবাব দিল, আমি তো 
আপনার কাছেই জানিতে আসিলাম। তখন তিনি বলিলেন, আল্লাহ্‌ তা'আলা এইরূপ 
দুইটি দিনের উল্লেখ করিয়াছেন আল্লাহই উহা সম্পর্কে ভাল জানেন । আল্লাহ্‌র কিতাবে 
কোন ব্যাপারে আমার জানা না থাকিলে আমি তাহা বলা অপছন্দ করি । 


www.quraneralo.com 


Contents 


সূরা মা'আরিজ ২৬৩ 


আল্লাহ্‌ পাক অতঃপর বলেন 8 1,০ অর্থাৎ হে মুহাম্মদ! তোমার 
সম্প্রদায় যে তোমাকে ভণ্ড বলিয়া প্রত্যাখ্যান করিতেছে তাহাতে তুমি অধৈর্য হইও না, 
বরং ধৈর্যধারণ কর । তেমনি তাহারা যে তোমার আযাব সম্পর্কিত সতর্কতায় আস্থা না 
আনিয়া উহা এখনই দেখাইতে বলিতেছে সেই ব্যাপারেও ধৈর্যধারণ ফর । 

. এই প্রসঙ্গে অন্যত্র আল্লাহ্‌ পাক বলেন 8 
(4১০ ১৬৪২১৯ (৬০৮ ১১৫৩ এ ১৬০ TE 

১৬১11157955 

অথাৎ বেঈমানগণ তো এখনই কিয়ামত দেখিতে চায় আর যু'মিনগণ উহাকে সত্য 
জানিয়া উহার আগমনকে ভয় পায়। এখানেও আল্লাহ্‌ পাক তেমনি বলেন ৪ ১৫ 
1," «5 অৰ্থাৎ তাহারা আযাব আসাকে সুদূর পরাহত ভাবে। কাফিরগণ 
কিয়ামতকে দূরে মনে করে অর্থ হইল তাহারা উহাকে অসম্ভব মনে করে। 

(১৪১1১ অর্থাৎ মুমিনগণ মনে করে উহা শীঘ্রই সংঘটিত হইবে । যদিও 
উহা সংঘর্টনের সময় শুধু আল্লাহরই জানা আছে, তথাপি উহা ঘটার অনিবার্ধতা ও উহার 
ভয়াবহতার ভাবনায় মুমিনদের আশংকা জাগে, হয়ত শীঘ্রই উহা ঘটিবে। 


১১৯৩৫ 25 (9) 
Y ১ 3024 2১:৮১ 
০১%৮৬০৩৯৩; 9 (5) 
৪৫০৯৫ ০5220) ) 


Y 2,4 * A242 2293 2 ASL ৫প ও (১১) 


১৮০৮ ০৩5 ৬৩৪ TSAI + ana 


পলিশ কপি 
PEE (১) 
6 ১5 CH SL (NY) 
6 Kl ০০১৯ ৩:১৯ ০১৪ 3৩০৪ (১৪) 
৪ ক) » ৮৫ (১০) 
৪ SH ALE (১০) 
YY SALA PAN ৩পা 5৮ ১৫ ) 


০৯১ 2১ cra GS (১% 


Wwww.quraneralo.com 


Contents 


২৬৪ তাফসীরে ইবৃন কাছীর 


৮. সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মত। 

৯. এবং পর্বতসমূহ হইবে রঙিন পশমের মত। 

১০. আর বন্ধু বন্ধুর খবর লইবে না। 

১১. উহাদিগকে একে অপরকে দৃষ্টিগোচর করা হইবে । অপরাধী সেইদিনের 
শাস্তির বদলে তাহার সন্তান-সম্ভতিকে দিতে চাহিবে, 

১২. তাহার স্ত্রী ও ভ্রাতাকে, 

১৩. তাহার জ্ঞাতি গোষ্ঠীকে, যাহারা তাহাকে আশ্রয় দিত। র 

১৪. এবং পৃথিবীর সকলকে, যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয়। 

১৫. না, কখনই নহে, ইহা তো লেলিহান অগ্নি, 

১৬. যাহা গাত্র হইতে.চামড়া খসাইয়া দিবে, 

১৭. জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে, যে সত্যের প্রতি পৃষ্টপ্রদর্শন করিয়াছিল 
ও মুখ ফিরাইয়া লইয়াছিল। 

১৮. যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়াছিল। 


তাফসীর £ আল্লাহ্‌ পাক বলেন - কাফিরের জন্য শাস্তি অবধারিত। 

Lil ১০:41 9৮55 0১ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্‌ন আব্বাস রো), 
মুজাহিদ, আতা, সাঈদ ইব্‌ন জুবায়ের, ইকরিমা ও সুদ্দী (র) প্রমুখ বলেন ৪ সেদিন 
আকাশ তেলের তলানির মত হইয়া যাইবে। 
্‌ ০১1৫ 100৯ 9৮595 আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ, কাতাদা ও সুদ্দী রে) 
. বলেন £ পর্বতমালা হইবে ধূনা তুলার মত। যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন 8/১59 
১১৬৯১৮1১৫1৫ ০০৯ অর্থাৎ পর্বতগুলি ধূনা তুলায় পর্যবসিত হইবে। 

০০১,১০৭,০50, 595 অৰ্থাৎ ঘনিষ্ঠজন ঘনিষ্ঠজনকে দুর্গত 
অবস্থায় দেখিয়াও জিজ্ঞাসা করিবে না যে, তোমার অবস্থা কি ? প্রত্যেকেই তখন নিজকে 
নিয়া ব্যতিব্যস্ত থাকিবে। 

এই আয়াত প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী (র) বর্ণনা করেন-সেদিন 
কিছু লোক কিছু লোককে চিনিবে এবং তাহারা পরস্পর পরিচিতজন হইবে । তথাপি 
তাহারা পরিচিত লোকজন হইতে পলাইয়া ফিরিবে। তাহাদের তখনকার অবস্থা প্রসঙ্গে ' 
আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ঃ Ak Ub ats tia fag aL 08 অর্থাৎ 
সেইদিন প্রত্যেকের অবস্থা দাড়াইবে এই যে, প্রতোকেই নিজের জবা সামলাইতে বাত 
থাকিবে । অনুরূপ অন্যত্র আল্লাহ্‌ পাক বলেন ঃ 
৯19 be ls ০৯৩ ন ss SS, 51515011545 


ঠি Bs 
52 ss alg ৮০১৮৮৮1৮245 


www.quraneralo.com . 


Contents 


সূরা মা'আরিজ ২৬৫ 


অর্থাৎ হে মানব! তোমাদের প্রতিপালককে ভয় কর আর ভয় কর: সেই দিনটিকে 
যেইদিন সন্তান পিতার কোন কাজে আসিবে না আর পিতাও সন্তানের কোন কাজে 
আসিবে না। নিশ্চয় আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য । 

অন্যত্র আল্লাহ্‌ পাক বলেন ৪ 

CLALIT উদ ED CUS ial লে 8১190 অর্থাৎ 
যখন শিঙ্গা ফুৎকার দেওয়া হইবে তখন রক্তের সম্পর্কের কোনই বীধন.থাকিবে না এবং 
কেহই কেহকে জিজ্ঞাসা করিবে না। . 

আল্লাহ্‌ পাক আরও বলেন ঃ 


৮75358৯9450 
৩ SS LES 
EE EE ET HET তেমনি মা ও 
বাপ হইতে, তদ্রুপ স্ত্রী ও সন্তান হইতে । প্রত্যেকেই সেইদিন নিজকে সামাল দিতে ব্যস্ত 
থাকিবে। 


- ly ০৮৯৩৩ CL LL SE bs sit i pl Ss 


54 


ll aa 4১9৮5 ৮০1 41৯৯5 


অর্থাৎ সেইদিন অপরাধীকে কোন কিছুর বিনিময়েই ছাড়া হইবে,না। এমনকি যদি 
সে সমগ্র বিশ্ববাসী, তাহার সকল আপনজন, তাহার সকল ধন সম্পদ হোক তাহা এক 
পৃথিবী স্বর্ণ, পরভু তাহার প্রাণাধিক সনতানকেও তাহার ভয়াবহ শান্তর বিনিময় হিসাবে 
পেশ করে তাহা আদৌ গ্রহণ করা হইবে না। 

মুজাহিদ ও সুদ্দী রে) বলেন £ «1.৯ অর্থাৎ তাহার গোত্র, ও আত্মীয়-স্বজন । 
ইকরিমা (র) বলেন ঃ সেই উরুদেশ যাহা তাহাদেরই অংশ বিশেষ । মালিক রে) হইতে 
আশহাব (র) বলেন ৪ তাহার মাতা । 

(15001 অৰ্থাৎ জাহান্নামের লেলিহান শিখা অত্যন্ত ভয়াবহ হইবে। 

5%118515 অর্থাৎ চামড়া খসানো আগুন। ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ 
(র) বলেন ঃ এখানে মস্তিষ্কের চর্মের কথা বলা হইয়াছে। ইব্‌ন আব্বাস রো) হইতে 
আওফী (র ) বলেন ৪ গাত্রচর্ম। মুজাহিদ (র) বলেন $ হাড় ও মাংস ছাড়া যাহা থাকে 
তাহা । সাঈদ ইব্‌ন জুবায়ের (র) বলেন ৫ রগরেখা ও তৎসংশিষ্ট বস্তু.। 

আবূ সালিহ রে) বলেন ৪ তিন হিসি 
বলেন ৪ পায়ের দুই থোড়ার মাংস 

টার রর্রা রানার 
রি গাল নি নানান হি তা 

|| a 
ইবনে কাছীর ১১তম খণ্ড_৩৪ 


Wwww.quraneralo.com 


Contents 


২৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


কাতাদা রে) বলেন £ ১118০ অর্থাৎ তাহার গ্রাস, মুখমণ্ডল, অঙ্গ কাঠামো 
ও তদসংশ্লিষ্ট সকল কিছুই অগ্নিদগ্ধ হইবে। 

যাহ্হাক (র) বলেন ৪ হাড্ডি হইতে চামড়া ও মাংস খসাইয়া উহার সব কিছুই 
ভস্মীভূত করিবে । 

ইব্‌ন যায়দ (র) বলেন ৪ (4৯:11 অর্থাৎ হাড়ের গ্রন্থিসমূহ। £415 অর্থাৎ 
হাডিডগুলি খণ্ড-বিখণ্ড করিয়া উহার চামড়া ও আকৃতি বিকৃত করিবে। 

অবশেষে আল্লাহ্‌ পাক বলেন ৮১0১1951955 2215-51-225 অর্থাৎ 
জাহান্নাম উহার দিকে উহার সন্তানগণকে ডাকিবে যাহাদিগকে আল্লাহ্‌ তাআলা উহার 
জন্য সৃষ্টি করিয়াছেন এবং পার্থিব জীবনে উহার উপযোগী কাজ করার অনুমোদন দান 
করিয়াছেন। তাই জাহান্নাম কিয়ামতের দিন তাহাদিগকে তিক্ত ও কর্কশ ভাষায় উহার 
দিকে ডাকিবে এবং পাখীরা যেভাবে মাঠ হইতে এক একটি করিয়া শস্য কুড়াইয়া খায়, 
তদ্ৰূপ জাহান্নাম তাহাদিগকে হাশরের মাঠ হইতে খুঁজিয়া তুলিয়া লইয়া যাইবে । উহা 
এইজন্য করিবে যে, আল্লাহ্‌ পাকের ভাষায় তাহাদের অন্তর সত্যকে অস্বীকার করিয়াছিল 
ও তাহাদের অঙ্গ-প্রত্যঙ্গ নেক আমল হইতে বিরত ছিল। 

৩১৪/25 অর্থাৎ সম্পদের উপর সম্পদ স্তূপীকৃত করিয়াছিল এবং আল্লাহ্‌র 
নির্দেশিত ওয়াজিব, যাকাত, ফিতরা ইত্যাদি খরচ না করিয়া সম্পদ সংরক্ষিত 
করিয়াছিল । তাই হাদীসে বর্ণনা করা হইয়াছে-তোমরা সম্পদ সংরক্ষণ করিও না, তাহা 
হইলে আল্লাহ্‌ও তোমাদের হইতে সম্পদ সংরক্ষণ করিবেন। 

আব্দুল্লাহ্‌ ইবৃন আকীম (র) কখনো নিজের জন্যে কোন কিছু পুঁজি করিতেন না এবং 
বলিতেন -আন্লাহ্‌ পাক বলিয়াছেন, জাহান্নামীরাই সম্পদ পুঞ্জীভূত ও সংরক্ষিত করে। 

হাসান বসরী (র) বলেন ঃ A ALL হরিজন 
পার্থিব সম্পদ সংরক্ষণ করিতেছ ? 

০১০৮5 আয়াতের তাৎপর্য সম্পর্কে কাতাদা রে) বলেন ৪ সম্পদের 
প্রতিযোগীতায় শীর্ষে থাকার অসৎ উদ্দেশ্যে উহা পুঞ্জীভূত করা হইত ৷ 


9053 ALI (১9) 
5৬৫৫৫598009 
ও (95580 24216 (৫) 

6 (১০ HE 2-421216 (YN) 


পাঠা পা ৪2 ) 
) 


৫ 52৮০0 এ) (YY 


৬৮৮ পট তত পাঠ 
০55০ Fe ph Gi (NY 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মা'আরিজ ২৬৭ 


০৬4৫4510668)0) 
23 2.50 ৮ 
৪০2৯৯ (8825৮505৩15 (NN 


পাঠ পার জরা প্র 


০0255462622 2 $ ১ he Sala ঠ (৮৫৯1531255 Yi (Y *) 


b CANE CS রেভা 
8৫১ BES rg Yk EOD 


Ye dal 2) 1 ৫ ১৮ পাও (YY) 


69246 G43 el 
১:৩৯০৫০৪০০ rh ৩৪ Zu 2 (5) 
CEE 
১৯. মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্তরূপে 
২০. যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী, 
২১. আর যখন তাহাকে কল্যাণ স্পর্শ করে সে হয় অতি কৃপণ, 
২২. তবে সালাত আদায়কারী ব্যতীত, 
২৩, যাহারা তাহাদের সালাতে অত্যন্ত নিষ্ঠাবান, 
২৪. আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রহিয়াছে 
২৫. প্রার্থী ও বঞ্চিতদের, 
২৬. এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে; 
২৭. আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত, 
২৮. নিশ্চয় তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশঙ্ক থাকা যায় না_ 
২৯. এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, 


৩০. তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত, "ইহাতে 
তাহারা নিন্দনীয় হইবে না। 


Wwww.quraneralo.com 


Contents 


২৬৮ তাফসীরে ইবৃন কাছীর 


৩১. তবে কেহ ইহাদিগকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে 
সীমালজ্ঘনকারী । ূ্‌ 

৩২. এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, 

৩৩. আর যাহারা তাহাদের সাক্ষ্য দানে অটল, 

৩৪, এবং নিজেদের সালাতে যত্ববান-__ 

৩৫. তাহারাই সম্মানিত হইবে জান্নাতে । 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা মানুষের স্বভাব-প্রকৃতি সম্পর্কে জানইতেছেন যে, 
তাহারা সৃজিতই হইয়াছে অস্থিরচিত্তরূপে । অতঃপর তিনি উহার ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ৫ 
(০১১ 211 8545 151 -যখন তাহারা বিপদগ্রস্ত হয় তখন হা-পিত্যেশ শুরু করে, 
বড়ই সন্ত্রস্ত হইয়া পড়ে, এবং এরূপ হতাশ হইয়া যায় যে, ইহার পর আর কোন ভাল 
দিন আসিবে তাহা ভাবিতেই পারে না। 

(০৮০ ৮৮১11 24510 9 অর্থাৎ যখন আল্লাহ্র ফযলে তাহাদের ভাগ্য সুপ্রসন্ন 
হয়, তখন তাহারা কৃপণ হয় এবং অন্যকে তাহাদের সেই সৌভাগ্যের অংশ হইতে 
বঞ্চিত রাখে । এমনকি তাহাদিগকে আল্লাহ্‌র নির্দেশিত অংশ দিতেও অস্বীকার করে। 

ইমাম আহমদ রে) ...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছেন £ “মানুষের ভিতর সর্বাধিক মন্দ স্বভাব হইল 
অশেষ কার্পণ্য ও চরম কাপুরুষতা ৷” 

আব্দুল্লাহ্‌ ইবনুল জার্রাহ রো) হইতে আবূ আবদুর রহমানের সূত্রে ইমাম আবু 
দাউদ (র)-ও হাদীসটি বর্ণনা করেন। 

১১1--০119। অর্থাৎ কোন মানুষই মানুষ হিসাবে উপরোক্ত মন্দ স্বভাবগুলি 
হইতে মুক্ত হইতে পারে না; যদি না আল্লাহ্‌ পাক নিজ অনুগ্রহে তাকে হেফাজত করেন, 
তাহাকে উহা হইতে বাচার তাওফীক দান করেন, তাহাকে কল্যাণের পথ প্রদর্শন করেন 
নি চাল নাল] উদ নর 

| 

৬৮১০১১০ ৬০৯ ১:৯1 অর্থাৎ যাহারা নিয়মিত নামায পড়ে তাহারই 
মুসন্লী। এই আয়াতের অর্থ ইহাও বলা হইয়াছে -যাহারা নামায সঠিক ওয়াক্তে সম্পূর্ণ 
আরকান, আহকাম সহকারে আদায় করে তাহারা মুসন্লী। ইব্‌ন মাসউদ (রা) মাসরূক 

ও ইবরাহীম নাখঈ রে) এইরূপ ব্যাখ্যা প্রদান করেন। 

একদল বলেন £ খুশু-খুযু সহকারে নিয়মিত নামায আদায়কারীই মুসন্পী । যেমন 

আল্লাহ বলেন 8 ০১৮-৬১$০:০ ১ ১2311 ০৬১০৮৮]। ০ এ অর্থাৎ সেই 

মুমিনগণ সাফল্যমগ্ডিত যাহারা খুশু-খুষ বা খোদাভীতির সহিত নামায আদায় করে। 
এই অভিমত উকবা ইব্‌ন আমের (রা) প্রমুখের । আরবে বদ্ধ ও স্থির পানিকে স্থায়ী 

পানি বলে । কারণ, উহা চলমান নহে বিধায় নড়াচড়া করে না। ইহা দ্বারা প্রমাণিত হয় 


www.quraneralo.com 


Contents 


সূরা মা'আরিজ ২৬৯ 


যে, স্থায়ী বা নিয়ম মাফিক নামাযের জন্য নামাযে স্থিরতা ও মনোযোগ ওয়াজিব । 
যাহারা রুকু-সিজদা ধীরে সুস্থে আদায় করে না, বরং কাকের মত ঠোকর মারে, 
তাহাদিগকে নিয়মিত নামাযী বলা যায় না। তাই তাহার নামায তাহাকে মুক্তি দিবে না। 

একদল বলেন, আলোচ্য আয়াতের তাৎপর্য হইতেছে পুণ্য কাজের উপর সর্বদা স্থির 
থাকা ও নিয়মিত উহা করিতে থাকা । যেমন আমল হইল স্থায়ী ও নিয়মিত. আমল, 
হউক উহা নগণ্য ৷ 

হাদীসটি হযরত আয়েশা (রা) হইতে সহীহ সংকলনে উদ্ধৃত হইয়াছে। অন্য বর্ণনায় 
বলা হইয়াছে-সেই আমলের উপর আমলকারী স্থির রহিয়াছে। হযরত আয়েশা (রা) 
বলেন - হুযূর (সা)-এর অভ্যাস ইহাই ছিল যে, যেই আমলই তিনি করিতেন উহা 
সর্বদা করিতেন। অন্য বর্ণনায় আছে, উহার উপর স্থির থাকিতেন। 

১১০১১০ (০5 ৯ 251 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে কাতাদা (র) বলেন ৪ 
আমাদের কাছে বলা হইয়াছে যে, হযরত দানিয়েল (আ) শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর উম্মতের প্রশংসা করিতে গিয়া বলেন, তাহারা এরূপ নামায আদায় করিবে নূহ 
(আ)-এর জাতি সেরূপ আদায় করিলে তাহারা প্রাবনে নিমজ্জিত হইত না। আদ 
(আ)-এর জাতি সেরূপ নামায আদায় করিলে তাহারা অভিশাপের ঘূর্ণি হাওয়ায় 

ংসপ্রাপ্ত হইত না, ছামুদ জাতি সেরূপ নামায আদায় করিলে ভয়াবহ গর্জনে বিধ্বস্ত 
হইত না। তাই হে লোক সকল! ভালভাবে নিয়মিত নামায আদায় কর। উহা 
মু'মিনগণের অলংকার ও সর্বোত্তম নৈতিক বৈশিষ্ট্য । 


অতঃপর আল্লাহ্‌ পাক বলেন £ 2 


চটি RONDE BELO SE EO 

2511 7৬2 ০৬৪১৫ ১2505 অর্থাৎ যাহারা পরকাল, হিসাব-নিকাশ ও 
শাস্তি-পুরস্কারে প্রত্যয়ী হইয়া আযাবের ভয়ে ও পুরক্করের প্রত্যাশায় ভাল কাজ করে। 
সি ML Maas 
বি কপ 

১১০৮০ ১2513০ 21১০ ১! অর্থাৎ মহান প্রতিপালকের শাস্তি হইতে কোন 
বোধসম্পন্ন লোক উদাসীন থাকিতে পারে না। কারণ, উহা অনিবার্য । শুধু আল্লাহ্‌ পাক 
যাহাকে রেহাই প্রদান করিবেন সেই রক্ষা পাইবে । 

০১৮ ১৮৯১৮৯০১৯৯৯ ১:5119 অর্থাৎ যাহারা লজ্জাস্থানকে অবৈধ ব্যবহার 
হইতে বিরত রাখে এবং আল্লাহ্‌র অননুমোদিত স্থলে উহার অপপ্রয়োগ না ঘটায়। 


Wwww.quraneralo.com 


Contents 


২৭০ ‘ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই তিনি বলেন ঃ 
৮21 2445 091 ১1১) 012 41 অর্থাৎ তাহারা শুধু তাহাদের স্ত্রী ও 


দাসীগণের ক্ষেত্রে যৌনাচারের প্রয়োগ ঘটায় । 


LO CTE CEN 558 ০২০৮০ El 
অর্থাৎ উপরোক্ত ক্ষেত্র তো নিন্দনীয় নহে। কিন্তু উহা ছাড়া যে কোন ক্ষেত্রই হইবে 
সীমালংঘন ৷ ইহার বিস্তারিত আলোচনা ১ ০$%| ০11 ১5 সূরার শুরুতেই করা 

হইয়াছে। তাই এখানে উহার পুরনরাবৃত্তি নিহ্পুয়োজন। 

LD es Ya ১219 অর্থাৎ তাহাদের নিকট যখন আমানত 
রাখা হয়, খেয়ানত করে না আর যখন তাহারা ওয়াদা করে, রক্ষা করে এবং কখনও 
ওয়াদা খেলাপ করে না। 

এইসব গুণাবলী হইল মু*মিনগণের এবং ইহার বিপরীত চরিত্র হইল মুনাফিকগণের। 
যেমন সহীহ্‌ হাদীসে বর্ণিত হইয়াছে যে, মুনাফিকের তিনটি নিদর্শন ৪ (১) যখন কথা 
বলে, মিথ্যা বলে, (২) যখন ওয়াদা করে, খেলাপ করে, আর যখন আমানত রাখে, 
খেয়ানত করে। অন্য বর্ণনায় বলা হইয়াছে (১) যখন কথা বলে তো মিথ্যা বলে, (২) 
যখন কথা দেয় তো ভঙ্গ করে, (৩) যখন ঝগড়া করে তো পাপাশ্রয়ী হয়। 

১৮০৪ ১৮558: 25115 অর্থাৎ যাহারা সাক্ষ্যদানের ব্যাপারে যথাযথ 
অবস্থায় কায়েম থাকে। কোন কথা বেশ-কম করে না, গোপনও করে না। কারণ তাহারা 
জানে 715 %। 2152-58-25 অর্থাৎ যাহারা সত্য গোপন করে তাহাদের 
অন্তর পাপাশ্রয়ী। ্‌ 

১৮০৮১০৫5৬4৯ 55115 অর্থাৎ যাহারা নামাযের নির্ধারিত 
ওয়াক্ত, আরকান, আহকাম, সুন্নাত-মুস্তাহাব ইত্যাদি যথাযথভাবে সংরক্ষণ করে। 

৮৮464 5৮৯ DUB 


পরীর লবন অনা পাক পরিশেষে 
তাহাদের জন্য সুসংবাদ প্রদান করেন ৪ 

SIE Ua Al ১৮৮5 ০১1 3৮5700 55545 অর্থাৎ 
তাহারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং সেখানে তাহারা অনন্তকাল অবস্থান 
করিবে । তেমনি এখানেও তিনি বলেন £ 

প ০৪৩০৫ ৬: ০ প্‌ LL 

০১৭১৫ ০১০ ৪ ০15 অৰ্থাৎ তাহারাই জান্নাতে থাকিয়া নানা সৌভাগ্য 
ও মর্যাদায় ভূষিত হইবে । 


www.quraneralo.com 


Contents 


সূরা মা'আরিজ ২৭১ 
6 23৮62 EL NAS ৫255 এ (৯) 

01085 ৬০৯) ৬০? এত gr (FV) 

6 Rt, ERB (A) 

রি ৬৯ 58588 ২৫ (7৭) 


6 95৬৬) উদার? ৩% 5 চি (£:) 
০৫84:598525054 (9 


১৩222 ঠ পা ০ ৬৮ 252 পা ৩ 25 2: ০44 (5) 


র 2122) ৬৯1৮০৩1৮০১৪ পিই১৩৩ 

7 ১৮১১ 2৫ 25642 / II সণ 
EAE ৫6 bs SUS A 2 0৯522 (EY) 
( dd 482৮ BIG i (££) 


25৮ পারা ওঠ 


০ Dus 


৩৬. কাফিরগণের কি হইয়াছে যে, তাহারা তোমার দিকে ছুটিয়া আসিতেছে, 

৩৭. ডান ও বাম দিক হইতে, দলে দলে। 

৩৮. উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাহাকে প্রাচূর্যময় জান্নাতে 
দাখিল করা হইবে? 

৩৯. না, তাহা হইবে না, আমি উহাদিগকে যাহা হইতে সৃষ্টি করিয়াছি তাহা 
উহারা জানে। 

৪০. আমি শপথ করিতেছি, উদয়াচল ও অস্তাচলের অধিপতির-নিশ্চয়ই আমি 
সফল- 

৪১. তাহাদের অপেক্ষা উত্তম মানবগোষ্ঠীকে তাহাদের স্থলাভিষিক্ত করিতে এবং 
ইহাতে আমি অক্ষম নহি। 

৪২. অতএব তাহাদিগকে বাক-বিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকিতে দাও, যে 
দিবস সম্পর্কে তাহাদিগকে সতর্ক করা হইয়াছিল উহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত । 

৪৩, সেইদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুতবেগে, মনে হইবে উহারা 
একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হইতেছে- 

88. অবনত নেত্ৰে; হীনতা উহাদিগকে আচ্ছন্ন করিবে । ইহাই সেইদিন যাহার 
বিষয় উহাদিগকে সতর্ক করা হইয়াছিল । 


তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা কাফিরগণের উপর অসন্তুষ্ট হইয়া বিদ্বপাত্মক ভাষায় 
বলিতেছেন, নবীর যমানার হইয়া নবী (সা)-কে স্বচক্ষে দেখিয়া, তাহার উপর প্রেরিত 


O~ 
৯ €% 

১২০ 

(১ 


www.quraneralo.com 


Contents 


২৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌ পাকের সুস্পষ্ট হিদায়াতের বাণী শ্রবণ করিয়া, এমনকি তাহার প্রাকশ্য মু'জিযা 
অবলোকন করিয়া কিভাবে তাহার নিকট হইতে ভাগিয়া যাইতেছ। কেন তাহারা ডাইনে 
ও বামে নানা দলে বিক্ষিপ্ত হইয়া চম্পট দিতেছে? 


এইভাবে আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 


১৮০৮৯৯৯৯০৮০ শিস EE Yn SSS iene ও 
৪১৬০৪ অর্থাৎ তাহারা এই উপদেশ হইতে ঘাড় ফিরাইয়া বাঘ দেখিয়া যেরূপ গাধার 
পাল পালায় তদ্রপ কেন পালাইতেছে ? 

তেমনি তিনি এখানেও বলিতেছেন ঃ ১১৮৫ এরা নিও 15০৮৫ 0281 00২ 
অর্থাৎ এই কাফিরদের কি হইল যে, তাহারা তোমার নিকট হইতে ভাগিয়া যাইতেছে? 
কেন তাহারা ডানে বামে বিক্ষিপ্তভাবে নানা দলে বিভক্ত হইয়া যে যেই দিকে পারে 
ছুটিতেছে? 

হাসান বসরী রে) বলেন ৪ , +৮১ অর্থ চলিয়া যাইতেছে। 

১১১০ JE ১০০ ১শনী। ৮০৩ আয়াতাংশে ১১০ বহুবচন শব্দটির 
একবচন হইল ৪১-* এবং উহার অর্থ হইল বিক্ষিপ্তভাবে বিভিন্ন দলে বিভক্তকারীগণ। 
পূর্ববর্তী ১২,৮০1 শব্দের হাল বা অবস্থা প্রকাশের জন্য উহা ব্যবহৃত 
. হইয়াছে। অর্থাৎ তাহারা বিভিন্ন দলে ও মতে বিভক্ত হইয়া ভাগিয়া যাইতেছে। 

ইমাম আহমদ (র) বলেন ঃ যাহারা খেয়াল খুশীর পথে চলে তাহারা আল্লাহ্র 
কিতাবেরই শুধু বিরোধী হয় না, নিজেরাও পরস্পর বিরোধীতায় লিপ্ত হয়। অবশ্য 
বিরোধীতায় তাহারা এক হইয়া যায়। 

১০১০ JE ১০ ll ০০ ১২০ এটিও 19১৮৫ ০2801 0২ 
আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী (র) বর্ণনা করেন ৪ 
কাফিররা গ্রুপ গ্রুপ হইয়া হুযূর (সা)-এর চতুষ্পার্থ্ে ঘুরাফিরা করিত আর তাহাকে 
বিদ্রপ করিয়া কথাবার্তা বলিত। 

ইব্ন জারীর (রে) ....... হাসান (র) হইতে বর্ণনা করেন ৪ ০:11 
০১-০৭24।॥ অর্থাৎ তাহারা বিভিন্ন দলে ভাগ হইয়া হুযুর (সা)- এর ডানে ও বামে 
ঘুরাঘুরি করিত আর বলিত-এই লোকটি বলে কি? 

কাতাদা (র) বলেন ০১-০৮-1১৮০ ১১2]। ৮৪ ০৮৬5 অর্থাৎ 
তাহারা হুযুর (সা)-এর আশে-পাশে দলে-দলে ঘুর-ঘুর করিত। অথচ না তাহাদের 
অন্তরে আল্লাহ্র কিতাবের প্রতি কোন আকর্ষণ ছিল আর না আল্লাহ্র রাসূলের প্রতি। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মা'আরিজ ৃ | ২৭৩ 


জাবির ইব্‌ন সামুরা (রা) হইতে ...আবু মুআবিয়া, ওয়াকী, মুহাম্মদ ইব্‌ন ফুযায়েল, 
ঈসা ইব্‌ন ইউনুস, আব্বাস ইবনুল কাসিম, শায়বা ও সাওরী (র) বর্ণনা করেন ৪ 
রাসূলুল্লাহ্‌ সো) জনসমক্ষে আসিলেন। জনতা বিক্ষিপ্তভাবে বিভিন্ন দলে বিভক্ত ছিল। 
তখন তিনি বলিলেন ৪ তোমাদিগকে আমি এইরূপ বিক্ষিপ্তাবস্থায় দেখিতেছি কেন? 

বর্ণনাটি ইমাম আহমদ, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসায়ী ও ইব্‌ন 
জারীর আ'মাশের সূত্রে বর্ণনা করেন। 

ইব্‌ন জারীর (র) ...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহার সহচরবৃন্দের সম্মুখে বাহির হইলেন। তাহারা বিক্ষিপ্ত অবস্থায় ছিল। তিনি 
বলিলেন, কেন তোমাদিগকে কিক্ষিপ্তাবস্থায় নানা দলে বিভক্ত দেখিতেছি ? এই সনদটি 
খুবই উত্তম। অথচ কোন হাদীস সংকলনে এই সনদের বর্ণনাটি দেখি নাই। 


পুত পের ০৩৫০০০5%25৩ 


NEA Pi RE USD 9 es isl 0 bi অর্থাৎ এই অবস্থায় 
রাসূলুল্লাহ্‌ (সা) হইতে পালাইয়া থাকিয়া তাহারা প্রত্যেকে নিয়ামতপূর্ণ জান্নাতের লালসা 
করিতেছে ? কখনও তাহা পাইবে না । বরং তাহাদের ঠিকানা হইবে জাহান্নাম । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাদের অস্বীকৃত ও অবিশ্বাস্য পরকাল ও জাহান্নামের 
শাস্তির প্রমাণস্বরূপ তাহাদের স্বীকৃত ও বিশ্বাসযোগ্য দলীল উপস্থাপন প্রসঙ্গে বলিতেছেনঃ 

১৮৮৮2৮৮৪১৪৯ | “নিশ্চয় আমি বীর্য হইতে যে তোমাদিগকে সৃষ্টি 
করিয়াছি তাহা তোমরা জান।” সুতরাং যিনি তোমাদিগকে বাজে পানি হইতে একবার 
(দারা 
নটি ডা তত 

অন্যত্র তিনি বলেন £ 


ডি লা -/ ০০০০১২1১৮৮০, 


41-58-4115 758 সি LE Te IE 


“es 270 


অর্থাৎ মানুষের লক্ষ্য করা উচিত যে, তাহারা কি বস্তু হইতে সৃষ্টি হইয়াছে। উজ্জল 
পানি হইতে তাহাদিগকে সৃষ্টি করা হইয়াছে। উহা তাহাদের পৃষ্ঠদেশ ও মেরুদণ্ডের মধ্য 
হইতে নির্গত হইয়াছে। নিশ্চয় সেই সৃষ্টিকর্তা তাহাদিগকে আবার সৃষ্টি করিতে সক্ষম ৷ 
যেদিন গুপ্ত ব্যাপারগুলি মুক্ত হইবে, তখন না তাহাদের কোন ক্ষমতা থাকিবে, না কোন 
সাহায্যকারী । 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৩৫ 


www.quraneralo.com 


Contents 


২৭৪ | | তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ্‌ পাক বলেন ৪ ১৮: ৮০১০1. সি অর্থাৎ 
তাহার শপথ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়া পূর্ব, পশ্চিম ইত্যকার দিক নির্ধারণ 
করিয়াছেন এবং নক্ষত্র ও গ্রহ-উপগ্রহ সৃষ্টি করিয়া পূর্বাচলে উদয় ও পশ্চিমাচলে অস্তগামী 
করিয়াছেন । অর্থাৎ হে কাফির সম্প্রদায়! তোমরা যে ভাবিতেছ, পরকাল বলিতে কিছু 
নাই, হিসাব, নিকাশ লওয়া হইবে না এবং মৃত্যুর পর পুনরস্থান ঘটিবে না, ইহা ঠিক 
নহে। সেই সব অবশ্যই হইবে । 
এখানে আল্লাহ্‌ তা'আলা কসম করার প্রাক্কালে তাহাদের ভ্রান্ত ধারণাগুলি অস্বীকার 
' করিলেন এবং সেইগুলিকে নিজ পরিপূর্ণ কুদরতের বিভিন্ন নিদর্শনের মাধ্যমে ভ্রান্ত প্রমাণ 
করিলেন। যেমন আকাশ ও পৃথিবীকে অনস্তিত্‌ হইতে অস্তিত্ব প্রদান, উহার ভিতর 
বিভিন্ন প্রাণী ও বস্তুসহ নানাবিধ সৃষ্টির উপস্থিতি দ্বারা তিনি তাহাদের অমূলক ধারণার 
অসারতা প্রমাণ করিলেন। আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ঃ 
১০০) ০৯৪ এও lll ১1১ ১০ ls oy 31৯] 
০১9 অর্থাৎ, নভোমণ্ডল ও পৃথিবী সৃষ্টি অবশ্যই মানব সৃষ্টি হইতে বড় কাজ, 
অথচ অধিকাংশ লোক তাহা জানে না। 
তিনি আরও বলেনঃ 
HE CAEL AN SN GE NON 
SEU HE LF SS be 
অর্থাৎ তাহারা কি দেখিতে পায় না যে, আল্লাহই আসমান ও যমীন সৃষ্টি করিয়াছেন 
আর তা সৃষ্টি করিতে গিয়া তিনি ক্লান্ত হন নাই, সেক্ষেত্রে তিনি কি মৃতকে জীবিত 
করিতে পারিবেন না ? নিশ্চয় তিনি শুধু উহাই ন্য়, সকল কিছু করার উপরই 
ক্ষমতাবান। অন্যত্র তিনি বলেন ঃ 
Er Ht GE EG mt sh BLS ie i 5 
-১৮2১ ৮6082 STL TTT ES 5৯1 9৯5 
“যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন. তিনি কি অনুরূপ বস্তুসমূহ পুনরায় সৃষ্টি 
করিতে পারেন না ? হ্যা, তিনি পারেন এবং তিনিই শ্রেষ্ঠতম সৃষ্টিকর্তা ও শ্রেষ্ঠতম 
জ্ঞানী ৷ তিনি যাহা করিতে চাহেন শুধু বলেন, হও, অমনি হইয়া যায়।” 
এখানে তিনি বলেন £ 


A তি 


www.quraneralo.com 


Contents 


সূরা মা'আরিজ ২৭৫ 


অর্থাৎ প্রাচ্য ও পাশ্চাত্যের প্রতিপালকের কসম! নিশ্চয় আমি আজিকার এই 
দেহধারীগণকে উহা হইতেও সুন্দর অবয়বে পরিবর্তন করিতে সক্ষম । কোন বস্তু, কোন 
ব্যক্তি এবং কোন কাজ আমাকে অক্ষম বা অপারগ করিতে পারে না। 


7 


পে বল ৰ কক ENCE 
হাড়গুলি একত্রিত করিতে পারিব না ? ইহা ভুল ধারণা, বরং আমি তো উহা পুরাপুরি 
একত্রিত করিয়া ঠিকঠাক মত ভুড়িয়া দিব। 

অন্যত্র তিনি বলেন ঃ 
2১5৯০০০৮১০১ ৮৯০০১ ১৮৭। ০৯ CS bs 

ES FS | EE OE ERE Ot Cr 

অর্থাৎ আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি। আর আমি তোমাদিগকে 
পরিবর্তন করিয়া নতুনভাবে সৃষ্টি করিতে অক্ষম নহি। উহা তোমরা জানও না । 

৮১১ 1১55 03451405 আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইবৃন জারীর ভিন্নমত 
পোষণ করেন । তিনি উহার ব্যাখ্যায় বলেন £ঃ আমি এই ক্ষমতা রাখি যে, তোমাদের 


পরিবর্তে এমন একদল লোক সৃষ্টি করিব যাহারা আমার অনুগত হইবে ও আমার 
অবাধ্যতা হইতে বিরত থাকিবে। যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 


হন SY ESE চে ০০৮০৪191555 913 অর্থাৎ 
তোমরা যদি ঘাড় ফিরাইয়া নাও তাহা হইলে আল্লাহ্‌ তোমাদের এমন এক জাতির পত্তন 
ঘটাইবেন যাহারা তোমাদের মত হইবে না। | 

অবশ্য আয়াতের প্রকাশ্য ভাষ্য প্রথম ব্যাখ্যারই সমর্থক। আল্লাহ্‌ সর্বজ্ঞ অর্তঃপর 
আল্লাহ্‌ বলেন ঃ 

১০০০৮5৪15৮2 CES 5১1৮৯৮১০৮৮১ অৰ্থাৎ 
হে মুহাম্মদ (সা)! তাহাদিগকে তাহাদের অস্বীকাররত, কুফরী ও নাফরমানীতে মত্ত 
থাকতে দাও! উহার ফল তাহারা নে হরিনবাহিলে মেই দিন উন তাহাদিযারে মতক 
বা রাড ক 


হি গভির জালে 
যেন কোন নির্দিষ্ট লক্ষ্যস্থলে তাহারা ছুটিয়া যাইতেছে। ইহা তখনই ঘটিবে যখন 


Wwww.quraneralo.com 


Contents 


২৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাদের প্রতিপালক তাহাদিগকে বিচারের জন্য হাশরের ময়দানে সমবেত হওয়ার: 
আহ্বান জানাইবেন্‌। 

ইবন আবাস রো), মাহি ও যাহ্‌হাক রে) বলেন ৪ তাহারা একটি নিশানার 
দিকে ছুটিয়া চলিবে। 

‘আবুল আলিয়া ও ইয়াহিয়া ইব্‌ন কাছীর (র) বলেন ৪ তাহারা একটি প্রান্তের দিকে 
ছুটিতে থাকিবে। | 
_. জমহুরের মতে _..০ শব্দের ৬ অক্ষরে নসব হইবে এবং ৬০ অক্ষর সাকিন 
হইবে । অর্থ দাড়াইবে স্থিরিকৃত লক্ষ্য । 

হাসান বসরী (র) ০: শব্দের এ ও = অক্ষরে পেশ দিয়া পড়িয়াছেন। উহার 
অর্থ প্রতিমা । অর্থাৎ-পৃথিবীতে যেইভাবে তাহারা প্রতিমা পূজার জন্যে প্রতিযোগিতার 
ভিত্তিতে প্রতিমার কাছে ছুটিযা যাইত, তদ্ধপ এখানেও যেন প্রতিমার উদ্দেশ্যে ছুটিতে 
থাকিবে । 

মুজাহিদ, ইয়াহইয়া, ইব্‌ন কাছীর, মুসলিম আল বাতিন, কাতাদা, যাহ্হাক, রবী 
ইব্‌ন আনাস, আবু সালেহ, আসিফ ইব্‌ন বাহদীলা, ০ 
অনুরূপ বর্ণিত হইয়াছে। 

21১8৯১5৯৮০2 255 অর্থাৎ তাহারা লজ্জায় চক্ষু আনত রাখিবে 
. এবং তাহাদের চেহারায় লাঞ্ছনার কালিমা প্রলিপ্ত থাকিবে । অথচ তাহারা পৃথিবীতে দন্ত 
ভরে মাথা উচু করিয়া নাফরমানীর পথে ছুটিয়া যাইত। 

sie 1১5 5311 ৮0 DS অর্থাৎ এই সেই দিনটি যেইদিনের 
প্রতিশ্রুতি তাহাদিগকে দেওয়া হইয়াছিল। অথচ এইদিনকে তাহারা অবিশ্বাস করিয়া 
বিদ্রপাত্মক ভাষায় আল্লাহ্র রাসূলকে বলিত, “কিয়ামত কেন ঘটিতেছে না ? কেন ' 
আমাদিগকে শাস্তি দেওয়া হইতেছে না? 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নুহ 


২৮ আয়াত, ২ রুকু, মক্কী 


PE TRE OO 

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে 
45৫৩০ 85435 755 BELG 0১ 
92d 9.4/ 


০ Lt 


রে Tt 


25 
৫ ০235 ৫ 2 0G (Y) 
5 ৬৮৫ রসে (1) 
AL ৮ 52d 22 ১৬ 2 222৫ 
4) 02 SL Ft এলি টির রঃ রর ১৮৩৯৯ 2 (8) 


> 


১. নূহকে আমি প্রেরণ করিয়াছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশসহ £ 
তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাহাদিগের প্রতি শাস্তি আসিবার পূর্বে । 

২. সে বলিয়াছিল, 'হে আমার সম্প্রদায়! আমি তো তোমাদিগের জন্য স্পষ্ট 
সতর্ককারী-- 

৩. “এই বিষয়ে যে, তোমরা আল্লাহ্র ইবাদত কর ও তাহাকে ভয় কর এবং 
আমার আনুগত্য কর। 

৪. “তিনি তোমাদিগের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদিগকে অবকাশ 
দির জগ কারা বিভা কক গাজত কাযা হত তে 
উহা বিলম্বিত হয় না, যদি তোমরা উহা জানিতে ।* 


তাফসীর £ আল্লাহ্‌ তাহার নবী হযরত নূহ (আ) সম্পর্কে বলিতেছেন যে, আযাব 
আসিয়া পড়ার পূর্বেই স্বজাতিকে সতর্ক করিবার জন্য তিনি তাহাকে নির্দেশ দিয়াছেন। 
আযাব আসিবার পূর্বেই যদি তাহারা সতর্ক হইয়া তওবা করে, তাহা হইলে তিনি আযাব 
উঠাইয়া নিবেন। 


www.quraneralo.com 


Contents 


২৭৮ তাফসীরে ইব্ন কাছীর 


এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
| 171 7৬50০ UG. ME ete 51 Lil 
ee অর্থাৎ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাহাদিগের প্রতি আযাব 
কি দিনই সিসির 
সুস্পষ্ট সতর্ককারী। * 

০৮৮5 ১৮৪55 Li el oi তোমরা আল্লাহ্র ইবাদত কর, আল্লাহ্‌ 
কর্তৃক নিষিদ্ধ কর্ম ও অপরাধ বর্জন কর এবং আমি তোমাদিগকে যাহা করিতে আদেশ 
করি এবং যাহা করিতে নিষেধ করি সেই বিষয়ে তোমরা আমার আনুগত্য কর । 

১১১৬০4], অর্থাৎ তোমরা যদি আমার কথা মানিয়া লও এবং 
আমার রিসালতের বিশ্বাস কর, তাহা হইলে আল্লাহ্‌ তা'আলা তোমাদিগের অতীতের . 
যাবতীয় গুনাহ ক্ষমা করিয়া দিবেন। 

৮৮: hl MEL অর্থাৎ আর তোমাদিগের আয়ু দীর্ঘ করিয়া 
দিবেন এবং আল্লাহ্র নিষেধাজ্ঞা অমান্য করিলে তোমাদিগের প্রতি যে মহাশান্তি আসিত 
উহা প্রত্যাহার করিয়া নিবেন। 


যাহারা বলেন, আল্লাহ্র আনুগত্য, মাতাপিতার সহিত সদ্ব্যবহার এবং আত্মীয়তা 
সম্পর্ক বজায় রাখার দরুণ বাস্তবিকই আয়ু বৃদ্ধি পায়_ তাহারা এই আয়াতটি 
দলীলরূপে পেশ করেন। যেমন- এক হাদীসে মহানবী (সা) বলেন ৪ আত্মীয়তা সম্পর্ক 
বজায় রাখিলে আয় বৃদ্ধি পায়। এরপর আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


3৮155 হি5 91৯৮ ETE | ভিডিও 
পূর্বে তোমরা শীঘ্র আল্লাহ্র আনুগত্যের দিকে ফিরিয়া আস। কারণ, আল্লাহ্র আযাব 
আসিয়া পড়িলে আর তাহা প্রতিরোধ ক্ষমতা কাহারো থাকিবে না। আল্লাহ্‌ তা“আলা 
মহান, পরাক্রমশালী । 


ঠপা ১৪ 2240 Crd পপ 552 5 ৫2 
ul ৮৪98 ৪4৮০ পি? ১63) 
ঠা ০055446 
22237070 58১৫ 
৩০৭৮১ 2) ) 


Wwww.quraneralo.com 


Contents 


সূরানুহ এ ২৭৯ 
91০8 svt snd Sf EST (১. 
27৮51 


1993 ERE 2 ৮ (১১) 
» 2123ৰ ১: 525? ১৫ 5 2 ঠপপ্ট পাঠ ৫ রর 
০৪৮ les এজ GES EYAL BIS (NY) 
এ রিং ১৮৫৮ 
019354) 9525৭) ৫ (1) 


oH HE IS 20১5) 
1 7০ রা | ৬ RS LA 244 


EINES (৬০) 


৪৩৩৮ ৬৮০ 

os, 5 ৩47452 ৮5 

রঃ ০ GU 25 6৫992 (১৯) 
১৩৪০৫৫55৪61 


১৩৩১০ ৫2200 (১৭) 
১৩৬৩০৩০৩৪৪৫ (০) 

৫. সে বলিয়াছিল, “হে আমার প্রতিপালক! আমি তো আমার সম্প্রদায়কে 
দিবারাত্রি আহবান করিয়াছি। ্‌ 

৬. কিন্তু আমার আহবান উহাদিগের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে। 

৭. “আমি যখনই উহাদিগের আহবান করি, যাহাতে তুমি উহাদিগকে ক্ষমা কর 
উহারা কানে আঙ্গুলি দেয়, বস্ত্রাবৃত করে নিজেদিগকে জিদ করিতে থাকে এবং 
অতিশয় ওদ্ধত্য প্রকাশ করে। | 

৮. “অতঃপর আমি উহাদিগকে আহ্বান করি প্রকাশ্যে । 

৯. “পরে আমি সোচ্চার প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি গোপনে ৷’ 

১০. বলিয়াছি, “তোমাদিগের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা কর, তিনি তো 
মহাক্ষমাশীল। | 

১১. তিনি তোমাদিগের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন । 

১২. তিনি তোমাদিগকে সমৃদ্ধ করিবেন ধন-সম্পদ ও সস্তান-সন্ততিতে এবং 
তোমাদিগের জন্য স্থাপন করিবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী-নালা । 


Wwww.quraneralo.com 


Contents 


২৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৩. “তোমাদিগের কী হইয়াছে যে, তোমরা আল্লাহ্‌র শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে 
'চাহিতেছ না! 

১৪. “অথচ তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন পর্যায়ক্রমে । 
১৫. ‘তোমরা কি লক্ষ্য কর নাই? আল্লাহ্‌ কিভাবে সৃষ্টি করিয়াছেন সপ্তস্তরে 
বিন্যস্ত আকাশমণ্ডলী? 

১৬. ‘এবং সেথায় চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলোরূপে ও সূর্যকে স্থাপন 
করিয়াছেন প্রদীপরূপে । 

১৭. “তিনি তোমাদিগকে উদ্ভূত করিয়াছেন মৃত্তিকা হইতে । 

১৮. “অতঃপর উহাতে তিনি তোমাদিগকে প্রত্যাবৃত্ত করিবেন ও পরে পুনরুখিত 
' করিবেন। 
১৯. ‘এবং আল্লাহ্‌ তোমাদিগের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত 
২০. ‘যাহাতে তোমরা চলাফেরা করিতে পার প্রশস্ত পথে ৷' 


তাফসীর ঃ হযরত নূহ (আ) দীর্ঘ সাড়ে নয়শত বছর যাবত কিভাবে তাহার 
' নির্যাতন তিনি সহ্য করিয়াছেন, কিভাবে তাহারা হিদায়াতের দাওয়াত প্রত্যাখ্যান 
করিয়াছে, নূহ (আ) কি বলিয়া আল্লাহ্‌র দরবারে অভিযোগ পেশ করিয়াছেন, আল্লাহ্‌ 
তা'আলা এইখানে উহার সংবাদ দিতেছেন। হযরত নূহ (আ) দীর্ঘ নয়শত বছর 
হিদায়াতের দাওয়াত দিবার পর এই বলিয়া আল্লাহ্র দরবারে অভিযোগ করিয়াছেন যে, 
11495 9১] ০৬ ০5 11 ০০১0৮ +্-অর্থাৎ হে আমার প্রতিপালক! 
একমাত্র তোমার নির্দেশ পালনার্থে দাওয়াতের কাজ আমি কখনো ক্ষান্ত করি নাই। এই 
যাবত দিবারাত্র অব্যাহতভাবে আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়াছি। 


1১1১-5 %। (৪০৮০১৯১১০৮৯ অর্থাৎ মিথ্যার পথ পরিহার করিয়া সত্যের 


নিকট আসিবার জন্য যতই আমি তাহাদিগকে আহবান করিয়াছি; আমার আহবান 
এড দাস 


তাহাদিগকে আহবান করিয়াছি, তা IH SELENG 


'রাখিয়াছে, নবি ত মাত ভিন রানি 
রাখিয়াছে। ৃ্‌ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নূহ | ২৮১ 
যেমন আল্লাহ্‌ তা'আলা কুরাইশদের সম্পর্কে বলিয়াছেন ঃ 


1)০ 209 


Md os NG SPE SY 19৮85 0231 00৪5 
০১৯৪ অর্থাৎ আর কাফিররা. বলিয়াছে, তোমরা এই কুরআন শুনিও না আর 
ভি রোযা যাহাতে তোমরাই বিজয়ী থাক। | 
2১৮১১ ০/, ইবন জারীর (র) ..... ইবুন আববাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, হুল 7২1 বুদ OU MSE 
রাখিত যাহাতে নূহ (আ) তাহাদিগকে চিনিতে না পারে। 

সাঈদ ইব্‌ন জুবাইর ও সুদ্দী রে) বলেন ঃ তাহারা বস্ত্র দ্বারা মাথা ঢাকিয়া রাখিত 
যাহাতে নবীর কথা শুনিতে না পায়। 

1১২০০ 19) 5:49 1:,:519 অর্থাৎ উহারা, ইতিপূর্বে যে.কুফর ও 
শিরকে লিপ্ত ছিল উহাতেই তাহারা অটল থাকে এবং সত্যের আনুগত্যের ব্যাপারে বড় 
ওদ্ধত্য প্রকাশ করে। 

[১443145০১ ৮511/45 অতঃপর আমি জনসমক্ষে প্রকাশ্যে দাওয়াত দেই। 

/ Mul ১০৮1 Sli Sl ১5 অৰ্থাৎ তারপর আমি 
উহাদিগকে প্রকাশ্যে আহবান করিয়াছি, পরে আবার গোপনে উপদেশ দিয়াছি। অর্থাৎ 
নানাভাবে আমি তাহাদিগকে দাওয়াত দিয়াছি যেন তাহারা সত্য পথে ফিরিয়া আসে । 

ile; ০৮০11 2৮৮2- 1১৮৬১ ১৮৫ 41151১১৬৯০৭ 28৪ 
1১1১5 অর্থাৎ আমি বলিয়াছি যে, তোমরা কুফরীর পথ পরিত্যাগ করিয়া আল্লাহ্‌র 
দিকে ফিরিয়া আস। আল্লাহ্‌ তোমাদিগের যাবতীয় অপরাধ ক্ষমা করিয়া দিবেন। তিনি 
বড় ক্ষমাশীল । তোমরা যত অপরাধই করিয়া থাক আল্লাহ্‌ সবই ক্ষমা করিয়া দিবেন। 
আর তিনি তোমাদিগকে অবিরাম বৃষ্টি দান করিবেন। 

উল্লেখ্য যে, ১০ ০ 5০, ৷৷ 4৮৪ এই আয়াতের কারণে ইস্তেস্কার 
নামাযে এই সূরাটি পাঠ করা মুস্তাহাব। | 

আমীরুল মু'মিনীন উমর (রা) একদিন বৃষ্টির দু'আ করার জন্য মিম্বরে উঠিয়া 
ইস্তেগফার করিলেন এবং ইস্তেগফার সম্পর্কিত বিভিন্ন আয়াত তিলাওয়াত করিলেন। 
তন্মধ্যে আলোচ্য আয়াতটিও ছিল। 


11154 0৮৯25০৮8151 090৮250৮527 Ry 
অর্থাৎ যদি তোমরা আল্লাহ্‌র নিকট তওবা করিয়া ও ক্ষমা প্রার্থনা করিয়া তাহার অনুগত 
হইয়া যাও তাহা হইলে তোমাদিগের রিষৃক বাড়িয়া যাইবে, তোমাদিগের প্রতি আকাশ 


ইবনে কাছীর ১১তম খণ্ড_-৩৬ 


www.quraneralo.com 


Contents 


২৮২ | তাফসীরে ইবৃন কাছীর 


হইতে বরকত নাযিল হইবে ও যমীন হইতে নানা ধরনের ফসল উৎপন্ন হইবে । অসংখ্য 
সন্তান-সন্ততি ও অগাধ ধন-সম্পদ দ্বারা তোমরা সমৃদ্ধ হইয়া যাইবে । আর 
তোমাদিগকে এমন উদ্যান দেওয়া হইবে যাহাতে নানা রকম ফলমূল থাকিবে এবং 
যাহার মাঝে নদী প্রবাহিত হইবে। এই পর্যন্ত হযরত নূহ (আ) উৎসাহ প্রদান করিয়া 
দাওয়াত দিয়াছেন। এইবার ভীতি প্রদর্শন করিয়া বলিতেছেন ঃ 

/১39 411 ১৯5% ১৫] (০ অর্থাৎ তোমাদের কি হইল যে, তোমরা আল্লাহ্‌র 
শ্রেষ্ঠত্ব স্বীকার করিতেছ না? 

এই আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন আববাস (রা) বলিয়াছেন £ তোমরা আল্লাহ্‌কে যথাযথ 
মর্যাদা প্রদান কর না। অর্থাৎ তোমরা আল্লাহ্‌র শাস্তিকে ভয় কর না। 

1১1৮1 ১২৪1১ ৪ “অথচ তিনি তোমাদিগকে পর্যায়ক্রমে অর্থাৎ প্রথমে বীর্য, 
তারপর জমাট রক্ত, তারপর গোশতের টুকরা এইভাবে সৃষ্টি করিয়াছেন। ইব্‌ন আব্বাস 
(রা), ইকরিমা, কাতাদা, ইয়াহ্‌ইয়া ইব্‌ন রাফি", সুদ্দী ও ইব্ন যায়েদ রে) এই ব্যাখ্যা 
করিয়াছেন। , 


2 SEO HR পর OE 8৬:৮০ BY পারে ৪.৮ ৯: ৭ 
১৫০৯ ১7811 4৮৯৩7 GLb Sm Em 4101 318 BAS 1g 
15. এ 


lui এও ১৬১ 

অর্থাৎ তোমরা কি দেখ না যে, আল্লাহ্‌ তা'আলা সাত আসমানকে কিভাবে একের 

পর এক সৃষ্টি করিয়াছেন আর চন্দ্রকে আলোকরূপে এবং সূর্যকে প্রদীপরূপে স্থাপন 
করিয়াছেন? 

৯1৮১14৯৮৯১০ 2৯45 09১৯০ ১৪৯9 205 
অর্থাৎ আল্লাহ্‌ তোমাদিগকে মাটি হইতে সৃষ্টি, করিয়াছেন। মৃত্যুর পর আবার মাটিতেই 
ফিরাইয়া দিবেন। আবার কিয়ামতের দিন প্রথমবারের ন্যায় মাটি হইতে উতিত 
করিবেন। 

(1০৮০. ৯১%। 1 05 010 আল্লাহ্‌ তা'আলা যমীনকে বিছাইয়া দিয়া 
মজবুত ও সুউচ্চ পাহাড় চাপা দিয়া উহাকে সুদৃঢ় অটল ও অনড় করিয়াছেন। 

.৮৯৮৯৪১০১০১০০1৮২৭] অর্থাৎ যাহাতে তোমরা উহার প্রশস্ত পথে যে 
দিকে বা যে প্রান্তে ইচ্ছা চলাফেরা করিতে পার। 


মোটকথা হযরত নূহ (আ) আল্লাহ্‌ তা'আলার এইসব কুদরত ও নিয়ামতের কথা 
স্মরণ করাইয়া নিজের সম্প্রদায়কে সৎপথে আনিবার চেষ্টা করিয়াছিলেন । 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা নুহ ২৮৩ 


পরপর 22,4 » হা পা ৫ পা 2৭ ৩ পার্পা 525৫. ৫ Bx AL 

১০৩ 5১ 52155 1» Gnas 258) 5৫ প্৯ UG (০) 

| ত1৮( পু ক TI 
০150৯) 8৫৩, 


91464 এপ পাতা 20) 
Lo Lord ESSN LIAS 2 ৫ 
155 9১৩৩ 2 ঠা 99591382 (৫) 


৮2৫ ৫ পাতা 4 ৯৫ 


০১:০৭) 2১৯ ১75 4৫ 81505 24 ৩ (৫) 


২১. নৃহ বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো আমাকে 
অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহারা ধন-সম্পদ ও 
সন্তান-সন্ততি তাহার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই" 

২২. উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল। 

২৩. এবং বলিয়াছিল, “তোমরা কখনো পরিত্যাগ করিও না. তোমাদের 
দেব-দেবীকে; পরিত্যাগ করিও না ওয়াদ, সৃওয়া “আ, য়াগুছ, যাউক ও নাসর-কে। 

২৪. উহারা অনেককে বিভ্রান্ত করিয়াছে; সুতরাং জালিমদিগকে বিভ্রান্তি ব্যতীত 
আর কিছুই বৃদ্ধি করিও না। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, হযরত নূহ আআ) পূর্বোক্ত অভিযোগের 
সহিত আল্লাহর দরবারে নিজ সম্প্রদায়ের আচরণের কথাও উল্লেখ করিয়া বলিতেছেন ৪ 

Es Y। ssl ss Ue ১১১ ll (০১৯৪ el 
অর্থাৎ তাহারা আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন ব্যক্তির 
যাহার ধন-সম্পদ আর সন্তান-সন্ততি তাহার ক্ষতি ব্যতীত কিছুই বৃদ্ধি করে নাই । বস্তুত 
যে সম্পদ ও সন্তান-সন্ততি মানুষকে আল্লাহ্‌ হইতে বিমুখ করিয়া রাখে তাহা মানুষের 
জন্য বিপদ বৈ কিছুই নয়। 


১54 1১২ 1459 অর্থাৎ আর তাহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছে। 
মুজাহিদ (র) বলেন 81 (১ অর্থ (--:4০ ইব্‌ন যায়েদ রে) বলেন £ 1১4 অর্থ 


1১:১৫ যেমন আরবরা. বলিয়া থাকে, eel শি ১০৮৯৩৯০ 
"2,5 ইত্যাদি । তবে সব ক'টির অর্থ একই। 


Wwww.quraneralo.com 


Contents 


২৮৪ তাফসীরে ইব্ন কাছীর 
2১৮2 তই তি Esl TG SANG 85811 ১০১ 1১159 
মা 5 
ধন-সম্পদ ও সন্ততিতে মত্ত তাহাদিগের নেতৃস্থানীয় ব্যক্তিরা অধীনস্তরা আরো 
বলিয়াছে যে, তোমরা ওয়াদ সুওয়াআ...... ইত্যাদি ছোট বড় কোন দেব-দেবীকেই 
‘ত্যাগ করিও না। ওয়াদ, সুওয়া“আ, য়াউক, য়াগৃছ, নাস্র এইগুলি উহাদিগের কতগুলি 
দেব-দেবীর নাম। হযরত নূহ (আ)-এর জাতি আল্লাহ্র পরিবর্তে এইগুলির পূজা 
করিত। | 
ইমাম বুখারী (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 

(রা) বলেন £ নূহ (আ)-এর সম্প্রদায় যে সব দেব-দেবীর পূজা করিত পরবর্তীতে 
আরবরা এগুলির পূজা করিতে শুরু করে। দূমাতুল জান্দালের কাল্ব গোত্র 
“ওয়াদ”-এর, হুযায়ল গোত্র “সুওয়া'আ' এর, প্রথমে মুরাদ পরে গুতাইয়া গোত্র 
য়াগৃছ-এর, হামদান গোত্র যাউক-এর এবং হিমরার গোত্র নাস্র-এর পূজা করিত। এই 
সব ক'টি মূলত নূহ (আ)-এর সম্প্রদায়ের কতিপয় নেককার লোকের নাম । তাহাদিগের 
" আসল নামে ডাকিতে শুরু করে। তখনও এইগুলির পূজা শুরু হইয়াছিল না। কিন্তু 
তাহাদিগের পরবর্তী বংশধর মুর্খতাবশত এইগুলির পূজা করিতে শুরু করে । ইকরিমা, 
যাহ্হাক, কাতাদা এবং ইব্‌ন ইসহাক (র) হইতেও এই ধরনের বর্ণনা পাওয়া যায়। 

আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছে যে, হযরত 
নূহ আ)-এর আমলে এই মূর্তিগুলির পূজা করা হইত। 

.. ইব্‌ন জারীর (র) ....... মুহাম্মদ ইবৃন কায়স (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ 
ইব্‌ন কায়স (র) বলেন, য়াউক, য়াগৃছ ও নাসর আদম ও নূহ (আ)-এর মধ্যবর্তী যুগের 
সৎকর্মপরায়ণ তিন ব্যক্তির নাম। ইহারা ছিলেন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি। ইহারা 
মৃত্যুবরণ করিলে অনুসারীরা বলিল যে, আমরা যদি ইহাদিগের ভাঙ্কর্য স্থাপন করিয়া 
রাখি, তাহা হইলে এই ভাঙ্কর্য দেখিয়া আমরা আগ্রহের সহিত 'ইবাদত করিতে পারিব। 
তাহারা তাহাই করে। কিন্তু শয়তানের প্ররোচণায় পরবর্তী বংশধররা ইহাদিগের পূজা 
করিতে শুরু করে। | 

হাফিজ ইব্‌ন আসাকির (র) ...... ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে বর্ণনা করেন যে, 
হযরত আদম (আ)-এর বিশ ছেলে ও বিশ মেয়ে সর্বমোট চন্লিশজন সন্তান ছিল। 
ইহাদের মধ্যে শেষ পর্যন্ত হাবীল, কাবীল, সালিহ, আব্দুর রহমান ও ওয়াদ বাচিয়া 
থাকেন। এই ওয়াদকেই শীছ বা হিবাতুল্লাহ্‌ বলা হইত। অন্যান্য ভাইগণ তাহাকে 
সকলের নেতা নিয়োগ করিয়াছিল । সুওয়াআ, য়াগূছ, য়াউক ও নাস্র ইহার সন্তান। 


www.quraneralo.com 


Contents 


সুরানূহ . ২৮৫ 


ইবন আবু হাতিম (র) .... উরওয়া ইব্‌ন যুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, 
উরওয়া (রা) বলেন, হযরত আদম (আ)-এর মুমূর্ষু অবস্থায় তাহার সন্তান ওয়াদ, 
য়াউক, য়াগূছ, সুওয়া'আ ও নাস্র তাহার কাছে উপস্থিত ছিল। ইহাদের মধ্যে ওয়াদ 
সর্বাপেক্ষা বড় ও সৎকর্মপরায়ণ ছিল। | 


ইব্‌ন আবূ হাতিম (র) ...... আবুল মুতাহ্‌হর (র) হইতে বর্ণিত । তিনি বলেন, . 
সর্বপ্রথম যমীনের উপর মূর্তিপূজা শুরু হইয়াছিল এইভাবে যে, জনৈক ব্যক্তি তাহার 
পার্শ্বে অবস্থান করিয়াছিল এবং শোক প্রকাশ করিতেছিল। ইবলিস এই অবস্থা দেখিয়া * 
মানুষের আকৃতি ধারণ করিয়া আসিয়া বলিল, ‘আমি তোমাদের অবস্থা দেখিতেছি আমি 
তোমাদের জন্য একটি তাহার প্রতিকৃতি :বানাইয়া দিতেছি, তাহা তোমরা মজলিসে 
উপস্থিত রাখিয়া তাহাকে স্মরণ করিবার জন্য । তাহারা এইরূপ করিল, কিছুদিন পর 
আসিয়া বলিল, তোমরা প্রত্যেকে নিজ নিজ ঘরে তাদের, একটি প্রতিকৃতি রাখিয়া 
তাহাকে স্মরণ করিতে থাক । তাহারা এইরূপ করিতে লাগিল । এইভাবে বংশানুক্রমে 
চলিতে লাগিল। পরিশেষে তাদের পরবর্তী সন্তানগণ আল্লাহ্‌ ব্যতীত তাহাকেই পূজা 
করিতে লাগিল । সর্বপ্রথম যাহার মূর্তিপূজা শুরু হইল তাহার নাম ওয়াদ। 

/১'.২ 11:51 89 অর্থাৎ ইহাদিগকে দেব-দেবী সাব্যস্ত করিয়া তাহারা আদম 
সন্তানকে বিভ্রান্ত করিয়াছে। সেই যুগ হইতে পরবর্তীতে যুগে যুগে দেশে দেশে বহুলোক 
ইহাদিগের নি এই বলিয়া 
সিডি 


মিজি রতন আমাকে এবং আমার হে মু তে রদ বন 
বিন বছ বা যয়াছে। 

SLE TS bh ১5852 কায Fa HSU TARE 
ঈমান গ্রহণ না করিয়া বরং বিদ্রোহ ও কুফরীতে সীমালংঘন করার পর হযরত নূহ (আ) 
_নিজ সম্প্রদায়ের. বিরুদ্ধে এই বলিয়া বদ দুআ করিয়াছিলেন যে, আল্লাহ্‌ তুমি ইহাদিগের 
বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না। যেমন- হযরত মূসা (আ) ফিরআউন ও 
DMA Lo 


~ 


Wwww.quraneralo.com 


Contents 


২৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হে আল্লাহ্‌! উহাদিগের ধন-সম্পদ বিনাশ করিয়া দাও এবং তাহাদিগের অন্তর পাষাণ 
করিয়া দাও, যেন তাহারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখিবার পূর্বে ঈমান আনিতে না পারে। 
উল্লেখ্য যে, আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক নবীর দু“আই কবূল করিয়াছিলেন । হযরত নূহ 
(আ)-এর জাতিকে মহাপ্রাবন দ্বারা ধ্বংস করিয়াছেন। : 
৩2 51749 SE 5613526 99581০8255৩ (1০) 
| | b 


0 1021 40353 


রি 


01006502১91 ০2 ৮০16577৮0৩5 (০ 
০৫৫8 2৩১৮4) 259 2065৩) ৩] (vv) 


LIAL 


১ ১৬৩% EO 0০861 ০0) 
ও 81601 (858 SS ENS 16) 


২৫. উহাদিগের অপরাধের জন্য উহাদিগকে নিমজ্জিত করা হইয়াছিল এবং 
পরে উহাদিগকে দাখিল করা হইয়াছিল অগ্নিতে; এরপর উহারা কাহাকেও আল্লাহ্র 
মোকাবিলায় পায় নাই সাহায্যকারী ৷ 

২৬. নূহ আরো বলিয়াছিল, “হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরগণের 
মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না। 

২৭. “তুমি উহাদিগকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদিগকে বিভ্রান্ত 
করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুক্কৃতিকারী ও কাফির । 

২৮. “হে আমার প্রতিপালক! তুমি ক্ষমা কর আমাকে আমার পিতামাতাকে 
এবং যাহারা মু'মিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদিগকে আর মু*মিন পুরুষ 
০০787577855 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলেছেন ৪ 
চি 15158 1১১১17৫7১৮৯ ০৮ ব্যাপক অপরাধ, অত্যধিক 
সীমালংঘন, অব্যাহত কুফর ও রাসূলের রিরোধীতার কারণে আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ 


(আ)-এর সম্পদায়কে প্রাবনে নিমজ্জিত করিয়া সমূলে নিপাত করিয়া জাহান্নামে নিক্ষেপ 
করিয়াছেন। 


/” ০1751575151 1১৯ 319 অর্থাৎ তখন তাহারা তাহাদিগকে 
আল্লাহর সেই বিপদ হইতে উদ্ধার করিবার মত কাউকে পায় নাই। 


Wwww.quraneralo.com - 


Contents 


সূরা নূহ | ২৮৭ 

যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

৮৯০ ১০41 «111 ১০ ০১৮4০59 অৰ্থাৎ আল্লাহ্‌ যাহার প্রতি দয়া 
করেন সে ব্যতীত কেহ আজ তাহার আযাব হইতে রক্ষাকারী কাউকে পাইবে না। 

(2১ ১০১-৫। ১০৮০৮ 5১558 95 0৮5 UL অর্থাৎ নূহ আ) 
আরো বলিয়াছিলেন যে, হে আমার প্রতিপালক! তুমি পৃথিবীতে কাফিরগণের মধ্য 
হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না। 

সুদ্দী (র) বলেন £ ১045 অর্থ যে গৃহে বসবাস করে অর্থাৎ গৃহবাসী । 

আল্লাহ্‌ তা'আলা নূহ (আ)-এর এই দু'আর ফলে উহাদিগকে সমূলে ধ্বংস করিয়া 
দেন। এমনকি নূহ (আ)-এর ওরসজাত কাফির সন্তানকেও ধ্বংসের কবল হইতে রক্ষা 
করেন নাই। সে বলিয়াছিল ঃ 
১111৮197521 75158 JE al 25 rca SS BEE 

ELL EG EE UC i oY 

অর্থাৎ পাহাড়ে আশ্রয় নিয়া আমি পানি হইতে বাচিয়া যাইব । (নূহ বলিলেন,) 
আল্লাহ্র আযাব হইতে বাচিয়া থাকার আজ কোন উপায় নাই । তবে আল্লাহ্‌ যাহার প্রতি 
নিন রন বুনি যায় সতত মোন 
অন্তর্ভূক্ত হইয়া যায়। 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... ছল আরাদ হন রি নূহ 
(আ)-এর প্লাবনের সময় এক মহিলা প্রথমে তাহার শিশু পুত্রকে কোলে তুলিয়া লয়। 
এরপর পানি বৃদ্ধি পাইলে সে শিশুটিকে কাধের উপর তুলিয়া লয়। পানি কাধ পর্যন্ত 
পৌছিলে সে শিশুটিকে মাথায় তুলিয়া লয়। তারপর যখন পানি মাথার উপরও বাড়িয়া 
গেল তখন শিশুটিকে লইয়া পাহাড়ে উঠিয়া যায়। পানি পাহাড় পর্যন্ত পৌছিয়া গেলে 
প্রথমে সে শিশুটিকে কাধে অতঃপর মাথায় তারপর দুই হাতে ধরিয়া মহিলাটি শিশুটিকে 
মাথার উপর উঁচু করিয়া ধরিয়া রাখে । সেই সময় কাউকে দয়া করিবার থাকিলে আল্লাহ্‌ 
তা'আলা সেই মাহিলাটির উপর দয়া করিতেন । এই হাদীসটি গরীব তবে তাহার 
- সনদের সকল রাবীগণ নির্ভরযোগ্য । | 

উল্লেখ্য, নূহ (আ)-এর সেই ভয়াবহ গ্রাবনের সময় ঈমানদারগণ হযরত নূহ 
(আ)-এর সহিত রক্ষা পাইয়াছিলেন। আল্লাহ্‌র আদেশে নূহ (আ) তাহাদিগকে নৌকায় 


www.quraneralo.com 


Contents 


২৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


11541034119 172 55151552955 "12 অথাৎ তুমি যদি 
উহাদিগের একজনকে আযাব হইতে অব্যাহতি দাও তাহা হইলে সে ভবিষ্যত বংশধরকে 
বিভ্রান্ত করিবে । আর কেবল দুষ্কৃতিকারী ও কাফিরই জন্ম দিতে থাকিবে। নিজ 
সম্পদায়ের সৃহিত দীর্ঘ সাড়ে নয়শত বছর অবস্থান করিয়া নূহ (আ) ইহা অনুভব করিতে 
পারিয়াছিলেন। অতঃপর তিনি বলেন £ 

১৯৮৮০৮০৬০০০ ৮১৮০১ ০৮৮৩ 
০০৯15 অর্থাৎ হে আল্লাহ্‌ তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে এবং 
যাহারা মু'মিনরূপে আমার ঘরে প্রবেশ করিবে এবং ঈমানদার পুরুষ ও ঈমানদার 
নারীদিগকে। 

যাহ্হাক বলেন, “আমার ঘরে” অর্থাৎ আমার মসজিদে । তবে “ঘর'-এর বাহ্যিক 
অর্থ গ্রহণ করাতেও কোন অসুবিধা নাই। অর্থাৎ হযরত নূহ (আ) তাহাদিগের জন্য দু'আ 

ইমাম আহমদ (র) ...... আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু 
সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ মু'মিন ব্যতীত তুমি কাউকে সাথী 
বানাইও না আর মুত্তাকী ব্যতীত কেহ তোমার খাদ্য খাইতে পারে না। হযরত নূহ (আ) - 
সবশেষে ০.:,১+-11১১--০11 বলিয়া জীবিত ও মৃত সকল মু'মিন নারী-পুরুষের 
জন্য দু'আ করিয়াছেন। 

নি হন As 

নিউ 


www.quraneralo.com 


Contents 


সূরা জিন 


২৮ আয়াত, ২ রুকু, মক্কী 


8875 551 44. রী 


27 2, পে পার HL 2 2 


(5৬০৩ ৩ ক) 92১9 RANE 


5২ 
স্পা 
বৈ 
নি 
২০৩ 
ডে 

৬ 

চা 
শি 
সর 


৯ ৩০ 
Z Pu পা এড ১৫৫ €৫প 14 223, 4,5 26 
৯1৩. ET ১০৫০ 55 ৮৭৩ ৩ ৬১৯১) dG (Y) 


80554 45 04:8০ 0%৫ ৫৬4 


2 5 (5) 

SUI BIS bs 3৯5০৯) 02 ৩5৬55 (০) 
BINH 0৯৫2 এ টি ১১৯20৩58৫45 (৯ 
& এ 


BILAN ELS © 52211 2৫ ১ TS ($) 


১. বল, “আমার প্রতি ওহী প্রেরিত হইয়াছে যে, জিনদিগের একটি দল 
মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে, “আমরা তো এক বিস্ময়কর 
কুরআন শ্রবণ করিয়াছি। 

২. “যাহা সঠিক পথ-নির্দেশ করে; ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন 
করিয়াছি । আমরা কখনো আমাদিগের প্রতিপালকের শরীক স্থির করিব না ।' 

৩. এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদিগের প্রতিপালকের মর্যাদা; তিনি গ্রহণ করেন 
নাই কোন পত্রী এবং না কোন সন্তান ৷ 


ইবনে কাছীর ১১তম খণ্ড ৩৭  www.quraneralo.com 


Contents . 


২৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৪. ‘এবং যে আমাদিগের মধ্যকার নির্বোধরা আল্লাহ্‌র সম্বন্ধে অতি অবাস্তব 
উক্তি করিত। 
৫. “অথচ আমরা মনে করিতাম, মানুষ এবং জিন আল্লাহ্‌ সম্বন্ধে কখনো মিথ্যা' 
আরোপ করিবে না। 
৬. “আর যে কতিপয় মানুষ কতক জিনের স্মরণ লইত, ফলে উহারা জিনদিগের 
আত্মন্তরিতা বাড়াইয়া দিত। 
৭. আর জিনেরা বলিয়াছিল, “তোমাদিগের মত মানুষও মনে করে যে, মৃত্যুর 
পর আল্লাহ্‌ কাহাকেও পুনরুখিত করিবেন না।' 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূলকে নির্দেশ দিতেছেন যে, আপনি আপনার 
জাতিকে এই কথা জানাইয়া দিন যে, একদল জিন মনোযোগ সহকারে কুরআন শ্রবণ 
করিয়া ততপ্রতি ঈমান আনিয়াছে ও আনুগত্য করিয়াছে । আল্লাহ্‌ বলেন £ 


eee ০ 


Stl এ] 5৮4৫7 ও 
অর্থাৎ হে নবী! আপনি বলুন যে, একদল জিন মনোযোগ সহকারে (কুরআন) শ্রবণ 


করিয়াছে এবং বলিয়াছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করিয়াছি যাহা সঠিক 
পথ ও মুক্তির দিশা দেয়। 


1১51 0,১55 1515 ৩০০৪ ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি। 
আমরা কখনো আমাদিগের প্রতিপালকের সহিত শরীক স্থির করিব না। এই সম্পর্কে 
পূর্বে অনেক হাদীস উল্লেখিত হইয়াছে। এখানে পুনরোল্লেখ করার প্রয়োজন নাই। 

(১১০০৯ ৮1৮৪ 495 এবং নিশ্চয় সমুচ্চ আমাদিগের প্রতিপালকের মর্যাদা । 
আলী ইব্‌ন আবূ তালহা রে) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ৪ ৮১১ ১5 অর্থ আল্লাহ্‌ তা'আলার কর্ম নির্দেশ ও শক্তি। 

যাহ্হাক ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 
(১১ -৯ অর্থ আল্লাহ্‌র কুদরত এবং সৃষ্টির প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ অবদান বা 
নিয়ামত। 

মুজাহিদ ও ইকরিমা রে) হইতে বর্ণিত যে, তাহারা বলেন 8 45,42 অর্থ 1192 
১2১ অর্থাৎ আল্লাহ্‌র মহিমা। 

আবুদ্‌ দারদা (রা), মুজাহিদ ও ইবৃন জুরায়জ রে) হইতে বর্ণিত যে, (১: % 
অর্থ ১১১ 1!» অর্থাৎ সমুন্নত আল্লাহ্‌র যিক্র। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা জিন্ন ২৯১ 


সাঈদ ইব্‌ন জুবায়র রে) হইতে বর্ণিত যে, [১১ ১3 অর্থ 0১) 2 ০ 
[২:১১ 1২5 অর্থাৎ মহান আমাদিগের প্রতিপালক । 

1:19 ১ £ ৯০ ১৪10০ অর্থাৎ জিনেরা বলিল যে, “আমাদিগের প্রতিপালক 
মহান, তিনি কোন পত্নী কিংবা কোন সন্তান গ্রহণ করেন নাই। এই কথা যখন তাহারা 
ঈমান আনিল তখন আল্লাহ্‌র পবিত্রতা ও মহত্ৃতা প্রকাশের জন্য বলিয়াছিল। 

এরপর জিনেরা বলিল £ 


2 Ea) 


bls ie 50,5451, অর্থাৎ আমাদিগের মধ্যকার 
নির্বোধরা আল্লাহ্র উপর অতি অবাস্তব উক্তি করিত । 

মুজাহিদ, ইকরিমা, কাতাদা ও সুদ্দী (র) বলেন, “নির্বোধ” বলিতে জিনেরা 
শয়তানকে বুঝাইয়াছিল। 

সুদ্দী (র) আবূ মালিক (র) হইতে বর্ণনা করেন যে, ৮৮ অর্থ ।,,= অর্থাৎ 
অন্যায় ও অবাস্তব উক্তি। 

ইব্‌ন যায়দ রে) বলেন ।, < (11 অর্থাৎ বড় জুলুম । আবার ইহাও হইতে 
পারে যে, নির্বোধ বলিতে তাহাদিগকে বুঝানো হইয়াছে, যাহারা আল্লাহ্র জন্য পত্নী ও 
সন্তান গ্রহণ করে। 

Usk 41110122৯11 531 0555 1 91152 (খাও অর্থাৎ জিন ও 
মানবজাতি পত্নী ও সন্তান সাব্যস্ত করিয়া আল্লাহ্‌র উপর মিথ্যা আরোপ করিবে মনে 
করিতাম না। কিন্তু কুরআন শ্রবণ করিয়া তৎ্প্রতি ঈমান আনয়ন করিয়া বুঝিতে 
পারিলাম যে, না তাহারা আল্লাহ্‌র উপর মিথ্যা আরোপ করে। 

(8৯১২১১/১৪ ১৯11 ০০৮৯০৪05১০2 ১০১২] 25 00৯০ SE শগও 
অর্থাৎ জিনেরা বলিল, আমরা দেখিতাম যে, কোন মানুষ গভীর অরণ্যে বা কোন বিরাণ 
ভূমিতে গমন করিলে নেতৃস্থানীয় জিনদের আশ্রয় প্রাথনা করিত। জাহেলিয়াতের যুগে 
আরবদের মধ্যে এই নিয়ম প্রচলিত ছিল। যেমন- কোন মানুষ কোন শহরে বা 
লোকালয়ে গমন করিলে সর্বপ্রথম সেখানকার নেতৃস্থানীয় লোকদের আশ্রয় গ্রহণ করে, 
যেন কেউ তাহার ক্ষতিসাধন করিতে না পারে.। তেমনি জাহিলিয়াতের যুগে সাধারণ 
জিনদের ক্ষতির হাত হইতে রক্ষা পাইবার জন্য প্রথমে নেতৃস্থানীয় জিনদের আশ্রয় গ্রহণ 
করিত। ইহাতে জিনদের ধৃষ্টতা পূর্বের চেয়ে বাড়িয়া যায়। মানুষের আরো বেশী ক্ষতি 
করিতে শুরু করে। 


সাওরী রে) মনসূর সূত্রে ইবরাহীম রে) হইতে বর্ণনা করেন যে, 1৪৯.) 7১:13 
অর্থ মানুষের উপর জিনদের ধৃষ্টতা আরো বাড়িয়া যায়। 


সুদ্দী (র) বলেন £ জাহেলিয়াতের যুগে কেউ পরিবারবর্গ নিয়া কোথাও গেলে 
সকলের নিরাপত্তার জন্য থাকার প্রধান জিনের কাছে আশ্রয় প্রার্থনা করিত। 


Wwww.quraneralo.com 


Contents 


২৯২ | তাফসীরে ইবৃন কাছীর 


কাতাদা (র) বলেন ৪ এইভাবে আশ্রয় প্রার্থনা করিবার পর দুর্বলতা অনুভব করিয়া 
দুষ্ট জিনরা আরো বেশী উৎপাত শুরু করিয়া দিত। 

ইব্‌ন আবূ হাতিম (র) ..... ইকরিমা (র) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা (র) 
বলেন, মানুষ যেমন এখন জিনদেরকে ভয় করে, জিনরা মানুষকে তেমন বরং তার চেয়ে 
বেশী ভয় করিত। মানুষদেরকে দেখিলে জিনরা পলায়ন করিত। কিন্তু জাহেলী যুগে 
মানুষ কোন উপত্যকায় গমন করিলে দলনেতা প্রথমে জিনদের নেতার কাছে আশ্রয় 
প্রার্থনা করিতে শুরু করে। ইহাতে জিনদের সাহস বাড়িয়া যায়। ফলে তারা মানুষের 
ক্ষতিসাধন করিতে শুরু করে। ১4,1৯৮ ১১১০১১০১৪১5 0০0৫2 
Laas ১4 এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা এই কথাই বলিয়াছেন। 

আবুল আলিয়া রবী ও যায়দ ইবৃন আসলাম (র) বলেন 8 ৮১5 ঠো (8৯) অর্থাৎ 
ইহা দেখিয়া জিনেরা মানুষদেরকে আরো বেশী ভয় দেখাইতে শুরু করে। 

আওফী রে) ..... ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করেন যে, (3২৯১-৯১-1১ 
১ এ অর্থাৎ তাহাদিগের অপরাধ প্রবণতা আরো বাড়িয়া যায়। কাতাদা (র)-ও 
এইরূপ মত পোষণ করিয়াছেন। মুজাহিদ (র) বলেন £ এই আয়াতাংশের অর্থ হইল, 
কাফিরদিগের অবাধ্যতা আরো বাড়িয়া যায়। 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... কারদাম ইব্‌ন আবুস সায়িব আনসারী (র) হইতে 
বর্ণনা করেন যে, কারদাম বলেন, একবার আমি কোন এক প্রয়োজনে আমার আব্বার 
সহিত মদীনা হইতে বাহির হই। মুহাম্মদ (সা) তখন মক্কায় নবীরূপে আবির্ভূত 
'হইয়াছেন। রাত্রিকালে আমরা এক রাখালের কাছে আশ্রয় গ্রহণ করি। মধ্যরাতে একটি 
ব্যাঘ আসিয়া রাখালের বকরী পাল হইতে একটি বকরী ধরিয়া লইয়া যায়। দেখিয়া 
রাখাল বলিল, ‘হে উপত্যকা আবাদকারী! তোমার আশ্রিতের বকরী বাঘে লইয়া 
গিয়াছে। তখন অদৃশ্য হইতে কে যেন ডাকিয়া বলিল, “হে বাঘ! বকরীটি ছাড়িয়া দাও।' 
হয়। কিন্তু তাহার গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল না। এই প্রসংগে আল্লাহ্‌ মক্কায় 
তাহার রাসূলের উপর আয়াত নাযিল করেন ঃ 


(&১১৩০/১৪০-৯। Jr Li mil 9০ ৩৫ ও 
উবাইদ ইব্‌ন উমাইর, মুজাহিদ, আবুল আলিয়া, হাসান, সাঈদ ইবৃন জুবাইর এবং 


ইবরাহীম নখয়ী (র)-ও এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। সম্ভবত জিন বাঘের রূপ 
ধারণ করিয়া বকরী নিতে চাহিয়াছিল। সরদারের কথায় ছাড়িয়া দিয়াছে । 


15101 ১,০০০ 01 ০০৮৮৮ ৮০৫1৮ ৮৫%ি?ি অর্থাৎ তোমাদের ন্যায় 
জিনরাও এই ধারণা করিয়াছিল যে, আল্লাহ্‌ আর কাহাকেও রাসূল বানাইয়া প্রেরণ 
করিবেন না। 


www.quraneralo.com 


Contents 


সূরা জিন্ন ২৯৩ 
SE MSC Si GCG EE: টা 
i ON xi 3 hl Ie ৫5৩৩৬ £ (৭) 


জিন 
5) 12721 8৭ ৩৪০৬৪ ১১ ১৬5 (১.) 
065 


৮. ‘এবং আমরা চাহিয়াছিলাম আকাশের তথ্য সংগ্রহ করিতে কিন্তু আমরা 
দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডের দ্বারা আকাশ পরিপূর্ণ । 

৯. “ইতিপূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনিবার জন্য বসিতাম 
কিন্তু এখন কেহ সংবাদ শুনিতে চাহিলে সে তাহার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত 
জ্বলন্ত উল্কাপিপ্ডের সম্মুখীন হয়। 

১০. ‘আমরা জানি না জগদ্বাসীর অমংগলই অভিপ্রেত, না ভাহাদিগের 
প্রতিপালক তাহাদিগের মঙ্গল চাহে না। 


তাফসীর ঃ মহানবী (সা)-এর আগমনের পূর্বে জিনেরা আকাশে গিয়ে চুপিসারে 
এক জায়গায় বসিয়া ফেরেশতাদিগের কথা-বার্তা শুনিত এবং ফিরিয়া আসিয়া, গণকদের 
কাছে তথ্য সরবরাহ করিত । গণকরা সেই সব তথ্যের সহিত আরো বহু মিথ্যা কথা 
জুড়িয়া আরো চটকদার করিয়া ভক্তদের মাঝে পরিবেশন করিত। কিন্তু যখন আল্লাহ্‌ 
তা'আলা মুহাম্মদ (সা)-কে নবৃওত দান করেন এবং কুরআন অবতীর্ণ হইতে শুরু করে; 
তখন কুরআনের সংরক্ষণের জন্য আকাশে কড়া প্রহরার ব্যবস্থা করা হয় এবংজিনদের 
তথ্য সংগ্রহের যাবতীয় সুযোগ বন্ধ করিয়া দেওয়া হয়। ইহা সৃষ্টির প্রতি আল্লাহ্‌ 
তা'আলার মহা অনুগ্রহ । সেই কথাটিই জিনেরা আলোচ্য আয়াতে এই বলিয়া প্রকাশ 


Go 
9 


ও 5. 2৫2 S228 3 2০ ০ পপ প9 ৩১ jE aoe 4 “গপ 2 পল 
5515-18-25 1555 5১515 1424587৮111 
21555511888 Co LOE CPE EAN CE FS VEO 
অর্থাৎ আমরা আকাশের তথ্য সংগ্রহ করিতে চাহিয়াছিলাম.। কিন্তু আমরা দেখিতে 
পাইলাম, কঠোর প্রহরী ও উল্কাপিও দ্বারা আকাশ পরিপূর্ণ । ইতিপূর্বে আমরা সংবাদ 
শুনিবার জন্য আকাশের বিভিন্ন খীটিতে বসিতাম। কিন্তু এখন কেহ আকাশের সংবাদ 
শুনিতে চাহিলে জ্বলন্ত উল্কাপিও দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং ধ্বংস হইয়া যায় । 
RCH EE EC EE অর্থাত 


পৃথিবীবাসীর অমঙ্গলের অভিপ্রায়ে এ আকাশে এইসব ঘটিয়াছে, নাকি আল্লাহ্‌ ইহা দ্বারা 


Wwww.quraneralo.com 


Contents 


২৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


পৃথিবীবাসীর কোন কল্যাণ সাধন করিতে চাহেন। এই আয়াতে ফেরেশ্তারা মঙ্গলের 
নিসবাত আল্লাহ্‌ দিকে করিয়াছে কিন্তু অমংগলের নিসবাত আল্লাহ্‌র দিকে না করিয়া 
উহা অনুল্লেখ রাখিয়াছে। বর্ণনার ক্ষেত্রে জদ্বতা রক্ষার জন্যই তাহারা এইরূপ করিয়াছে। 

আকাশের এই পরিবর্তনের পর ফেরেশ্তারা অনুসন্ধান করিয়া এক সময় দেখিতে 
পাইল যে, রাসূলুল্লাহ (সা) সাহাবীদের লইয়া নামায পড়িতেছেন এবং নামাযের মধ্যে 
. কুরআন পাঠ করিতেছেন। দেখিয়া তাহারা বুঝিতে পারিল যে, এই লোকটির কারণেই 
আকাশে এত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হইয়াছে। তখন তাহাদিগের একদল 
মুসলমান হইয়া যায়। সূরা আহকাফের [৷ (১%, ০ 33 এই আয়াতের ব্যাখ্যায় এই 
বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। 

উল্লেখ্য যে, হঠাৎ করিয়া আকাশের এই নক্ষত্র স্বলন, উল্কাপিও নিক্ষেপ ইত্যাদিতে 
শুধু জিনই নয়, বরং মানুষও ভীত-সন্ত্স্ত হইয়া পড়িয়াছিল। তখন মানুষ ধারণা 
করিয়াছিল যে, এই বুঝি পৃথিবী ধ্বংস হইয়া গেল। যেমন সুদ্দী (র) বলেন ৪ দুনিয়াতে 
নতুন কোন নবী বা কোন দীনের আত্মপ্রকাশের সময়ই কেবল এই ধরনের ঘটনা ঘটিত। 
মুহাম্মদ (সা)-এর আগমনের পূর্বে শয়তানরা ওৎ পাতিয়া বসিয়া থাকিয়া আকাশের 
বিভিন্ন তথ্য সংগ্রহ করিত। কিন্তু মুহাম্মদ (সা)-এর নবৃওত লাভের পর একরাত্রে 
আকাশ হইতে শয়তানের গায়ে উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। ইহা দেখিয়া 
তায়েফবাসীরা সন্ত্রস্ত হইয়া পড়ে। তাহারা বলিল যে, আকাশে হয়ত কোন দুর্ঘটনা 
ঘটিয়াছে। গোত্র প্রধান আবদেয়ালীল ইব্‌ন আমর ইব্‌ন উমাইর বলিল, “হে 
তায়েফবাসী! আমার মনে হয় ইব্‌ন আবূ কাবশার (মুহাম্মদ) কারণেই ইহা ঘটিয়া 
থাকিবে ।' সেইরাতে শয়তানরাও ভীত-সন্ত্স্ত হইয়া ইবলীসের নিকট গিয়া এই বিষয়ে 
আলাপ করে। ইবলীস বলিল, পৃথিবীর প্রতিটি জায়গা হইতে তোমরা আমাকে এক 
মুষ্ঠি করিয়া মাটি আনিয়া দাও-- আমি উহা পরীক্ষা করিয়া দেখিব। মাটি আনিয়া দিলে 
ইবলীস উহা পরীক্ষা করিয়া বলিল, মক্কার কোন নতুন পরিবর্তনের কারণেই এইরূপ 
ঘটিয়াছে। তখন নাসীবীনের জিনদের সাত সদস্যের একটি দলকে মন্কায় পাঠানো হয় । 
তাহারা আসিয়া দেখিতে পাইল যে, মুহাম্মদ (সা) মসজিদে হারামে দীড়াইয়া নামাযের 
মধ্যে কুরআন তিলাওয়াত করিতেছেন । কুরআন শ্রবণ করিয়া তাহারা সকলেই মুসলমান 
হইয়া যায়। তখন আল্লাহ্‌ তা'আলা ওহী ছারা রাসূলুল্লাহ্‌ সো)-কে ঘটনা সম্পর্কে 
অবহিত করেন । 


6 12৩3 (৬, 5৮১ 550 ্ ১৮৮৩২ $ 


EN 


৬৯৪৬ ৬০০৮ 
পাম 
Ne 


6 2d ভর্তা 2 


5৮৯ SIG 2055 ০৩ 5s 
০১৬ $57 ৪2৬ 5৬৪ ১০৬ 


4 
স্পা সি 


( E\ 
স্পা 
Io E\ 
লা চাট 
টি সরি 
শর 
ns ৯ 


www.quraneralo.com 


Contents 


সূরা জিন্ন ২৯৫ 
258 BIG ৫505950629৩ (0) 
| ZZ Ar 

০1৬০) 


১ EEL AA BER THANE (১০) 
68 5858৭ 2525৮) 45122 ৬০ ওর (৭) 
জি? 15452732১85 LF ০৪১ ০০5৫৩ Est ৫০১৪2 (৬ 

১১. এবং আমাদিগের কতক সবকর্মপরায়ণ এবং কতক ইহার ব্যতিক্রম, আমরা 
ছিলাম বিভিন্ন পথের অনুসারী; 

১২. “এখন আমরা বুঝিয়াছি যে, আমরা পৃথিবীতে আল্লাহ্‌কে পরাভূত করিতে 
পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না। 

১৩. “আমরা যখন পথ-নির্দেশক বাণী শুনিলাম, তাহাতে বিশ্বাস স্থাপন 
করিলাম । যে ব্যক্তি তাহার প্রতিপালকের প্রতি বিশ্বাস করে তাহার কোন ক্ষতি ও 
কোন অন্যায়ের আশংকা থাকিবে না। 

১৪. “আমাদিগের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লংঘনকারী; যাহারা 
আত্মসমর্পণ করে তাহারা সুচিন্তিতভাবে সত্যপথ বাছিয়া লয় । 

১৫. “অপরপক্ষে সীমালংঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন ৷' 

১৬. উহারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকিত উহাদিগকে আমি প্রচুর বারি 
বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করিতাম। 

১৭. যদ্দারা আমি উহাদিগকে পরীক্ষা করিতাম। যে ব্যক্তি তাহার প্রতিপালকের 
স্মরণ হইতে বিমুখ হয় তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন। 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা জিনদিগের সম্পর্কে বলিতেছেন যে, তাহারা নিজদিগের 
সম্পর্কে এই সংবাদ দিয়াছিল, 

iss 3১17৮ CK. 213 050 05 ০৮৯1:541 lin Lil's অ অর্থাৎ আমাদিগের 
কতক সৎকর্মপরায়ণ এবং কতক ইহার ব্যতিক্রম । আমরা ছিলাম বিভিন্ন পথ ও নানা 
মতের অনুসারী । 

ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ রে) সহ অনেকে বলেন ৪ 15১5 551, 4 
অর্থাৎ আমরা কতক ঈমানদার ও কতক কাফির । 7 

আহমদ ইব্‌ন সুলাইমান (র) আ“মাশ (রা) হইতে বর্ণনা করেন যে, আ“মাশ (রা) 
বলেন, এক দল জিন আমাদের কাছে আসা-যাওয়া করিত। একদিন আমি জিজ্ঞাসা 
করিলাম যে, তোমাদিগের প্রিয় খাদ্য কি? উত্তরে তাহারা বলিল, ভাত। অতঃপর আমি 


www.quraneralo.com 


Contents 


২৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাকে ভাত আনিয়া দিলাম । কিন্তু আশ্চর্য! দেখিলাম যে, পাত্র হইতে কেবল লোকমা 
উঠিতেছে তবে কাউকে দেখা যাইতেছে না। তাহার পর আমি জিজ্ঞাসা করিলাম যে, 
আমাদের মনে যে কামনা-বাসনা আছে তোমাদের মনে মনেও তাহা আছে? উত্তরে 
তাহারা বলিল, হ্যা আছে। অতঃপর জিজ্ঞাসা করিলাম, রাফেযীদের সম্পর্কে 
তোমাদিগের ধারণা কি? বলিল যে, তাহারা আমাদিগের নিকট বড়ই নিকৃষ্ট । 

1৮১6) ৮$ 5৮১ ৪৪ 400 ১৮551 910৮৮ 0৮5 অর্থাৎ 
আমরা জানি যে, আল্লাহ্র শক্তি ও কুদরতের কাছে আমরা পরাভূত । পলায়ন করিয়া 
তাহার কবল হইতে রক্ষা পাওয়ার কোন উপায় নাই এবং তাহাকে ব্যর্থ করিবার শক্তি 
কাহারো নাই। 

lial Ua al Li অর্থাৎ পথ-নির্দেশক বাণী শুনিয়া আমরা 
উহার প্রি ঈমান আনিয়াছি। ইহা ডাহাদিগের জন্য গৌরবের ও মর্যাদার বিষয়। 


গালের প্রতি রাস করে তার নি ও কোন অন্যায়ের আশংকা থাকিবে 
না। 

ইব্‌ন আব্বাস রো) ও কাতাদা (র) সহ অনেকে বলেন ৪ ............ ১৪5 
অর্থাৎ তাহার নেক আমল নষ্ট হইয়া কমিয়া যাওয়ার কোন ভয় থাকিবে না। যেমন 
অন্যত্র আল্লাহ্‌ বলেন ঃ 


955 


(১৯917543৮৯5 অর্থাৎ সৎকর্মপরায়ণ ঈমানদারদের জুলুম ও 
ক্ষতির কোন আশংকা থাকিবে না। 

১৮৮০৮ 0, ১৬ শিশ। Bf অর্থাৎ আমাদিগের কত 
আত্মসমর্পণকারী মুসলিম আর কতক সীমালংঘনকারী ও সত্য প্রত্যাখ্যানকারী। 

১১ ১১০5 ৬১/95 10, ১৮৪ অর্থাৎ যাহারা আত্মসমর্পণকারী তাহারা 
সুচিন্তিতভাবে সত্যপথ বাছিয়া লয়। অর্থাৎ তাহারা নিজেদের জন্য মুক্তির পথ অনুসন্ধান 
করিয়াছে। 

(৮ ৫১11045 ১৮৮-০৪11155 অর্থাৎ সীমালংঘনকারী হইল 
| জাহান্নামের ইন্ধন। | 

GES be lily মুফাস্সিরগণ এই 
আয়াতের দুই ধরনের ব্যাখ্যা করিয়াছেন। প্রথমত যদি সীমালংঘনকারীরা সীমালংঘন না 
করিয়া ইসলামের উপর অটল থাকিত. তাহা হইলে আমি তাহাদিগকে প্রচুর বারি 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা জিন্ন ২৯৭ 


বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করিতাম অর্থাৎ স্বচ্ছল জীবিকা দান করিতাম। যেমন এক 
আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 


০ ০.5 পপ ০০৮ ৯৮৮০ eed 22. 8 পপ oo # geo oe 
oe 1৬/১ pil ৩১ Ls এ) sl Ill 1৫১1 1 
অর্থাৎ যদি তাহারা তাওরাত, ইঞ্জীল এবং তাহাদিগের প্রতি আমি যাহা অবতীর্ণ 


করিয়াছি তাহা প্রতিষ্ঠিত করিত, তাহা হইলে তাহারা তাহাদিগের মাথার উপর ও 
পায়ের নীচ হইতে খাদ্য লাভ করিত । অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 


eos ogre of) fo #8 ogo ৩৩ 


2 SLs le i LE Lala tll 21545 
৬৯১9১: অৰ্থাৎ যদি পল্লীবাসীরা ঈমান আনয়ন করিত, ত তাকওয়া অবলম্বন 
করিত; তাহা হইলে আমি আকাশ ও যমীন হইতে নানা বরকতের দ্বার খুলিয়া দিতাম । 
আলোচ্য আয়াতের এই অর্থ করিলে ॥/5 ৯১] এর অর্থ হইবে 5১ যন্বারা 
আমি উহাদিগকে পরীক্ষা করিতাম। যেমন মালিক (র) যায়দ ইব্ন আসলাম (র) 
হইতে বর্ণনা করেন যে, £45: অর্থাৎ-যদ্বারা আমি পরীক্ষা করিব যে, কে হিদায়াতের 
উপর অটল থাকে আর কে হিদায়াতের পথ ছাড়িয়া ভ্রান্তপথ অবলম্বন করে। 

দ্বিতীয় অর্থ ঃ সীমালংঘনকারীরা সকলেই যদি ভ্রান্তপথে অটল থাকে, তাহা হইলে 
আমি তাহাদিগের জন্য জীবিকার দ্বার খুলিয়া দিয়া আরো সুযোগ করিয়া দিব। যেমন 
অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


পাস! 
[1৮৯১৪ 0 ০১৯ পৃ ও 51921165503 219৮5১51০৮5 ও 
তা 
অর্থাৎ যখন তারা আমার উপদেশাবলী ভুলিয়া যায় তখন আমি তাহাদিগের জন্য সব 
কিছুর দ্বার খুলিয়া দেই। অতঃপর আমার দেওয়া সুখ-স্বাচ্ছন্দে তাহারা বিভোর হইয়া 
পড়ে তখন হঠাৎ করিয়া একদিন আমি তাহাদিগকে ধরিয়া ফেলি। 
ELE 242১ ৯৪১ ০৯১৮৪ *০ অর্থাৎ যে ব্যক্তি তাহার 
প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হয় তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন। 
ইব্‌ন আব্বাস রো) মুজাহিদ, ইকরিমা, কাতাদা ও ইব্‌ন যায়দ রে) বলেন, 12155 
১১০ অর্থ-এমন শাস্তি যাহাতে আরামের লেশমাত্র নাই । 
এক বর্ণনায় আছে যে, ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ ১:০ জাহান্নামের একটি 
পর্বতের নাম। সাঈদ ইব্‌ন জুবায়র (র) হইতে বর্ণিত যে, ১॥০ জাহান্নামের একটি 
কূপের নাম। 
ইবনে কাছীর ১১তম খণ্ড--৩৮ 


Wwww.quraneralo.com 


Contents 


২৯৮ তাফসীরে ইবন কাছীর 


ঠা 2 পাঠ 


OS Zh Aalst US BAIA 0) 
পপ) সৰণ ০৯৮০1১৮৮৮৯৩ বর ৬৫৮৫ পা (ও ওঃ 
81৩৩১ RIE IPH IE 233 40৩০৩ ৩৭০ (1) 

£ নৰ শ 25 পে তে এআর 2525 চু 22, 
০1৩1৪৬১১১25 ৬০০৪ (০) 

1৫862. ৰ ১৫০৮ 2.2 
০91৩-১/ 35165 ৩৩ ৬উপর্ঘ ৮১০১১ (YO) 


পাপা চি 
০৪ 


রর ESA পারবতি ঠত৫ ৬ 3 ১১১5 
৩6০445১১৩2৩ EIA ৮৫28 ৩ BL EC) 


৫৫ বর্বরতা ৫৭ 2৫ গর্ত 1 1 খু ০1৮1৫ 
৩৬4৯১ BM ০০০ ৩০ 2519১59 541 33 ELS (YY) 


৩1৫৩0 GEES 
012৩9510585 02৩৮5353550505)৬০ (vt) 

১৮. এবং এই যে মসজিদসমূহ আল্লাহরই জন্য । সুতরাং তোমরা আল্লাহ্‌র 
সহিত কাহাকেও ডাকিও না। 

১৯. আর এই যে, যখন আল্লাহ্‌র বান্দা তাহাকে ডাকিবার জন্য দণ্ডায়মান 
হইল, তখন তাহারা তাহার নিকট ভিড় জমাইল। 

২০. বল, “আমি আমার প্রতিপালককেই ডাকি এবং তাহার সংগে কাহাকেও 
শরীক করিনা ৷’ 

২১. বল, “আমি তোমাদিগের ইষ্ট-অনিষ্টের মালিক নহি ।' 

২২. বল, ‘আল্লাহ্র শাস্তি হইতে কেহই আমাকে রক্ষা করিতে পারিবে না এবং 
আল্লাহ্‌ ব্যতীত আমি কোন আশ্রয়ও পাইব না’ 

২৩. “কেবল আল্লাহ্‌র পক্ষ হইতে পৌছান এবং তাহার বাণী প্রচারই আমাকে 
রক্ষা করিবে । যাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলকে অমান্য করে তাহাদিগের জন্য 
রহিয়াছে জাহান্নামের অগ্নি; সেথায় তাহারা চিরস্থায়ী হইবে ৷’ 

২৪. যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহারা বুঝিতে পারিবে, 
কে সাহায্যকারীর দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প । 

তাফসীর ঃ aie ৮০১5১৪১০০১516 আর মসজিদসমূহ 
আল্লাহরই জন্য । অতএব তোমরা আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করিও না। এই 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাদিগকে এই নির্দেশ দিতেছেন যে, তোমরা 
আল্লাহ্‌র ইবাদতের স্থান সমূহকে শিরক হইতে পবিত্র রাখ, তথায় আল্লাহ্‌ ব্যতীত 
কাহাকেও ডাকিও না এবং তাহার সহিত কাহাকেও শরীক করিও না। 


www.quraneralo.com 


Contents 


সূরা জিন্ন | ২৯৯ 


আলোচ্য আয়াতের ব্যাখায় কাতাদা (র) বলেন ঃ ইয়াহুদী ও নাসারাগণ তাহাদিগের 
গীর্জা এবং উপাসনালয়ে প্রবেশ করিয়া আল্লাহ্‌র সহিত অন্যদেরকে শরীক স্থাপন করিত । 
তাই আল্লাহ্‌ তাআলা তাহাকে শিরক হইতে পবিত্র রাখিবার জন্য তাহার নবী (সা)-কে 
নির্দেশ দিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) বলেন, &11 ১2:4০] 313 এই আয়াতটি যখন অবতীর্ণ হয়; তখন 
বায়তুল্লাহ্‌ ও বায়তুল মুকাদ্দাস ব্যতীত পৃথিবীতে আর কোন মসজিদ ছিল না। 

আ'“মাশ (র) বলেন, জিনেরা বলিয়াছিল যে, হে আল্লাহ্‌র রাসূল! আমাদিগকে 
অনুমতি দিন, আমরা আপনার মসজিদে আপনার সহিত নামায আদায় করি । তখন 
আল্লাহ্‌ তা'আলা [1 ১ ৯. ১19 এই আয়াতটি নাযিল করেন। অর্থাৎ নামায পড় 
কিন্তু মানুষের সহিত মিশিও না। 

ইবৃন জারীর (র) ...... সাঈদ ইব্‌ন জুবায়র রে) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইব্নে জুবাইর (র) বলেন, জিনেরা একবার রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিয়াছিল যে, হে 
আল্লাহ্‌র রাসূল! আমরা থাকি আপনার হইতে অনেক দূরে ৷ এমতাবস্থায় বায়তুল্লাহ্‌ 
আসিয়া কিভাবে আমরা আপনার সহিত নামায পড়িতে পারি? তখন এই আয়াত 
অবতীর্ণ হয়। অর্থাৎ সকল মসজিদই আন্মাহ্র ৷ উদ্দেশ্য আল্লাহ্‌র ইবাদত করা ও 
নামায পড়া । অতএব তোমরা যেখানেই সম্ভব নামায আদায় কর। তবে আল্লাহ্‌র সহিত 
কাহাকেও শরীক করিও না। 

সুফিয়ান (র) বলেন, এই আয়াতটি বিশেষে কোন মসজিদ সম্পর্কে নয়-বরং 
দুনিয়ার সকল মসজিদ সম্পর্কেই নাযিল হইয়াছে। 

সাঈদ ইব্‌ন জুবাইর রে) বলেন £ঃ আয়াতটি সিজদার অংগসমূহ সম্পর্কে নাযিল 
হইয়াছে অর্থাৎ যেসব অংগ দ্বারা সিজদা করা হয় সবই আল্লাহ্‌র দেয়া। অতএব 
তোমরা আল্লাহ্‌ ছাড়া কাহাকেও সিজদা করিও না। এতদসম্পর্কে সহীহ হাদীসে আছে, 
ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ আমাকে সাতটি 
হাড্ডি দ্বারা সিজদা করিবার নির্দেশ দেওয়া হইয়াছে। (১) কপাল ও নাক (২-৩) দুই 

হাত (8৪-৫) দুই হাটু ও ((৬-৭) পায়ের দুই পার্শ্ব । 

45575555158 25 25540175575815185 আর যধন 
জমাইল। 

আওফী (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ জিনেরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে কুরআন তিলাওয়াত করিতে দেখিয়া উহা শ্রবণ 
করিবার প্রবল আগ্রহে তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর ঝাঁপাইয়া পড়িয়াছিল। কিন্তু 


www.quraneralo.com 


Contents 


৩০০ Y তাফসীরে ইবৃন কাছীর 


রাসূলুল্লাহ্‌ (সা) উহা টের পান নাই। তখন আল্লাহ্‌ তা'আলা আয়াত নাযিল করেন, ‘J 
৯111৯ ‘1 আলোচ্য আয়াতের আরো কয়েকটি ব্যাখ্যা হইতে পারে । যেমন ঃ 

ইব্‌ন জারীর রে) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস 
(রা) বলেন ৪ জিনেরা স্বজাতির নিকট গিয়া বলিয়াছিল যে, সাহাবাগণের রাসূলের 
আনুগত্যের অবস্থা এই যে, তিনি যখন নামাযে দণ্ডায়মান হন, তখন তাহারাও দণ্ডায়মান 
হইয়া যায়, যখন তিনি রুকু করেন তীহারাও রুকু করে আর যখন তিনি সিজদা করেন 
তাহারাও সিজদা করে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর আনুগত্যের জন্য তাহারা সর্বদাই উন্মুখ 
হইয়া থাকে । সাঈদ ইব্‌ন জুবায়র রে) হইতেও এইরূপ বর্ণনা পাওয়া যায়। 

হাসান (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন তাওহীদের দাওয়াত দিতে শুরু করেন, 
তখন আরবের লোকেরা তাহার বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়িয়াছিল। ইব্‌ন আব্বাস (রা), 
মুজাহিদ ও সাঈদ ইব্‌ন জুবায়র (র) হইতে এইরূপ বর্ণনা পাওয়া যায়। ইব্‌ন যায়দ 
(র)-এর মতও ইহাই। ইব্‌ন জারীর (র) এই ব্যাখ্যাটিই পছন্দ করিয়াছেন। বস্তুত এই 
ব্যাখ্যাটি সর্বাধিক যুক্তিসংগত । কারণ পরবর্তী আয়াতে বলা হইয়াছে ঃ 

1,১55 ১৪০৮2০1৯585 ৯ অর্থাৎ আপনি বলুন, আমি আমার 
প্রতিপালককেই ডাকি আর তাহার সহিত কাহাকেও শরীক করিব না। 

অর্থাৎ তাওহীদের বাণী প্রচারের পর যখন আরবের মুশরিকরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
উপর নির্যাতন শুরু করে, তাহার বিরোধিতা করে এবং সত্যকে স্তব্ধ করিয়া দিবার 
চতুর্মুখী চক্রান্ত শুরু করে, তখন আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ সো)-কে দীপ্ত কণ্ঠে এই 
ঘোষণা দিতে বলেন যে, আমি একমাত্র এক আল্লাহরই দাসত্ব করি, ধাহার কোন শরীক 
নাই। তাহার কাছেই আশ্রয় প্রার্থনা করি ও তীহারই উপর ভরসা করি আর তাহার 
সহিত কাহাকেও শরীক করি না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

| 2) 9 JESSE hr CEE el অর্থাৎ আপনি বলুন, আমি 
তোমাদিগেরই ন্যায় একজন মানুষ মাত্র । আল্লাহ্‌ আমার নিকট অহী প্রেরণ করেন আর 
আল্লাহরই একজন আজ্ঞাবহ দাস। তোমাদিগকে বিভ্রান্ত করিবার বা হিদায়াত দিবার 
আমার কোন ক্ষমতা নাই। এই সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ্‌র হাতে । আর 
করিতে পারিবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিজের সম্পর্কে 
বলেন ৪ 

৮৬1 3১৮০ EC ONES 28012515075 51 31858 
অর্থাৎআপনি আরো বলুন যে, আমি যদি আল্লাহ্র নাফরমানী করি তো আল্লাহ্‌র আযাব 
হইতে কেহ আমাকে রক্ষা করিতে পারিবে না আর আল্লাহ্‌ ব্যতীত কাহারো নিকট আমি 
আশ্রয় পাইব না। 


www.quraneralo.com 


Contents 


সূরা জিন ; ৩০১ 


মুজাহিদ , কাতাদা ও সুদ্দী (র) বলেন ৪ 15551, অর্থ- (20 অর্থাৎ 
আশ্রয়স্থল । কাতাদা (র) বলেন ঃ সাহায্যকারী ও আশ্রয়স্থল । এক বর্ণনায় আছে যে, 
"১১51, অর্থ- অভিভাবক ও আশ্রয় দানকারী ৷ «= ,,5 «১০ ৬0, । কেহ 
কেহ বলেন, এই আয়াতের অর্থ হইল, আমি কাহাকেও হিদায়াত দিবার বা বিভ্রান্ত 
করিবার মালিক নহি। আল্লাহ্‌ আমার প্রতি যাহা প্রত্যাদেশ করেন তাহা পৌছাইয়া 
দেওয়াই কেবল আমার দায়িত্ব । 

কেহ বলেন, আয়াতের অর্থ হইল, আল্লাহ্‌ আমাকে যেই রিসালাতের দায়িত্‌ 
যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ বলেন $ 


০০১1৮৮১8571 0 15 49১ ১৯ 4511 5115 
১০৮ ১5 এ 22005 


অর্থাৎ হে রাসূল! আপনার প্রতিপালকের পক্ষ হইতে আপনার প্রতি যাহা অবতীর্ণ 
করা হয়, আপনি উহা মানুষের নিকট পোছাইয়া দিন। আর যদি আপনি তাহা না করেন 
তাহা হইলে আপনি আপনার রিসালাতের দায়িত্‌ পালন করেন নাই। আল্লাহই আপনাকে 
মানুষের অনিষ্ট হইতে রক্ষা করিবেন। 


1৪৭৯ ১2415 AS 00540 005 Os 201৮5৮, অর্থাৎ আমি 
তোমাদিগের নিকট আল্লাহ্র রিসালাত পৌছাইয়া দিয়াছি। ইহার পরও যদি কেহ 
আল্লাহ্‌র অবাধ্যতা করে জাহান্নামের অগ্নিই হইবে তাহার পরিণাম । আজীবন সে 
জাহান্নামে অবস্থান করিবে, কখনো সেথা হইতে বাহির হইতে পারিবে না। 

Eo EME SS BENS 
অর্থাৎ জিন ও মানুষের মধ্যে যাহারা মুশরিক, তাহারা কিয়ামতের দিন আল্লাহ্র 
প্রতিশ্রুত শাস্তি দেখিয়া তখন বুঝিতে পারিবে যে, সাহায্যকারীরূপে কে দুর্বল এবং 

খ্যায় কারা অল্প । অর্থাৎ সেদিন মুশরিকদের কোনই সাহায্যকারী থাকিবে না এবং 
আল্লাহ্‌র সৈন্য বাহিনীর তুলনায় সংখ্যায় তাহারা নিতান্তই নগণ্য । 


GL 26 0০26295৩৫80 ৩১8১5 ৩১৩৪ (vo) 
০0৩... 


Lod “dl তা 229 পরা এরপর 


০1৩২ 7৯০ ৬৩১৪৮ ৩৪] ০৬৮ (YT) 


রা 


www.quraneralo.com 


Contents 


৩০২ . তাফসীরে ইব্ন কাছীর 


SBI ROHL SE ০৮০6 ৩৪ SBA ৮০৮৫) 
সদ 

2855৩ Bs gir sing HHS তা শিস (YA) 
RETA ao 


২৫. বল, ‘আমি জানি না তোমাদিগকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে 
তাহাকি আসন্ন,না আমর প্রতিপালক ইহার জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করিবেন?’ 

২৬. “তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাহার অদৃশ্যের জ্ঞান কাহারও নিকট 
প্রকাশ করেন না, 

২৭. “তাহার মনোনীত রাসূল ব্যতীত । সেই ক্ষেত্রে আল্লাহ্‌ রাসূলের অথে এবং 

২৮. “রাসূলগণ তাহাদিগকে প্রতিপালকের বাণী পৌছাইয়া দিয়াছেন কি না 
' জানিবার জন্য; রাসূলগণের নিকট যাহা আছে তাহা তাহার জ্ঞানগোচর এবং তিনি 
সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন ।' 


তাফসীর £ £ আল্লাহ তা'আলা মানব জাতিকে এই কথা বলিয়া দিবার জন্য ভীহার 
রাসূল (সা)-কে নির্দেশ দিয়াছেন যে, কিয়ামত শীঘ্রই সংঘটিত হইবে, না কি বিলম্বে 
আমার তাহা জানা নাই । 


৭ এ এ 085334৮956৮ ৪0985 অর্থাৎ আপনি 
বলুন, আমি জানি না যে, তোমাদিগকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা 

এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্‌ (সা) ভূগর্ভ সম্পর্কিত যাবতীয় বিষয় 
সম্পর্কে অবগত হওয়ার ব্যাপারে মূর্খ সমাজে যে একটি কথা প্রচলিত আছে উহা অসার 
ও ভিত্তিহীন । ইহার সপক্ষে কোন প্রমাণ পাওয়া যায় না। রাসূলুল্লাহ্‌ সো)-কে কিয়ামত 
সম্পর্কে কোন প্রশ্ন করা হইলে-তিনি তাহার কোন উত্তর দিতেন না। জিবরাঈল (আ) 
এক বেদুঈনের আকৃতিতে আসিয়া কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছিলেন ৪ ০০০০০০০৮০০০ 
জানেন না।” 

অন্য এক হাদীসে আছে যে, রকি 
উচ্চস্বরে জিজ্ঞাসা করিল যে, হে আল্লাহ্র রাসূল! কিয়ামত কখন হইবে ? উত্তরে 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছিলেন £ আগে বল, কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়াছ ? 


www.quraneralo.com 


Contents 


সূরা জিন্ন ৩০৩ 


রাসূলকে ভালবাসি । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ তাহাই যদি হয় তো তুমি তোমার 
প্রিয়পাত্রদের সঙ্গী হইবে। 

হযরত আনাস রো) বলেন ৪ এই হাদীস শুনিয়া আমরা যতটুকু খুশী হইয়াছি অন্য 
কিছুতে ততটুকু খুশী হইতে পারি নাই। 

ইব্‌ন আবু হাতিম (র) ...... আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ হে আদম সন্তান! যদি 
তোমাদিগের জ্ঞান থাকে তাহা হইলে নিজেদেরকে তোমরা মৃতদের মধ্যে গণ্য কর। 
যাহার হাতে আমার জীবন আমি তাহার শপথ করিয়া বলিতেছি যে, তোমাদিগকে 
যাহার প্রতিশ্রুতি দেওয়া হইতেছে উহা অবশ্যই সংঘটিত হইবে। 

১০০১ ১১০৮৮৯901৮১ 2119৯ বটি 15 68 978 lle 
অর্থাৎ আল্রাহ্‌ তা'আলা দৃশ্য ও অদৃশ্য বিষয় সম্পর্কে সমানভাবে অবগত । তীহার 
মনোনীত রাসূল ব্যতীত সৃষ্টির কাহারও নিকট নিজের জ্ঞানের কথা প্রকাশ করেন না। 
তিনি যাহাকে অবগত করান কেবল সেই উহা বলিতে পারে। এই আয়াতে রাসূল 
বলিতে ফেরেশতা ও মানব উভয়কেই বুঝানো হইয়াছে । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

ley BE ১০৭3 EL AL il অর্থাৎ আল্লাহ্‌ তাআলা তাহার 
মনোনীত যে রাসূলকে ইলম দান কয়েন তাহার নিরাপত্তা এবং সেই ইলমের প্রচার ও 
প্রসারের স্বার্থে তাহার আশে-পাশে সর্বদা ফেরেশতাদের প্রহরা নিয়োজিত করিয়া 
রাখেন। 


তাই আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

0৫ ৮০৩৮25৮5099 ES SFU 1৬১1715৪১12 
Se +> অৰ্থাৎ রাসূলগণ তাহাদিগের প্রতিপালকের বাণী পৌছাইয়া দিয়াছেন কিনা 
তাহা জানিবার জন্য; রাসূলগণের নিকট যাহা আছে তাহা তাহার জ্ঞানগোচর এবং তিনি 
সবকিছুর বিস্তারিত হিসাব রাখেন। 

আলোচ্য আয়াতে ॥1:* ! (অর্থাৎ যেন সে জানিতে পারে)-এর কর্তা কে ? অর্থাৎ 
কি জানিবে ? এই ব্যাপারে মুফাস্সিরদের মতভেদ রহিয়াছে। কেহ কেহ বলেন £ 
জানিবেন রাসূল (সা) । যেমন ৪ dolls অর্থাৎ যেন রাসূল (সা) জানিতে 
পারেন। 

ইব্‌ন জারীর (র) ....... সাঈদ ইব্‌ন জুবাইর রো) হইতে বর্ণিত। তিনি আলোচ্য 
আয়াতের ব্যাখ্যায় বলেন £ ওহী লইয়া আসিবার সময় চারজন প্রহরী ফেরেশতা হযরত 


www.quraneralo.com 


Contents 


৩০৪ তাফসীরে ইব্ন কাছীর 


জিবরাঈল (আ)-এর সঙ্গে থাকিতেন যাহাতে রাসূলুল্লাহ্‌ (সা) বুঝিতে পারেন যে, 
ফেরেশতারা তাহার নিকট আল্লাহ্র পয়গাম সঠিকভাবে পৌছাইয়াছেন। যাহ্হাক, সুদ্দী 
এবং ইয়াধীদ ইব্‌ন আবূ হাবীব (র)-ও এই বর্ণনাটি উল্লেখ করিয়াছেন। 

আব্দুর রাযযাক (র) মা“মার রে) সূত্রে কাতাদা (র) হইতে বর্ণনা করিয়াছেন £ 
0111১115801 অৰ্থ যেন রাসূলুল্লাহ্‌ সো) জানিতে পারেন যে, রাসূলগণ 
আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌছাইয়াছেন। 

কেহ কেহ বলেন ৪ ৮1»: অর্থাৎ মানুষরা যেন জানিতে পারে যে, রাসূলগণ 
পা যি রি উরি না জা অর 
হইল মানুষ। 

ইব্‌ন জাওযী (র) যাদুল মসীর গ্রন্থে উল্লেখ করেন যে, +1--: -এর কর্তা হলো 
আল্লাহ্‌ । অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের মাধ্যমে তীহার রাসূলদেরকে হেফাজত 
তা'আলা বুঝিতে পারেন যে, তাহারা রিসালাতের দায়িত্‌ পালন করিয়াছেন। যেমন অন্য 
আয়াতে আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন £ 
0৮৮৮৮115552 চিত নস (65 ELMS 
4৯৪০৮1০০28৯ অর্থাৎ তুমি ইবাদতে যে.কিবলা অনুসরণ করিতেছিলে 
উহাকে এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম, যাহাতে আমি জানিতে পারি কে রাসূলের 
অনুসরণ করে এবং কে ফিরিয়া যায়? 

অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

০১৬01৮৮012০ সির 9 601) ০1215 অর্থাৎ যাহাতে 
আল্লাহ্‌ জানিতে পারেন যে, কে মু'মিন আর কে মুনাফিক। এইরূপ আরো বহু আয়াত 
রহিয়াছে। বস্তুত আল্লাহ্‌ তা'আলা পূর্ব হইতে সবকিছু সম্পর্কে সম্যক অবগত আছেন । 
তাই এইসব আয়াতের অর্থ নতুন করিয়া জানা নয়, বরং আল্লাহ্‌ তা'আলার জানা 
বিষয়টিই বাস্তবে প্রকাশ করা । এজন্য পরে বলিয়াছেন ঃ 

Ee EUS a Lah অর্থাৎ রাসূলগণের নিকট যাহা 
RE RE. 


www.quraneralo.com 


Contents 


২০ আয়াত, ২ রুকু, মক্কী 


০ এ ॥ ০০ 9 
টি ভিটা 


হাফিজ আবূ বকর বায্যার রে) ...... জাবির রো) হইতে বর্ণনা করেন যে, জাবির 
(রা) বলেন ৪ কুরাইশ নেতৃবৃন্দ দারুন নদওয়ায় একত্রিত হইয়া পরস্পর বলাবলি করিতে 
লাগিল যে, এই লোকটিকে (মুহাম্মদ (সা)-এর) এমন একটি নাম নির্বাচন. করা হোক 
যেন তাহা শুনিয়া বহিরাগত লোকেরা তাহার কাছে না ভিড়ে । এই প্রস্তাবের সমর্থনে 
কেহ বলিল, কাহিন (গণক) রাখা হউক; অন্যরা বলিল, না, সে তো কাহিন নহে। কেহ 
বলিল, মাজনূন (পাগল) আখ্যা দেওয়া হউক । অন্যরা বলিল, না, সে তো পাগল নহে। 
কেহ বলিল, সাহির (যাদুকর) আখ্যা দেওয়া হইক। অন্যরা বলিল, না, সে তো সাহিরও 
নহে। এইভাবে তাহারা বিভিন্ন মতে বিভক্ত হইয়া পড়ে । বৈঠক এইখানেই শেষ। 
রাসূলুল্লাহ সো) এই সংবাদ শুনিতে পাইয়া ভারাক্রান্ত মনে কাপড় মুড়ি দিয়া শুইয়া 
পড়েন। ইত্যবসরে হযরত জিবরাঈল (আ) আসিয়া * Lala Ll 

০০1 (হে বন্্াবৃত! হে বস্তাচ্ছাদিত!) বলিয়া ডাক দিলেন! 
6 EE () 


6 IDG 0) 

পে 5৫25 222 নে 2% 
6 $345 425 UB S| 62 () 
০৯:০৮ 012) ০১০০০ ৫০০) (2) 


2৬৬ Sd 


04% 58 5৬ ০) 
১45491555৫2 ০৪5৫৬ 0 


ইবনে কাছীর ১১তম খণ্--৩৯ www.quraneralo.com 


Contents 


৩০৬ . . তাফসীরে ইবন কাছীর 


১. হে বস্ত্রাবৃত! 
২. রাত্রি জাগরণ কর, কিছু অংশ ব্যতীত । 
৩. অর্ধরাত্রি কিংবা তদপেক্ষা অল্প । 
৪. অথবা তদপেক্ষা বেশী। আর কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে স্পষ্ট ও 
সুন্দরভাবে । 
৫. আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী । 
৬. অবশ্য রাত্রিকালের উত্থান দলনে প্রবলতর এবং বাক্য স্ফকুরণে সঠিক। 
৭. দিবাভাগে তোমার জন্য রহিয়াছে দীর্ঘ কর্মব্যস্ততা ৷ 
৮. সুতরাং তুমি প্রতিপালকের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাহাতে মগ্ন 
হও । 
৯. তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোন ইলাহ্‌ নাই; অতএব 
তাহাকেই গ্রহণ কর কর্মবিধায়ক রূপে । 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূল (সা)-কে নির্দেশ দিতেছেন যে, আপনি 
রাত্রিকালে বন্ত্রাবৃত হইয়া শুইয়া থাকা বর্জন করুন এবং উঠিয়া তাহাজ্জুদ আদায় করুন। 
যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
Ess eA RE (১৯1৫১ ০১০১৪ pala lle উই AS 
৩১৪, ০%, অর্থাৎ তাহাদিগের পার্শ্বদেশ বিছানা হইতে আলগা করে। তাহারা 
তাহাদিগের প্রতিপালককে ডাকে ভয়ে ও আশায় আর আমি তাহাদিগকে যাহা দিয়াছি 
উহা হইতে (আল্লাহ্‌র রাস্তায়) ব্যয় করে। 
উল্লেখ্য যে, আল্লাহ্‌ তাআলা মহানবী (সা)-কে রাত্রি জাগরণের যে নির্দেশ দিয়েছেন 
তিনি যথাযথভাবে উহা পালন করিতেন । রাত জাগিয়া এই তাহাজ্জুদ পড়া কেবলমাত্র 
777 


og পপ 


নিন বি ০০ 
জন্য । আপনার প্রতিপালক অচিরেই আপনাকে মাকামে মাহমূদে প্রেরণ করিবেন। 


আর এইখানে উহার পরিমাণ নির্ধারণ করিয়া বলা হইয়াছে ঃ 


৯3 81 4-771৯৩১। সি “হে বস্ত্রাবৃত! রাত্রি জাগরণ কর কিছু অংশ 
ব্যতীত ৷” 


www.quraneralo.com 


Contents 


সূরা মুয্যাম্‌মিল ৩০৭ 


ইব্‌ন আব্বাস (রা), যাহ্হাক ও সুদ্দী (র) বলেন ঃ রি অর্থ, হে 
ঘুমন্ত ব্যক্তি! কাতাদা (র) বলেন ঃ হে বন্ত্রাবৃত ব্যক্তি! ইবরাহীম নাখয়ী (র) বলেন ঃ 
যখন এই সূরাটি অবতীর্ণ হয় তখন রাসুদুযাহ্‌ (সো) কল যুড়ি দিয়া শইয়া ছিলেন। 

4755 3১ 1 9.8 is iil 51 48:০5 অর্থাৎ তোমাকে অর্ধরাত্র জাগ্রত 
থাকিয়া তাহাজ্জুদ পড়িবার নির্দেশ দেওয়া হইল । ইহার চেয়ে কিছু কম বা বেশী করিলে 
তাহাতে কোন অসুবিধা নাই। 

১25১5 31811 4595 অর্থাৎ আর কুরআন ধীরে ধীরে স্পষ্টভাবে তিলাওয়াত কর। 
কারণ এইভাবে থামিয়া থামিয়া পড়িলে কুরআন বুঝিতে সুবিধা হইবে। উল্লেখ্য যে, 
রাসূলুল্লাহ্‌ সো) কুরআন এইভাবেই তিলাওয়াত করিতেন। 

5151 দি . 
তিলাওয়াত করিতেন যে, ছোট্ট একটি সূরা পড়িতে তাহার অনেক সময় লাগিয়া যাইত । 

হযরত আনাস (রা)-কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কুরআন পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করা 
হইলে তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) কুরআন খুব দীর্ঘ করিয়া পাঠ করিতেন । এরপর 
তিনি নমুনা স্বরূপ বিসমিল্লাহ্র প্রতিটি শব্দ তথা আল্লাহ্‌ আর-রাহমান ও আর-রাহীম 
দীর্ঘ করিয়া পড়িয়া শুনান। 

ইব্‌ন জুরায়জ (র) ইব্‌ন আবী মুলাইকা (র) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) কুরআন কিভাবে পাঠ করিতেন হযতর উন্মে সালামা (রা)-কে এই প্রশ্ন করা 
হইলে উত্তরে তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) কুরআনের প্রতিটি আয়াত পৃথক পৃথকভাবে 
তিলাওয়াত করিতেন । যেমন- 

SA ES TS 40521505820 
Ere Eber LOOT REE 
ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিযী রে) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
ইমাম আহমদ (র) ..... আব্দুল্লাহ্‌ ইব্ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ (কিয়ামতের দিন) 
কুরআন পাঠককে বলা হইবে, পড় আর উপরে উঠিতে থাক । দুনিয়াতে যেভাবে ধীরে 
ধীরে স্পষ্টভাবে পাঠ করিতে ঠিক সেভাবেই পাঠ কর। এইভাবে পড়িতে শেষ আয়াত 
যেই স্থানে সমাপ্ত হইবে সেইখানেই তোমার ঠিকানা । ইমাম আবূ দাউদ, তিরমিযী (র) 
ও নাসায়ী (র) সুফিয়ান সাওরী রে)-এর হাদীস হইতে এই হাদীসটি, বর্ণনা করিয়াছেন। 
হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ তোমাদের স্বর দ্বারা তোমরা 
কুরআনকে সুসজ্জিত কর। যে ব্যক্তি সুন্দর আওয়াজে কুরআন পাঠ করে না, সে 
আমাদের লোক নয়। হযরত আবু মূসা আশআরী (রা) সম্পর্কে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছিলেন £ঃ এই লোকটিকে আল্লাহ্‌ তা'আলা দাউদ (আ)-এর স্বর দান করিয়াছেন। 
এই মন্তব্য শুনিয়া আবূ মুসা (রা) বলিয়াছিলেন, আপনি আমার কুরআন পাঠ 
শুনিতেছেন, জানিলে আমি আরো সুন্দর স্বরে পাঠ করিতাম। 


www.quraneralo.com 


Contents 


৩০৮ তাফসীরে ইবৃন কাছীর 


ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন কুরআনকে তোমরা 
বালির মত বিক্ষিপ্ত করিয়া এবং কবিতার মত অশ্রদ্ধার সহিত পড়িও না। বিস্ময়কর 
অর্থবোধক আয়াত পাঠ করিয়া থামিয়া উহা দ্বারা মনে আন্দোলন সৃষ্টি কর। কিভাবে 
সূরা শেষ করিবে কেবল এই চিন্তা করিও না। 

ইমাম বুখারী রে) ....... আমর ইব্‌ন মুররা (রা) হইতে বর্ণনা করেন যে, আমর 
ইব্‌ন মুররা (র) বলেন, আমি আবু ওয়ায়েলকে বলিতে শুনিয়াছি যে, এক ব্যক্তি ইব্ন 
মাসউদ (রা)-এর নিকট আসিয়া বলিল, আমি গত রাতে মুফাস্সালের সব ক'টি সূরা 
একই রাকাআতে পাঠ করিয়াছি। শুনিয়া ইব্‌ন মাসউদ (রা) বলিলেন ঃ তবে তো তুমি 
কবিতা পাঠের ন্যায় খুব দ্রুতই পড়িয়াছ। আমার সেই পাশাপাশি সুরাগুলির কথা মনে 
আছে, যেইগুলো রাসূলুল্লাহ (সা) একত্রে মিলাইয়া পড়িতেন। এরপর তিনি 
মুফাস্সালের বিশটি সূরার নাম উল্লেখ করিয়া বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা) এক 
রাকাআতে একত্রে ইহার দুইটি মাত্র সূরা পাঠ করিতেন। 

9৮৪৪ 95 এ 2০ ৪1 চিএ (এ অর্থাৎ আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি 
গুরুভার বাণী । 

হাসান ও কাতাদা রে) বলেন ৪ 94৪ 545 অর্থাৎ আমি তোমার উপর এমন বাণী 
অবতীর্ণ করিতেছি যাহার উপর আমল করা হইবে কষ্টকর । 

কেহ কেহ বলেন £ এমন বাণী অবতীর্ণ করিব, যাহা অত্যন্ত গুরুতৃপূর্ণ হওয়ার 
কারণে অবতরণকালে ভারী বলিয়া অনুভূত হইবে । যেমন ঃ হযরত যায়দ ইব্‌ন সাবিত 
(রা) বলেন ঃ একবার ওহী অবতরণের সময় রাসূলুল্লাহ্‌ (সা)-এর রান আমার রানের 
উপর ছিল। ওহীর ভারে আমার রান ভাঙ্গিয়া চূর্ণ-বিচূর্ণ হইবার উপক্রম হইয়াছিল। 

ইমাম আহমদ রে) ..... আব্দুল্লাহ্‌ ইবন আমর রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আমর (রা) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, ওহী 
আগমনের পূর্বে কি আপনি টের পান? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, হ্যা, ওহী অবতরণের 
সময় কড়া নড়িবার ন্যায় আওয়াজ শুনিতে পাই । তখন আমি নিরব হইয়া যাই। 
অতঃপর যখন আমার উপর ওহী অবতীর্ণ হয় তখন আমার মনে হয় যে,এই বুঝি আমি 
মরিয়া গেলাম। 

ইমাম বুখারী (র) ... আয়িশা (রো) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন, 
হারিছ ইব্‌ন হিশাম (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন যে, আপনার নিকট 
ওহী কিভাবে আগমন করে? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ঃ আমার নিকট ওহী 
কখনো ঘন্টার আওয়াজের ন্যায় আসে । এই পদ্ধতিই আমার জন্য বেশী কষ্টকর হয়। 
আওয়াজ বন্ধ হওয়ার সংগে সংগে আমার সব মুখস্ত হইয়া যায়। কখনো কখনো 
(আমার পরিচিত) কোন মানুষের আকৃতি ধরিয়া ফেরেশতা আসিয়া আমার সহিত 
সরাসরি কথা বলেন, আর তিনি যাহা বলেন আমি সংগে সংগে উহা মুখস্ত করিয়া 
ফেলি । হযরত আয়িশা রো) বলেন £ আমার স্বচক্ষে দেখা ঘটনা যে, প্রচণ্ড শীতের দিনে 
০০০০০০০০০০৪ 

চত | Ve 


- Www.quraneralo.com 


Contents 


সূরা মুষ্যাম্মিল ৩০৯ 


ইমাম আহমদ (র) ..... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন ৪ উদ্্রীর উপর আরোহী অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর ওহী অবতীর্ণ হইলে ওহীর 
ভারে উ্ত্ী নুইয়া পড়িত। 

ইব্‌ন জারীর (র) ..... উরওয়া (রা) হইতে বর্ণনা করেন যে, উরওয়া রো) বলেন, 
উদ্ত্রীর উপর আরোহী অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর ওহী অবতীর্ণ হইলে ওহীর 
ভারে উদ্ত্রী নুইয়া পড়িত। এমনকি ওহী অবরতণ সমাপ্ত না হওয়া পর্যন্ত উদ্তী আর 
নড়াচড়া করিতে পারিত না। ইব্‌ন জারীর (র) বলেন, ওহী অবতরণ কালে যেমন ভারী 
ছিল ওহী অনুযায়ী আমল করাও তেমন ভারী কাজ। 

আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন ঃ ওহী দুনিয়াতে যেমন ভারী, 
তেমনি কিয়ামতের দিনও পাল্লায় ভারী হইবে। 

stoi Lb এজ ০৯০1 £9.50। “অবশ্য রাত্রিকালে উত্থান 
দলনে প্রবলতর এবং বাক্য স্কুরণে সঠিক ।” 

আবু ইসহাক (র) সাঈদ ইব্‌ন জুবায়র সূত্রে ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন 
যে, হাবশা ভাষায় (= দণ্ডায়মান হওয়ার অর্থে ব্যবহৃত হয় । 

ইব্‌ন উমর, ইব্‌ন আব্বাস ও ইব্‌ন যুবায়র (রা) বলেন £ গোটা রাতকেই £% ১০5 
বলা হয়। মুজাহিদ রে) সহ আরো অনেকে এই মতই পোষণ করিয়াছেন। মুজাহিদ রে) 
হইতে একটি বর্ণনা আছে যে, ইশার পরবর্তী সময়কে £% 5 বলা হয়। আবূ 
মিজলায, কাতাদা, সালিম, আবু হাযিম ও মুহাম্মদ ইব্ন মুনকার্দির রে)-ও এইরূপ মত 
পোষণ করিয়াছেন । মোটকথা রাতের প্রতিটি সময়কেই £ % ১15 বলা হয়। 

আয়াতের মর্মার্থ হলো এই যে, রাত জাগিয়া তাহাজ্জুদ পড়িলে অন্তর ও যবান 
একাকার হইয়া যায় । মুখে যাহা তিলাওয়াত করা হয় সঙ্গে সঙ্গে উহা অন্তরে গীথিয়া 
যায়। দিবসের তুলনায় রাত্রিকালে ইবাদতে ও তিলাওয়াতে একাগ্রতা বেশী থাকে। 

আবু ইয়ালা মুসেলী (র) ....... আ'মাশ (র) হইতে বর্ণনা করেন। আ*মাশ রে) 
বলেন, হযরত আনাস ইব্‌ন মালিক (রা) ১5৫5 এর স:৪০০০9 পাঠ 
করিলেন শুনিয়া এক ব্যক্তি বলিল, আমরা তো ১৮5৫5 পাঠ করিয়া থাকি। 
উত্তরে আনাস রো) বলিলেন, ১&1 _ ১৬৩| - ১৬০ ইত্যাদি একই অর্থবোধক শব্দ। 

১১৮৮ ৮৯ ০০ ০5৯৩0" দিবসে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা রহিয়াছে। 
অর্থাৎ দিবসে আপনার জন্য নিদ্রা ও বিশ্রামের জন্য অনেক সময় রহিয়াছে । তখন অনেক 
নফল পড়িতে পারিবেন এবং দুনিয়াবী কাজ-কর্ম করিতে পারিবেন। তাই রজনীকে 
কেবল আখিরাতের কাজের জন্যই রাখিয়া দিন। উল্লেখ্য যে, সে সময় তাহাজ্জুদ নামায 
সকলের জন্য ফরয ছিল। এই নির্দেশ ছিল তখনকার জন্য। পরবতীতে আল্লাহ্‌ তা'আলা 
বান্দার উপর দয়া পরবশ হইয়া তাহাজ্জুদের নামায নফল করিয়া দেন এবং পরিমাণেও 
কমাইয়া দেন। 


www.quraneralo.com 


Contents 


৩১০ তাফসীরে ইবৃন কাছীর 


ইমাম আহমদ (র) ....... সাঈদ ইবৃন হিশাম (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 

ইব্‌ন হিশাম (রা) এক পর্যায়ে তাহার স্ত্রীকে তালাক দিয়া মদীনায় চলিয়া যান। যাবতীয় 
বিষয় সম্পত্তি বিক্রয় করিয়া তাহার মূল্য দ্বারা যুদ্ধ সরঞ্জাম ক্রয় করিয়া আমৃত্যু আল্লাহ্‌র 
পথে রূম রাজ্যের বিরুদ্ধে জিহাদ করিবার মনস্থ করেন। মদীনায় পৌছিয়া 
সাক্ষাৎ করিয়া মনের কথা ব্যক্ত করেন। শুনিয়া তাহারা বলিল, রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
জীবদ্দশায় আমাদের মধ্য হইতে ছয়জন লোক এই ধরনের ইচ্ছা পোষণ করিলে 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে বারণ, করিয়া বলিয়াছিলেন £ আমার মধ্যেই কি 
তোমাদিগের জন্য উত্তম আদর্শ নেই ? এই ঘটনা শুনিয়া সাঈদ ইব্‌ন হিশাম (রা) 
সিদ্ধান্ত পরিবর্তন করিয়া ফেলেন এবং তখনই উপস্থিত লোকদেরকে সাক্ষী রাখিয়া স্ত্রীর 
তালাক প্রত্যাহার করিয়া নেন। 

ইতিমধ্যে তিনি হযরত ইব্ন আব্বাস (রা)-এর সহিত সাক্ষাৎ করিয়া বিত্র নামায 
সম্পর্কে জিজ্ঞাসা করেন। ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, দুনিয়াবাসীদের মধ্যে বিতর 
সম্পর্কে হযরত আয়িশা (রো) সবচেয়ে ভালো বলিতে পারিবেন। তুমি তাহার নিকট 
গিয়া জিজ্ঞাসা কর এবং ফিরিয়া আসিয়া তিনি কি বলেন তাহা আমাকে জানাইও | 

সাঈদ ইব্‌ন হিশাম (রা) বলেন £ঃ অতঃপর আমি হাকীম ইব্‌ন আফলাহ (রা)-এর 
নিকট যাই এবং আমাকে হযরত আয়িশা (রা)-এর কাছে লইয়া যাইবার জন্য অনুরোধ 
করি। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করিয়া বলিলেন, আমি তাহার কাছে যাইতে পারিব 
না। কারণ হযরত আলী ও তালহার প্রতিপক্ষের পারস্পরিক দ্বন্দ্বের ব্যাপারে তাহাকে 
কোন কথা না বলিতে আমি বারণ করিয়াছিলাম। কিন্তু তিনি আমার পরামর্শ গ্রহণ 
করিলেন না। 

সাঈদ ইব্‌ন হিশাম (রা) বলেন, ইহার পরও আমার পীড়াপীড়িতে অগত্যা তিনি 
সম্মত হইলেন। আমরা দুইজন হযরত আয়িশা (রা)-এর ঘরে উপস্থিত হই। দেখিয়া 
হযরত আয়িশা (রা) (পর্দার আড়াল হইতে) জিজ্ঞাসা করিলেন, কে হাকীম ? হাকীম 
বলিলেন, হ্যা। আয়িশা বলিলেন, তোমার সঙ্গে আর কে? বলিলেন, সাঈদ ইব্‌ন 
হিশাম । আয়িশা (রা) বলিলেন, কোন্‌ হিশাম? হাকীম বলিলেন, আমিরের পুত্র হিশাম। 
শুনিয়া আয়িশা রো) আমিরের জন্য রহমতের দু'আ করিলেন ও বলিলেন, আমির বড় 
ভালো লোক ছিল। আমি বলিলাম, উম্মুল মুমিনীন! রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র কেমন 
ছিল একটু বলুন। উত্তরে আয়িশা (রা) বলিলেন ঃ তুমি কি কুরআন পড় না ? বলিলাম, 
হ্যা, পড়ি। আয়িশা রো) বলিলেন, এই কুরআনই ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র । 
অতঃপর আমি উঠিয়া আসিতে উপক্রম হই। হঠাৎ রাসূলুল্লাহ্‌ (সা)-এর তাহাজ্জুদের 
কথা মনে পড়ে । তখন জিজ্ঞাসা করিলাম' যে, হে উম্মুল মু'মিনীন! রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
তাহাজ্জুদ সম্পর্কে আমাকে কিছু বলুন। আয়িশা (রো) বলিলেন, তুমি কি সূরা মুয্যাম্সিল 
পড় না ? আমি বলিলাম, হ্যা পড়ি । আয়িশা রো) বলিলেন, এই সূরার শুরুতেই আল্লাহ্‌ 
তা'আলা তাহাজ্জুদ ফরয করিয়াছিলেন। ফলে রাসূলুল্লাহ (সা) ও সাহাবা-কিরাম এক 
বছর যাবত রাত জাগিয়া তাহাজ্জুদ পড়েন। এতে তাহাদিগের পা পর্যন্ত ফুলিয়া যাইত। 
দীর্ঘ বার মাস এইভাবে তাহাজ্জুদ পড়ার পর আল্লাহ্‌ তা“আলা অত্র সূরার শেষাংশ নাযিল 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুয্যামৃমিল ৩১১ 


সাঈদ (রা) বলেন, অতঃপর আমি চলিয়া আসিতে উদ্যত হই। হঠাৎ বিতর 
নামাযের কথা মনে পড়িয়া যায় | ফলে বলিলাম, হে মু'মিন জননী! রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর বিত্র নামায সম্পর্কে কিছু বলুন। আয়িশা (রা) বলিলেন ঃ আমরা রাত্রিকালে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য মিসওয়াক ও উষূর পানি ইত্যাদি প্রস্তুত করিয়া রাখিতাম। 
সময়মত তিনি ঘুম হইতে জাগ্রত হইয়া মিসওয়াক করিয়া উযু করিতেন এবং একত্রে 
আট রাকাত নামায পড়িতেন। এই আট রাকাতের মাঝে আর তিনি বসিতেন না । অষ্টম 
রাকাতে বসিয়া আল্লাহ্র যিক্র করিতেন ও দু'আ করিতেন। অতঃপর সালাম না 
'করিতেন। অতঃপর উচ্চস্বরে সালাম ফিরাইতেন, যাহা আমরা শুনিতে পাইতাম। 
তারপর বসিয়া বসিয়া আরো দুই রাকাত নামায পড়িতেন। এইভাবে তিনি এগার 
রাকাত নামায পড়িতেন। অতঃপর যখন রাসূলুল্লাহ্‌ (সা) বৃদ্ধ হইয়া যান এবং শরীর 
ভারী হইয়া'যায়, তখন প্রথমে বেজোড় সাত রাকাত পড়িয়া সালাম: ফিরাইয়া বসিয়া 
আরো দুই রাকাত সর্বমোট নয় রাকাত নামায পড়িতেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর অভ্যাস 
ছিল যে, তিনি কোন নামায পড়িলে তাহা নিয়মিত পড়িতেন। (শুরু করিয়া কয়দিন পর 
আবার ছাড়িয়া দিতেন না)। কোন ব্যস্ততা, নিদ্রা বা রোগ-ব্যাধির কারণে রাতের নামায 
পড়িতে না পারিলে দিনের বেলা বার রাকাত পড়িয়া লইতেন। রাসূলুল্লাহ্‌ (সা) পুরা 
কুরআন এক রাত্রে খতম করিয়াছেন বা রমযান ব্যতীত অন্য কখনো ধারাবাহিকভাবে 
একমাস রোযা রখিয়াছেন বলিয়া আমার জানা নাই। 

সাঈদ ইব্‌ন হিশাম (রা) বলেন £ অতঃপর আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর 
নিকট আসিয়া হযরত আয়িশা (রা)-এর সহিত আমার যে আলাপ হইয়াছে উহা 
আদ্যোপান্ত তাহাকে অবহিত করি । শুনিয়া তিনি আয়িশা (রা)-এর বক্তব্যের সত্যতা 
স্বীকার করিয়া বলিলেন, তাহার কাছে আসা-যাওয়া থাকিলে আমি সরাসরি তাহার 
সহিত এইসব বিষয়ে আলাপ করিতাম। ইমাম মুসলিম (র)-ও হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন £ সূরা মুয্যাম্মিলের প্রথমাংশ নাযিল হওয়ার পর সাহাবা-কিরাম 
রমযান মাসের ন্যায় রাত জাগিয়া নামায পড়িতে শুরু করে। এইভাবে এক বছর 
অতিবাহিত হইবার পর শেষাংশ নাযিল হয়। 

ইব্‌ন জারীর রে) ....... আবু আব্দুর রহমান (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
আবদুর রহমান রো) বলেন, সূরা মুয্যাম্মিল অবতীর্ণ হওয়ার পর সাহাবাগণ দীর্ঘ এক 
বছর যাবত রাত জাগিয়া তাহাজ্জুদ পড়ে। দীড়াইয়া থাকিতে থাকিতে তাহাদিগের পা 
ফুলিয়া যাইত । অতঃপর ১1১৪]| ০ ০১205 1-১ & এই আয়াতটি নাযিল হয়। 
ইহার পর সাহাবাগণ স্বস্তি লাভ করেন। হাসান বসরী (র) এবং সুদ্দী রে) এইরূপ মত 
পোষণ করিয়াছেন । ূ . 

ইব্‌ন আবূ হাতিম (র) ....... সাঈদ ইব্‌ন হিশাম (রা) হইতে বর্ণনা করেন যে, 
সাঈদ ইব্‌ন হিশাম (রা) বলেন, আমি হযরত আয়িশা রো)-কে বলিলাম যে, রাসূলুল্লাহ্‌ 


www.quraneralo.com 


Contents 


৩১২ তাফসীরে ইব্ন কাছীর 


(সা)-এর রাতের জাগরণ সম্পর্কে আমাকে অবহিত করুন। আয়িশা (রা) বলিলেন, 
তুমি কি সুরা মুয্যান্মিল পড় না ? আমি বলিলাম, হ্যা পড়ি । আয়িশা রো) বলিলেন ৪ 
এই সূরার শুরুতে তাহাজ্জুদ ফরয করা হইয়াছে। তখন রসূলুল্লাহ্‌ (সা) ও সাহাবাগণ 
দীড়াইয়া নামায পড়িতে পড়িতে তাহাদিগের পা ফুলিয়া যাইত। ইহার ষোল মাস পর 
সুরার শেষাংশ অবতীর্ণ হয়। 

মামার (র) কাতাদা রে) হইতে ১215 41 /:11;-5 -এর ব্যাখ্যায় বলেন ৪ ৪ এই 
আয়াত অবতীর্ণ হইবার পর এক বছর বা দুই বছর সাহাবা কিরাম রাত জাগিয়া 
দীড়াইয়া দীড়াইয়া তাহাজ্জুদ পড়িতে থাকেন। ইহাতে তাহাদিগের পা পর্যন্ত ফুলিয়া 
যাইত। অতঃপর আল্লাহ্‌ তা'আলা সূরার শেষাংশ নাযিল করিয়া তাহাজ্জুদকে শিথিল 
করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র) ....... সাঈদ ইব্‌ন জারীর রে) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইব্‌ন জারীর (র) বলেন, 1011 1505 অবতীর্ণ হওয়ার পর আল্লাহ্‌র নির্দেশ 
অনুযায়ী রাসূলুল্লাহ্‌ সো) দশ বছর যাবত রাত জাগিয়া তাহাজ্জুদ পড়িতে থাকেন। এক 
দল সাহাবাও রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত তাহাজ্জুদ পড়িতে আরম্ভ করেন। দীর্ঘ দশ বছর 
এইভাবে অতিবাহিত হওয়ার পর আল্লাহ্‌ তা'আলা ০1112 1১ ৩! নাযিল করিয়া 
তাহাজ্জুদের বিধান শিথিল করিয়া দেন। 

37275 UES UT al ০৫১০ অর্থাৎ হে রাসূল! অধিক পরিমাণে 
তুমি তোমার প্রতিপালককে স্মরণ করিতে থাক এবং একনিষ্ভাবে ইবাদতের জন্য 
অবসর গ্রহণ কর। অর্থাৎ দুনিয়ার অবশ্য প্রয়োজনীয় কর্ম থেকে অবসর হইয়া 
একনিষ্ঠভাবে আল্লাহ্র ইবাদতে মগ্ন হও। যেমন আল্লাহ্‌ তা“আলা বলেন ঃ 

১০১৬৩১, ৭154 দুনিয়ার আবশ্যকীয় কাজ শেষে যখনই অবসর পাও, 
একনিষ্ভাবে আমার সাধনায় লিপ্ত হও। 

চি 5557৮ 


বলেন ৪ PON 5৬৮ তা 
(র) বলেন ৪ পরিভাষায় ইবাদতকারীকে 42 বলা হয়। 

অর্থাৎ এ: আর ইবাদত একই অর্থবোধক শব্দ। এক হাদীসে আছে যে, 
রাসূলুল্লাহ্‌ সো) :%-5 তথা ঘর সংসার ও বিবাহ পরিত্যাগ করিয়া শুধু ইবাদত করিতে 
নিষেধ করিয়াছেন । 

৫১১১১৪০৪2৯৪] 2019 ০৮১ 05 Gta অর্থাৎ গোটা 
জগতের নিয়ন্তা ও অধিকর্তা এক মাত্র আল্লাহ্‌ তা'আলা । আল্লাহ্‌ ছাড়া যেমন কাহারো 
ইবাদত তথা দাসত্ব করা যায় না, তেমনি তাওয়াক্কুল বা ভরসাও একমাত্র তাহারই 


www.quraneralo.com 


Contents 


সূরা মুয্যামৃমিল ৩১৩ 


উপর করিতে হইবে । আর একমাত্র তাহাকেই কর্মবিধায়ক রূপে গ্রহণ করিতে হইবে। 
যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
445 08559 ১758 “আল্লাহ্র ইবাদত কর এবং তাহারই উপর ভরসা 
কর।” অন্যত্র বলেন £ ১২২4০১৩19১১৯5 এ০। “আমরা একমাত্র তোমারই 
ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।” এই ধরনের আরো বহু 
আয়াত আছে যাহাতে একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত ও আনুগত্য করিবার জন্য এবং 
সারির উভয় রিরি যারা নয কঠোরভাবে নিন দেও নারে 
০ শর ০162৫ সাদ 
05% sams Ast শি 3৮৪2 (১১) 


সে 


০ (২৯ রা | (১) 


G4 552৮6 CLES 

65৫ GS 0৩৯৪ EI UCB 22৭852250১6) 
ELIE: LEY 2% 805০ (৫১৩০৬ (১০) 
১৭১১ 9৮ 

5456043558৩ OW) 


6 2 IS LG I (25 ৫ ৩1 08 2৫ (১%) 


০423৫ 5: ৫৬ ৮৩৪০ (৫790) 

১০. লোকে যাহা বলে, তুমি তাহাতে ধৈর্যধারণ কর এবং সৌজন্য সহকারে 
উহাদিগকে পরিহার করিয়া চল। 

১১. ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য 
প্রত্যাখ্যানকারীদিগকে আর কিছুকালের জন্য উহাদিগকে অবকাশ দাও। 

১২. আমার নিকট আছে শৃংখল, প্রজ্বলিত অগ্নি। 

১৩. আর আছে এমন খাদ্য, যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্মজুদ শাস্তি। 

১৪. সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ 
বহমান বালুকরাশিতে পরিণত হইবে । 

১৫. আমি তোমাদিগের নিকট পাঠাইয়াছি এক রাসূল তোমাদিগের জন্য সাক্ষী 
স্বরূপ, যেমন রাসূল পাঠাইয়াছিলাম ফিরাউনের নিকট । ৃ 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৪০ www.quraneralo.com 


Contents 


৩১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৬. কিন্তু ফিরআউন সেই রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে আমি তাহাকে 
কঠিন শাস্তি দিয়াছিলাম। 

১৭. অতএব যদি তোমরা কুফরী কর কি করিয়া আত্মরক্ষা করিবে সেইদিন 

১৮. যেইদিন আকাশ হইবে বিদীর্ণ, তাহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত 
হইবে। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার নবী (সা)-কে এই নির্দেশ দিতেছেন যে, 
নির্বোধ কাফিররা আপনার প্রতি যে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটায় আপনি তাহাতে 
ধৈর্যধারণ করুন এবং কোন রকম নিন্দা বা তিরস্কার না করিয়াই সৌজন্যের সহিত 
তাহাদিগকে পরিত্যাগ করিয়া চলুন । 

অতঃপর কাফিদের সম্পর্কে হুশিয়ার বাণী উচ্চারণ করিয়া বলেন $ 

১1 516155 ২০৮11 511 22৫01555535 অর্থাৎ আমাকে এবং 
্রাচূর্যের অধিকারী সত্য প্রত্যাখ্যানকারীদিগকে ছাড়িয়া দাও আর কিছুকালের জন্য 
তাহাদিগকে অবকাশ দাও । একদিন আমি উহাদিগকে দেখিয়া ছাড়িব। আমি ইহাদিগকে 
জানমাল উভয়টিই দান করিয়াছি। অন্যদের তুলনায় আমার আনুগত্যের ব্যাপারে 
ইহাদিগের অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন ছিল। কিন্তু ইহারা করিতেছে তাহার 
বিপরীত । তাই একদিন ইহার পরিণাম ইহাদিগের ভোগ করিতেই হইবে । যেমন অন্য 
এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


১০1৯ 413511৯১৮৮৮ %-281৮৮$শ১অর্থাৎ ইহাদিগকে আমি 
কিছুকাল ভোগ-বিলাসের সুযোগ দিব, অতঃপর কঠোর আযাবে নিক্ষেপ করিব। 

(২১৯ ৯০ 30১1 05251 01 অর্থাৎ “আমার নিকট আছে শৃংখল ও প্রজ্জ্বলিত 
ও 

ইব্‌ন আব্বাস (রা), ইকরিমা, তাউস, মুহাম্মদ ইব্‌ন কা'ব আব্দুল্লাহ ইব্‌ন বুরায়দা, 
কাতাদা, সুদ্দী, ইব্‌ন মুবারক এবং সাওরী (র)সহ আরো অনেকে বলেন ৪ +)1 অর্থ 
২১৪ তথা শৃংখল । ৯ অর্থ প্রজ্বলিত অগ্নি ৷ 

Ll 021359২০515 ০৮০৮5 অর্থাৎ আমার কাছে আরো আছে এমন খাদ্য 
যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্ম শাস্তি । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ ২2০5131০120 অর্থাৎ এমন খাদ্য যাহা গলায় 
আটকাইয়া যায়। ফলে পেটের ভিতরেও প্রবেশ করে না এবং বাহিরও হয় না। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুয্যাম্‌মিল ৩১৫ 
১০ 0৮2৮5 ০011 ০৮85 ০৯19 ০৯১১ Dt অর্থাৎ সেই 


দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে আর পর্বতসমূহ বহমান বালুকারাশিতে 
পরিণত হইবে। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে বলেন ৪ 
চা ৪২555 2 
Ee OTE LP CLT OEE Eee Ld 
-2551891 5050 JA ০৬০১৪ ৬৯ 
অর্থাৎ তোমাদিগের কর্মকাণ্ডের সাক্ষীস্বরূপ আমি তোমাদিগের নিকট এক রাসূল 
পাঠাইয়াছি যেমন পাঠাইয়াছিলাম ফিরআউনের নিকট । কিন্তু ফিরআউন সেই রাসূলকে 


অমান্য করিয়াছিল । ফলে আমি তাহাকে কঠিন শাস্তি দিয়াছিলাম। অতএব তোমরা ইহা 
হইতে শিক্ষা গ্রহণ কর। তোমরা যদি আমার রাসূলকে অমান্য কর তো তোমাদিগকেও 


__ ফিরআউনের ন্যায় কঠোর শাস্তি দেওয়া হইবে। বরং তোমাদিগের শান্তি আরো কঠোর 


হইবে । কারণ, তোমাদিগের রাসূল ফিরআউনের নিকট প্রেরিত মূসা (আ) হইতে বহু 
গুণে শ্রেষ্ঠ ও মহান ৷ বিধায় তাঁহাকে অমান্য করা অপেক্ষাকৃত গুরুতর অপরাধ বলিয়া 
পরিগণিত হইবে। 

(2১ 31519110০৯2 ee le ১৪55 845 এই আয়াতের 
দুইটি অর্থ হইতে পারে। প্রথমত, হে লোক সকল! তোমরা যদি আল্লাহ্‌র সহিত কুফরী 
কর, তাহার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তাহা হইলে তোমরা কিভাবে আল্লাহর আযাব 
হইতে রেহাই পাইবে, যেদিন কিশোরকে বৃদ্ধে পরিণত করা হইবে? 
তোমরা তাকওয়া ও খোদা-ভীতি অর্জন করিবে? বলাবাহুল্য যে, উভয় অর্থই গ্রহণযোগ্য 
ও হৃদয়গ্রাহী । তবে প্রথমটি বেশি উত্তম । | 

“কিশোর বৃদ্ধে পরিণত হইবে” অর্থাৎ কিয়ামতের দিন যখন আল্লাহ্‌ তা'আলা আদম 
(আ)-কে বলিবেন, জাহান্নামীদিগকে জাহান্নামে নিক্ষেপ কর। তখন আদম (আ) 
নয়শত নিরানব্বইজন জাহান্নামী আর মাত্র একজন জান্নাতী । তখন যেই বিভীষিকাময় 
অবস্থার সৃষ্টি হইবে তাহাতে কিশোররা বৃদ্ধে পরিণত হইয়া যাইবে । 

তাবারানী রে)......... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন ।:-১ ১ 11৯11 4০৯2 ১০ এই আয়াতটি 
পাঠ করিয়া বলিলেন, “কিয়ামতের দিন তখন এই ঘটনা ঘটিবে যখন আল্লাহ্‌ তা'আলা 
আদম (আ)-কে বলিবেন, উঠ, তোমার সন্তানদের হইতে জাহান্নামীদিগকে জাহান্নামে 


www.quraneralo.com 


Contents 


৩১৬ তাফসীরে ইব্ন কাছীর 


প্রেরণ কর। আদম (আ) বলিবেন, কি পরিমাণ জাহান্নামে পাঠাবো? আল্লাহ্‌ বলিবেন, 
প্রতি এক হাজার হইতে নয়শত নিরানব্বই জন। আর একজনই কেবল মুক্তি পাইবে ।” 

রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখে এই সংবাদ শুনিয়া সাহাবায়ে কিরাম ঘাবড়াইয়া যান। 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগের মনের ভাব বুঝিতে পারিয়া বলিলেন ৪ “শুন! আদম 
সন্তানের সংখ্যা অনেক। ইয়াজুজ-মাজুজও আদম সন্তানেরই অন্তর্ভুক্ত । ইহাদিগের কেহ 
এক হাজার ওরসজাত সন্তান না রাখিয়া মৃত্যুবরণ করিবে না! এই ইয়াজুজ-মাজুজ আর 
তাহাদিগের স্বগোত্রীয়রা হইবে জাহান্নামী আর জান্নাত রহিল তোমাদিগের জন্য । 

CREE ECR অর্থাৎ কিয়ামতের দিবসের ভয়াবহতায় আকাশ বিদীর্ণ 
হইয়া যাইবে । এই ব্যাখ্যা হাসান ও কাতাদা (র) করিয়াছেন। 

4585 ১১০,০5 অর্থাৎ কিয়ামত দিবস সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা যে 
AR UO OTR AE 


2 পাত্র 24 


BELLAS ৩৪585৩৩7৩৯৩) রা 
5? 4 20 ১2১ IE 23556 ৩৫ পিএ 96 টা 
Add পাঠ 22 


ও os SSIS CGR 
৩% iA ৰ 428) 09545 রর সি দিবে CE ০2৪৫ 


24 3. 212 ভা e224) 234 235 
v 4) ৯ ৩০ 6822 ৯০৫, ও ৩%৬% ৩১১৯ ১৮১৪০১০ 


পা 2 


১312 ৮4452555৩15 4) ০৮০0 9৮০0৪: HAL 
ত০০৮০৩৩০ ৮৫০৫০ 201 ঠা? ? 8৮012158542) 


১28115598৫5 ELVES A 435 BIB LE 


G2 পি রি AL 


w 


০ (৫৯৬১5, 20) ও) 


১৯. ইহা এক উপদেশ, অতএব যাহার অভিরুচি সে তাহার প্রতিপালকের পথ 
অবলম্বন করুক! 

২০. তামার প্রতিপালক তো জানেন যে, তুমি জাগরণ কর কখনও রাত্রির প্রায় 
দুই-তৃতীয়াংশ, কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং জাগে তোমার 
সংগে যাহারা আছে তাহাদিগের একটি দলও এবং আল্লাহই নির্ধারণ করেন দিবস 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুয্যাম্মিল ৩১৭ 


ও রাত্রির পরিমাণ তিনি জানেন যে, তোমরা ইহার সঠিক হিসাব রাখিতে পার না। 
অতএব আল্লাহ তোমাদিগের প্রতি ক্ষমা .পরবশ হইয়াছেন। কাজেই কুরআনের ' 
যতটুকু আবৃত্তি করা তোমাদিগের জন্য সহজ, ততটুকু আবৃত্তি কর; আল্লাহ্‌ জানেন 
যে, তোমাদিগের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে, কেহ কেহ্‌ আল্লাহ্র অনুগ্রহ 
সন্ধানে দেশভ্রমণ করিবে এবং কেহ কেহ আল্লাহ্র পথে সংগ্রামে লিপ্ত হইবে । 
কাজেই কুরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি কর; সালাত কায়েম কর এবং 
যাকাত প্রদান কর এবং আল্লাহ্‌কে দাও উত্তম খণ। তোমরা তোমাদিগের আত্মার 
মঙ্গলের জন্য ভাল যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে তোমরা তাহা পাইবে আল্লাহর 
আলা 
কর আল্লাহ্র নিকট, নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা বলিতেছেন যে, এই সূরাটি বিবেকবানদের জন্য 
উপদেশ এবং শিক্ষা গ্রহণের উপকরণ । বিধায় যাহার অভিরুচি আল্লাহ্‌র মজুরীর শর্তে 
সে তাহার প্রতিপালকের পথ অবলম্বন করিতে পারে। বস্তুত আল্লাহ্‌ হিদায়াত প্রদান 
করিবার ইচ্ছা না করিলে কেহই সঠিক পথ পাইতে পারে না। যেমন অন্য এক আয়াতে 
আল্লাহ্‌ বলেন £ 

4111 2055 ঢা 2545 ৮০) আল্লাহু ইচ্ছা না করিলে তোমরা ইচ্ছা করিতে 
পারিবে না। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
21৮5 92১1 05 & 850 অর্থাৎ হে নবী! আপনি এবং আপনার কতিপয় সংগী যে 
কখনো রাত্রির প্রায় দুই-তৃতীয়াংশ কখনো বা অর্ধাংশ আবার কখনো এক তৃতীয়াংশ 
সময়ে তাহাজ্জুদ আদায় করেন আপনার প্রতিপালক তদসম্পর্কে সবিশেষ অবহিত । তিনি 
জানেন যে, এই সবই আপনাদিগের অনিচ্ছা সত্ত্বেও হইয়া থাকে । কিন্তু আল্লাহ্‌ 
আপনাদিগকে রাত্রি, জাগরণ সম্পর্কে যে নির্দেশ দিয়াছেন আপনারা অনবরত উহা পালন 
করিতে পারেন না। পারিবেনই বা কি করিয়া, ইহাতো আপনাদিগের জন্য কষ্টকর । 

51051178511 অর্থাৎ আল্লাহই নির্ধারণ করেন দিবস ও রাত্রির 
পরিমাণ । কখনো দিন-রাত সমান থাকে, কখনো বা দিন বড় রাত ছোট আবার কখনো 
বা ইহার বিপরীত। 

1৮801 ০০ ১৮৮25 a Si ST ৮০১2৮০০৯5১1 91 এ 
অর্থাৎ আপনাদিগের উপর যে তাহাজ্জুদ ফরয করা হইয়াছে, আল্লাহ্‌ তা'আলা জানেন 
যে, আপনারা যথাযথভাবে হিসাব করিয়া উহা পালন করিতে পারিবেন না। কাজেই 


Wwww.quraneralo.com 


Contents 


৩১৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 
এখন হইতে অনির্দিষ্টভাবে যতটুকু আপনাদিগের জন্য সহজ ততটুকু সময় জাগিয়া 
তাহাজ্জুদ পড়ুন ও উহাতে কুরআন পাঠ করুন। 


এইখানে আল্লাহ্‌ তা'আলা কুরআন পাঠ বলিয়া নামায পড়া বুঝাইয়াছেন। যেমন 
অন্য এক আয়াতে সালাত বলিয়া কিরাআত বুঝাইয়াছেন। যেমন ঃ 

(১৮১3১৩4০০৯৪ ১৫৪5%৩ “তোমার নামায তথা কিরাআতের স্বর 
বেশী উচ্চও করিও না আবার বেশী ক্ষীণও করিও না।” এইখানে সালাত বলিয়া 
কিরাআত বুঝানো হইয়াছে। 

০1 ৪]। ১৭955510515 এই আয়াতের ভিত্তিতে ইমাম আবূ হানীফা 
(র)-এর সহচরগণ প্রমাণ করিতে চাহেন যে, নামাযে নির্দিষ্টভাবে সূরা ফাতিহা পড়া 
ফরয নয়- বরং সূরা ফাতিহা বা অন্য কোন একটি আয়াত পড়িলেই ফরয আদায় হইয়া 
যাইবে । ইহার সমর্থনে তাহারা এই একটি হাদীস পেশ করেন যে, এক ব্যক্তি নামাযে 
ভুল করিয়া ফেলিলে রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছিলেন ঃ “কুরআনের যাহা তোমার জন্য 
সহজ হয় তুমি পুনরায় তাহা পাঠ কর!” 

জমহুর ইমামগণ ইহার জবাবে বলেন যে, বুখারী ও মুসলিম শরীফে হযরত উবাদা 
ইব্‌ন সামিত (রা) কর্তৃক বর্ণিত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “যে 
ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তাহার নামায হয় নাই।” 

মুসলিম শরীফে আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন ৪ “যে নামাযে উম্মুল কুরআন (তথা সূরা ফাতিহা) পড়া হয় না উহা অসম্পূর্ণ, 
অসম্পূর্ণ, অসম্পূর্ণ ৷" 
be DAES a এ 3১৮ 32৮০০০৮০১৪৮ ১৮৪০০৯ ৪০ 

-4/4১৮০১৯ ১১৮৮১০৪544৪ 

অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা জানেন যে, এই উম্মতের বহু লোক অপারগতাবশত 
তাহাজ্জুদ আদায় করিতে সক্ষম হইবে না। কেহ অসুস্থ ও রুগ্ন হইবার কারণে পারিবে 
না। কেহ বা ব্যবসা-বাণিজ্য করিয়া আল্লাহ্‌র অনুগ্রহ সন্ধানে দেশ-বিদেশে ভ্রমণ করিতে 
থাকিবে আবার কেহ বা আল্লাহ্র পথে যুদ্ধরত থাকিবে । ফলে তাহারা তাহাজ্জুদ 
পড়িবার অবকাশ পাইবে না। সুতরাং ৪ 

০৮801 ১০ ১:25 ১9১343 এইসব উযরের কারণে তোমরা তোমাদিগের 
সাধ্য পরিমাণ তাহাজ্জুদ আদায় কর। 

বলাবাহুল্য যে, আলোচ্য আয়াতটি অর্থাৎ ৷৷ বরং পুরা সূরাটিই মন্কী। 
তখনও জিহাদের বিধান দেওয়া হইয়াছিল না । অথচ এই আয়াতে জিহাদের কথা উল্লেখ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুয্যাম্‌মিল ৩১৯ 


করা হইয়াছে। বস্তুত ইহা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবৃওতের একটি প্রকৃষ্ট প্রমাণ । কেননা, 
ইহাতে ভবিষ্যতে সংঘটিতব্য অদৃশ্যের কথা উল্লেখ করা হইয়াছে। 

ইব্‌ন জারীর (র).......... আবু রাজা মুহাম্মদ (র) হইতে বর্ণনা করেন যে, আবু 
রাজা মুহাম্মদ (র) বলেন, আমি হাসান বসরী (র)-কে একদিন জিজ্ঞাসা করিলাম যে, 
একজন কুরআনের হাফিজ, যিনি শুধু ফরয নামাযই আদায় করে কিন্তু তাহাজ্জুদ পড়ে 
না, তাহার সম্পর্কে আপনি কি বলেন? উত্তরে তিনি বলিলেন, সে কুরআনকে তাকিয়া 
বানাইয়াছে আল্লাহ্‌র অভিশাপ তাহার উপর । আমি বলিলাম, হে আবু সাঈদ! (হাসান) 
আল্লাহ্‌ তো বলিয়াছেন £ ১1 ৪]। ০ ১১5 ৮০1%৮১৯৮$ তিনি বলিলেন, হ্যা, 
ঠিকই তো বলিয়াছেন, পাচ আয়াত পড়িলেও যথেষ্ট হইবে। 

এই বর্ণনা দ্বারা বুঝা যায় যে, হাসান বসরী (র) রাত জাগিয়া কিছু হইলেও 
তাহাজ্জুদ পড়া হাফিজদের জন্য ওয়াজিব মনে করিতেন । এ প্রসংগে এক হাদীসে আছে 
যে, ভোর পর্যন্ত সারারাত ঘুমাইয়া থাকে, এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছিলেন ৪ “এমন ব্যক্তির কানে শয়তান পেশাব করে ।” 

এই হাদীসের ব্যাখ্যায় কেহ কেহ বলেন, লোকটি আসলে ইশার নামায না পড়িয়াই 
শুইয়া থাকিত। অর্থাৎ ইশার নামায না পড়িয়া যাহারা শুইয়া থাকে শয়তান তাহাদিগের 
কানে পেশাব করিয়া দেয়। তবে কেহ কেহ তাহাজ্জুদের কথা উল্লেখ করিয়াছেন। 

সুনানের কিতাবসমূহে আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, “হে কুরআন 
ওয়ালারা! বিতর পড়।” অন্য হাদীসে আছে যে, “যে ব্যক্তি বিতর পড়িল না সে আমার 
লোক নয়।” 

আবূ বকর ইব্‌ন আব্দুল আযীয হাম্বলী (র) বলেন £ রমযান মাসে তাহাজ্জুদ পড়া 
ওয়াজিব । (তবে তাহাজ্জুদের ব্যাপারে সহীহ মাসলাক হলো এই যে, তাহাজ্জুদ রমযানে 
বা রমযানের বাহিরে কখনোই ওয়াজিব নয়) 
ূ ১৫১11 1517 59455111-15519 অর্থাৎ ফরয নামাযসমূহ আদায় কর এবং 

ফরয যাকাত প্রদান কর। 

এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, যাকাতের আদেশ হিজরতের পূর্বে মন্কাতেই 
অবতীর্ণ হইয়াছে । তবে উহার পরিমাণ নিসাব ও অন্যান্য বিধান অবতীর্ণ হইয়াছে 
হিজরতের পরে মদীনায় । 

ইব্‌ন আব্বাস (রা), ইকরিমা, মুজাহিদ, হাসান, কাতাদা রে) এবং আরো অনেকে 
বলেন, তাহাজ্জুদ ফরয হওয়া সম্পর্কিত এই আয়াতটি পরবর্তীতে রহিত হইয়া যায়। 
তবে কতদিন পর রহিত হয়, সেই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। উপরে এই 
ব্যাপারে আলোচনা করা হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


৩২০ তাফসীরে ইব্ন কাছীর 


বুখারী ও মুসলিমের হাদীসে আছে যে, জনৈক ব্যক্তির এক প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছিলেন, “দিনে রাতে মোট পাঁচ ওয়াক্ত নামায পড়।” লোকটি জিজ্ঞাসা 
করিল, হুযূর! ইহা ছাড়া আর কোন নামায ফরয আছে কি? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ 
না, ইহা ছাড়া সবই নফল । 

(2.০ Cn Seo অর্থাৎ তোমরা আল্লাহ্‌র রাহে দান-সাদকা 
করিতে থাক, তিনি তোমাদিগকে ইহার উপযুক্ত প্রতিদান দিবেন। যেমন এক আয়াতে 
আল্লাহ্‌ বলেন ঃ 

EEO EROS EL CAE LE 
অর্থাৎ কে আছো যে, আল্লাহ্‌কে উত্তম খণ প্রদান করিবে, ফলে আল্লাহ্‌ তাহার জন্য উহা 
বহু গুণে বৃদ্ধি করিয়া দিবেন? 

ES ওহি 9১4 Me LS DS ME DY NE 09 
অর্থাৎ তোমরা তোমাদিগের আত্মার মঙ্গলের জন্য ভালো যাহা কিছু অগ্রিম প্রেরণ 
করিবে, তোমরা আল্লাহ্‌র নিকট উহা পাইবে। উহা সেই সম্পদ হইতে উকৃষ্টতর এবং 
পুরস্কার হিসাবে মহত্তর, যাহা তোমরা নিজেদের জন্য দুনিয়াতে রাখিয়া দাও। 

হাফিজ আবু ইয়া'লা মুসিলী (র) আব্দুল্লাহ রো) হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্‌ 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ তোমাদের মধ্যে এমন কে আছে যাহার নিকট 
নিজের সম্পদ ওয়ারিসের সম্পদ হইতে প্রিয়? “উত্তরে সাহাবা কিরাম বলিলেন, হুযূর! 
কেন, আমরা সকলেই তো নিজের সম্পদ ওয়ারিসের সম্পদ হইতে প্রিয় মনে করি। 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, যাহা বল, বুঝিয়া শুনিয়া বল।” সাহাবাগণ বলিলেন, হুযূর! 
আমরা তো এইরূপই জানি। এইবার রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ “শুন, তোমরা যাহা 
(আল্লাহ্‌র নিকট) অগ্রিম প্রেরণ কর উহাই তোমাদের সম্পদ । আর যাহা দুনিয়াতে 
রাখিয়া দাও উহা ওয়ারিসের সম্পদ ।” 

দতঃগর অল্লাহ তাত্মাল| বলদ 


রি 


51551061507 ১১০৭৪ অর্থাৎ অধিক পরিমাণে তোমরা 
আল্লাহ্‌কে স্মরণ কর এবং সকল কাজে আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা কর। যে ব্যক্তি 
আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ্‌ তাহাকে ক্ষমা করিয়া দেন এবং তাহার প্রতি 
দয়া করেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা সুদ্দাছচির 


৫৭ আয়াত, ২ রুকু, মক্কী 


১১/1১50২111785 


০৬৩ 5 0) 


২ ০৫০ 22৭ EEE LARA 


০১ Ls 


১. হে বস্তাচ্ছাদিত! . 

২. উঠ, সতর্কবাণী প্রচার কর । 

৩. এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর । 
8. তোমার পরিচ্ছদ পবিত্র রাখ । 


ইবনে কাছীর ১১তম খণ্ড-_৪১ 


Wwww.quraneralo.com 


Contents 


৩২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


৫. অপবিভ্রতা হইতে দূরে থাক, 

৬. অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না। 

৭. এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্যধারণ কর। 
৮. যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে । 

৯. সেইদিন হইবে এক সংকটের দিন__ 

১০. যাহা কাফিরদিগের জন্য সহজ নহে । 


তাফসীর ঃ সহীহ বুখারীতে আছে যে, হযরত জাবির (রা) বলিতেন, কুরআনের 
সর্বপ্রথম সুরা মুদ্দাছছির নাযিল হয়। অপরদিকে জমহুর ইমামদের মত হইল যে, 
371৯ 5। এ-১7-০57৯। কুরআনের সর্বপ্রথম নাযিলকৃত আয়াত ।. 

ইমাম বুখারী (র) ইয়াহইয়া ইব্‌ন আবূ কাছীর (র) হইতে বর্ণনা করেন যে, 
ইয়াহইয়া (র) বলেন, আমি আবু সালামা (রা)-কে জিজ্ঞাসা করিলাম যে, কুরআনের 
কোন্‌ অংশ সর্বপ্রথম নাযিল হয়? তিনি বলিলেন, ', 5,511 450 সর্বপ্রথম নাযিল 
হয়। আমি বলিলাম যে, অনেকে তো বলে যে, সর্বপ্রথম নাধিলকৃত আয়াত 15 
{1/4১ আবু সালামা (রা) বলিলেন, আমি হযরত জাবির (রা)-কে এই প্রশ্ন 
করিয়াছিলাম এবং তুমি আমাকে যাহা বলিয়াছ, আমিও তাহাকে তাহাই বলিয়াছিলাম । 
উত্তরে তিনি আমাকে বলিলেন, রাসূলুল্লাহ (সা) যাহা বলিয়াছেন, আমি তোমাকে 
তাহাই বলিলাম। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ একদিন আমি হেরা গুহায় ধ্যানমগ্ন 
ছিলাম । ফিরিবার সময় হঠাৎ শুনিতে পাইলাম যে, কে যেন আমাকে ডাকিতেছে। আমি 
ডানে, বামে ও সামনে-পিছনে চতুর্দিকে তাকাইয়াও কিছুই দেখিতে পাইলাম না। 
সর্বশেষে উপরের দিকে তাকাইয়া কি যেন দেখিতে পাইলাম । অতঃপর খাদীজার নিকট 
আসিয়া বলিলাম, আমাকে কাপড় দ্বারা ঢাকিয়া দাও আর আমার গায়ে ঠাণ্ডা পানি ঢাল। 
তাহারা আমাকে কাপড় দ্বারা ঢাকিয়া দিল এবং গায়ে ঠাণ্ডা পানি ঢালিল। তখন 144, 
১৫৯ ১9 ১১১০/5 ১১১০] নাযিল হয়। 

ইমাম মুসলিম (র)..... জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন যে, 
জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) কিছুকাল ওহী বন্ধ থাকিবার ঘটনা বর্ণনা প্রসংগে 
বলিয়াছেন ৪ একদিন আমি হাটিতে ছিলাম । ইত্যবসরে উপরের দিকে একটি আওয়াজ 
শুনিতে পাইলাম । তখন আমি আকাশের দিকে মাথা তুলিয়া দেখিতে পাইলাম যে, হেরা 
গুহায় আমার নিকট যেই ফেরেশতা আসিয়াছিল, তিনি আকাশ ও পৃথিবীর মধ্যখানে 
একটি চেয়ারে বসিয়া আছেন। দেখিয়া ভয়ে আমি ভূমিতে লুটাইয়া পড়িবার উপক্রম 
হইলাম । কোন রকমে বাড়িতে আসিয়া বলিলাম যে, তোমরা আমাকে কাপড় দ্বারা 
ঢাকিয়া রাখ। ঘরের লোকেরা আমাকে কাপড় দ্বারা ঢাকিয়া রাখিল। অতঃপর আল্লাহ্‌ 
তাআলা "৯15 ০1185110820 নাযিল করেন। অতঃপর অনবরত ওহী অবতীর্ণ 
হইতে থাকে । | 


www.quraneralo.com 


Contents 


সূরা মুদ্দাছছির ৩২৩ 


আলোচ্য হাদীসের “হেরা গুহায় আমার নিকট যেই ফেরেশতা আসিয়াছিল....... ” 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই বক্তব্য দ্বারা প্রমাণিত হয় যে, এই ঘটনার পূর্বেও রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট ওহীর আগমন ঘটিয়াছিল। বাস্তবিকই ইহার পূর্বে 47, ০1১% 
1১0:4U5...... এই আয়াতগুলি নাযিল হইয়াছিল । অতঃপর কিছুকাল ওহী আগমন 
স্থগিত থাকার পর পুনরায় ওহী আগমন শুরু করে। এই দুই বর্ণনার সমন্বয় হইল যে, 
সর্বপ্রথম 1 ০.১1, নাযিল হয়। তাহার পর কিছুকাল ওহী আগমন স্থগিত 
থাকিবার পর প্রথমে নাযিল হয় 1১ 4, 

ইমাম আহমদ (র)..... জাবির ইব্‌ন আব্দুল্লাহ রো) হইতে বর্ণনা করেন যে, 
জাবির (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন ঃ 
“অতঃপর কিছুকাল ওহী আগমন স্থগিত হইয়া যায়। এই সময় একটি আমি রাস্তায় 
হাটিতে ছিলাম । ইত্যবসরে আকাশ হইতে একটি আওয়াজ শুনিতে পাইলাম । ফলে 
আকাশ পানে চোখ তুলিয়া দেখিতে পাইলাম, হেরা গুহায় আমার নিকট যেই ফেরেশতা 
আসিয়াছিল, তিনি আকাশ ও পৃথিবীর মধ্যখানে একটি চেয়ারে বসিয়া আছেন। দেখিয়া 
আমি ভীত সন্ত্রস্ত হইয়া ভূমিতে লুটাইয়া পড়িবার উপক্রম হইলাম । বাড়িতে গিয়া 
বলিলাম যে, আমাকে তোমরা কাপড় দ্বারা আবৃত কর। ঘরবাসীরা আমাকে কাপড় দ্বারা 
আবৃত করিল। অতঃপর *১6১.......'৮9১/০11 440, অবতীর্ণ হয়। অতঃপর 
অনবরত ওহী আসিতে আরম্ভ করে।” ইমাম বুখারী ও মুসলিম যুহরী (র)-এর হাদীস 
হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

তাবারানী (র) ......... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, অলীদ ইব্‌ন মুগীরা একদিন কুরাইশদের জন্য ভোজসভার আয়োজন করে । 
ভোজন শেষে ওলীদ বলিল, আচ্ছা, তোমরাই এই লোকটি (মুহাম্মদ (সা) সম্পর্কে কি 
ধারণা করো? উত্তরে কেহ বলিল, লোকটি যাদুকর । কেহ বলিল, না, যাদুকর নয়। কেহ 
বলিল গণক, আবার কেহ বলিল, না, গণক নয় ৷ কেহ বলিল, কবি, কেহ বা প্রতিবাদ 
করিয়া বলিল, না, কবি নয়। কেহ বলিল, আসলে লোকটি যে ওহীর কথা বলে উহা 
লোক পরম্পরায় প্রাপ্ত যাদু । অবশেষে সকলেই এই মতটি সমর্থন করে। রাসূলুল্লাহ্‌ (সা) 
এই সংবাদ পাইয়া যারপর নাই দুঃখিত হন এবং কাপড় মুড়ি দিয়া শুইয়া পড়েন। তখন 
আল্লাহ তা'আলা [৷ ১১১১ ০%, 5১০৭৷ (2১ এই নাযিল করেন। 
১১০৪৪ দৃঢ়ভাবে কোমর বাধিয়া প্রস্তুতি গ্রহণ করুন এবং মানব জাতিকে 
আমরা আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করুন। 

১১435 অর্থাৎ আর আপনার প্রতিপালকের মহত্ব ও বড়তু প্রকাশ করুন। 
৮৮-৪৭-০৪১৩ আপনার পরিচ্ছদ পরিচ্ছনন রাখুন। 

আজলাহ কান্দী ইকরিমা (রা) সূত্রে ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
এক ব্যক্তি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট আসিয়া '৫%_$:47৮১১ -এর অর্থ 


Wwww.quraneralo.com 


Contents 


৩২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ইহার অর্থ হইল অপরাধ ও বিশ্বাসঘাতকতার পোষাক 
বর্জন কর, অর্থাৎ পাপ ও বিশ্বাসঘাতকতা ছাড়িয়া দাও। 

হযরত ইবৃন আব্বাস (রা) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আরবের পরিভাষায় বলা 
হয় _,১%11"5$ কাপড় পরিচ্ছন্ন রাখ অর্থাৎ গুনাহ বর্জন কর। অন্য বর্ণনায় আছে 
যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন 4১১1 2/+95 অর্থাৎ আপনার পরিচ্ছদ গুনাহ হইতে 
পবিত্ৰ রাখুন। 

মুজাহিদ (র) হইতে বর্ণিত যে, 4৯%, অৰ্থাৎ ০1-41$ ৫৫৭০3 অর্থাৎ 
আপনার আমল সংশোধন করুন| আবু রযীনও এইরূপ মত পোষণ করিয়াছেন। 

মুহাহিদ রে) হইতে আরেক বর্ণনায় আছে যে, 1 ৮89 অর্থাৎ আপনি 
যাদুকরও নহেন, গণকও নহেন। অতঃপর কাফিররা যাহা বলে আপনি সেইদিকে মোটেই 
কর্ণপাত করিবেন না। 

কাতাদা (র) বলেন 8 ১$% ১৮১৭9 অর্থাৎ আপনার পরিচ্ছদকে আপনি অন্যায় 
অপরাধ হইতে পবিত্র রাখুন। কোন ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করিলে আরবের পরিভাষায় 
বলা হয় ১50155১ অর্থাৎ এই ব্যক্তি কাপড় অপরিচ্ছন্ন করিয়াছে আর 
প্রতিশ্রুতি পুরো করিলে এবং অন্যান্য অপরাধ হইতে মুক্ত থাকিলে বলা হয় 4 
-,০৮১14৮-৭] অর্থাৎ অবশ্যই এই লোকটি পরিচ্ছদ পরিচ্ছন্নকারী । 

আওফী রে) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ৮ ৪2৮55 অর্থাৎ 
তোমার পরিচ্ছদ যেন হারাম উপার্জন দ্বারা খরীদকৃত না হয়। মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) 
বলেন, তোমার পরিচ্ছদ পানি দ্বারা ধৌত কর। ইব্‌ন যায়দ (র) বলেন, মুশরিকরা 
স্বভাবত পরিচ্ছন্নতা অর্জন করিত না। তাই আল্লাহ তা'আলা নির্দেশ দিতেছেন যে, 
আপনি মুশরিকদের ন্যায় হইবেন না বরং নিজের দেহ ও পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখুন। ইব্‌ন 
জারীর (র) এই মতটি গ্রহণ করিয়াছেন। বস্তুত এই আয়াতে দেহ ও অন্তর উভয়টিই 
পবিত্র রাখিবার নির্দেশ দেওয়া হইয়াছে। বাহ্যিক পরিচ্ছন্নতা তো আয়াত দ্বারা স্পষ্টই 
বুঝা যায়। আর আরবের পরিভাষায় অন্তরের জন্য 5 তথা পরিচ্ছদ ব্যবহার 
করিবার প্রচলন রয়েছে। 

সাঈদ ইব্‌ন জুবায়র রে) বলেন £ ৮৮-৪4-০5ও অর্থ আপনার অন্তর ও নিয়ত | 
পরিচ্ছন্ন রাখুন । মুহাম্মদ ইব্‌ন কা'ব কুযায়ী ও হাসান বসরী রে) বলেন ৪ আয়াতের অর্থ 
আপনার চরিত্রকে নির্মল করুন। 

2১1 $১১115 ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, ইকরিমা, কাতাদা, যুহরী ও 
ইব্‌ন যায়দ রে) বলেন, এই আয়াতের অর্থ আপনি মূর্তিপূজা পরিত্যাগ করুন। 

ইবরাহীম. ও যাহ্হাক (র) বলেন, আপনি অপরাধ ত্যাগ করুন। তবে উভয় 
ব্যাখ্যায়ই এই কথা অর্থ নয় যে, তিনি এই সব কাজে লিপ্ত ছিলেন। যেমন আল্লাহ্‌ 


www.quraneralo.com 


Contents 


সূরা মুদ্দাছ্ছির ৩২৫ 


বলেন £ 8 ১৪51০112078 51125 25410 5 08 হে নবী! 
আপনি আন্রাহ্‌কে ভয় করুন এবং কাফির ও মুনাফিকদের অনুসরণ করিবেন না। আল্লাহ্‌ 
অপর এক আয়াতে বলিয়াছেন ............ ১১১১৭১৯৮৬৭৪ মূসা তাহার 
ভাই হারুনকে বলিলেন, তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধি স্বরূপ দায়িতৃ 
পালন কর এবং নিজে সংশোধন হইয়া চল আর ফাসাদ সৃষ্টিকারীদের পথ অবলঙ্বন 
করিও না। মোটকথা এই সব আয়াতসমূহে যে সব দোষ-ত্রুটি বর্জন করিতে বলা 
হইয়াছে এই সবের মধ্যে নবী (সা) ও হারুন (আ) লিপ্ত ছিলেন না। অনুরূপ আলোচ্য 
আয়াতে নবী (সা)-কে মুর্তিপূজা ও গুনাহ বর্জন করিবার জন্য বলা অর্থ এই নহে যে, 
তিনি লিপ্ত আছেন। বরং অর্থ হইল যেরূপ বর্জন করিয়া আছেন সেরূপ সর্বদা বর্জন 
করিয়া থাকুন। 

২ 5:50৮5595 ইব্‌ন আব্বাস রো) বলেন, এই আয়াতের অর্থ হইল, 
অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না। ইকরিমা, মুজাহিদ, আতা, তাউস, আবুল 
আহওয়াস, ইবরাহীম নাখয়ী, যাহ্হাক, কাতাদা, সুদ্দী (র) এবং আরো অনেকে এইরূপ 
ব্যাখ্যা করিয়াছেন। ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত যে, তিনি "১1 *১১ 29 
” * ২5" পড়িতেন। হাসান বসরী রে) বলেন ঃ অধিক পাওয়ার প্রত্যাশায় আমল 
করিয়া তোমার প্রতিপালকের উপর বড় কথা বলিও না। 

মুজাহিদ রে) বলেন, এই আয়াতের অর্থ মঙ্গলজনক কাজ অধিক পরিমাণে করিবার 
ব্যাপারে দুর্বল হইও না। ইব্‌ন যায়দ রে) বলেন ঃ নবী হইয়াছ বলিয়া মানুষের উপর 
বড়াই করিও না এবং মানুষের হইতে পার্থিব বিনিময় গ্রহণ করিও না। আলোচ্য আয়াত 
সম্পর্কে এই চারটি ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। তবে প্রথম ব্যাখ্যাটিই সর্বাধিক গ্রহণযোগ্য । 

EOS SCRE অর্থাৎ- আল্লাহ্র সন্তুষ্টি লাভের প্রত্যাশায় প্রতিপক্ষের 
জুলুম-নির্যাতনে ধৈর্যধারণ করিয়া চলুন । এই ব্যাখ্যাটি মুজাহিদ (র)- এর । 

ইবরাহীম নাখয়ী (র) বলেন ৪ মানুষের যাহা কিছু উপকার করিবেন, কেবলমাত্র 
আল্লাহ্রই জন্য করিবেন। র 
PEE EOP ES To NE tS ESE CEE Me EEE 
০১. অর্থাৎ যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে সেই দিন হইবে এক সংকটময় 
দিন, যাহা কাফিরদিগের জন্য সহজ নহে। 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, শাবী, যায়দ ইব্‌ন আসলাম, হাসান, কাতাদা, 
যাহ্হাক, রবী ইব্‌ন আনাস, সুদ্দী ও ইব্‌ন যায়দ রে) বলেন ৪ ১৯৪1 অর্থ ১১০11 
অর্থাৎ শিংগা । মুজাহিদ (র) বলেন, ইহার আকৃতি ঠিক শিং এর ন্যায়। 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ আমি কিভাবে সুখে দিন কাটাই? 
অথচ শিংগাওয়ালা ফেরেশতা শিংগা মুখে নিয়া অবনত মস্তকে অপেক্ষমান যে, কখন 


Wwww.quraneralo.com 


Contents 


৩২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌ নির্দেশ দিবেন আর তিনি শিংগায় ফুৎকার দিবেন? শুনিয়া সাহাবাগণ জিজ্ঞাসা 
করিলেন যে, এমতাবস্থায় আমাদের জন্য আপনার নির্দেশ কি হে আল্লাহর রাসূল? রাসূল 
(সা) বলিলেন ঃ তোমরা বল যে, আল্লাহই আমাদিগের জন্য যথেষ্ট, তিনিই আমাদিগের 
উত্তম কর্মবিধায়ক এবং তাহার উপরই আমাদিগের ভরসা ।” ইমাম আহমদ ও ইবৃন 
জারীর রে) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

58541588555 অর্থাৎ সেইদিন 
শিংগায় ফুৎকার দেওয়া হইবে সেই দিনটি হইবে বড় সংকটময়, যাহা কাফিরদের জন্য 
ডে সহ লাহে নিট মারা জলাহ জাগা মিরু 


HE জি তি) সম্পর্কে বর্ণিত আছে যে, 
একদিন তিনি সূরা মুদ্দাছ্ছির দ্বারা ফজরের নামাযের ইমামতি করেন। পড়িতে পড়িতে 
৮3 ০৪ ১5190 পৰ্যন্ত পৌছিয়া সজোরে একটি চিৎকার দিয়া মাটিতে লুটাইয়া 
পড়েন এবং তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। 


5 পা তি LAA 3// 2৬234 


614223 ০৪৬ I G5 (১১) 
61334450 ৰ ৩3229 (0) 
615348 G43 0) 

৩৩৪৮ 4 ১৩৫5৫ (১6) 
পল (১০) 
১1056১৫৫2১৫) 


8 রে পাশ ০৫) 


www.quraneralo.com 


Contents 


সূরা মুদ্দাছছির ৩২৭ 


Yaar পালা BE (৫৭) 


চা 
5 ৮৯৮ %% 
6% | 2৫১75 (৫) 


১425376 ৩১০৬ (6) 
০৮৪১ 05 86৬২ (০) 
০০৪০৮১০৮০0৯) 
OEE ON) 


62053 G53 (৫) 


রী 
০১ রে ১ ALN (৭) 
১০৪০ টির 


১১. আমাকে ছাড়িয়া দাও নিয়া ক 
অসাধারণ করিয়া । 

১২. আমি তাহাকে দিয়াছি বিপুল ধন-সম্পদ, 

১৩. এবং নিত্য সংগী পুত্রগণ, 

১৪. এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ_  . 

১৫. ইহার পরও সে কামনা করে যে, আমি তাহাকে আরো অধিক দিই । 

১৬. না, তাহা হইবে না, সে তো আমার নিদর্শনসমূহের উদ্ধত বিরুদ্ধাচারী । 

১৭. আমি অচিরেই তাহাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করিব । 

১৮. সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল; 

১৯. অভিশপ্ত হউক সে! কেমন করিয়া সে এই সিদ্ধান্ত করিল! 

২০. আরো অভিশপ্ত হউক সে! কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল! 

২১. সে আবার চাহিয়া দেখিল। 

২২. অতঃপর সে ভ্রু কুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল। 

২৩. অতঃপর সে পিছন ফিরিল এবং দন্ত প্রকাশ করিল । 

২৪. এবং ঘোষণা করিল, “ইহা তো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন আর কিছু 


নহে, 
২৫. ‘ইহা তো মানুষেরই কথা ।' 


২৬. আমি তাহাকে নিক্ষেপ করিব সাকার-এ, 
২৭. তুমি কি জান.সাকার কী? 


Wwww.quraneralo.com 


Contents 


৩২৮ তাফসীরে ইব্ন কাছীর 


২৮. উহা উহাদিগকে জীবিতাবস্থায় রাখিবে না ও মৃত অবস্থায় ছাড়িয়া দিবে 
না। 
২৯. ইহা তো গাত্রচর্ম দগ্ধ করিবে । 
৩০. সাকার এর তত্বাবধানে রহিরাছে উনিশজন প্রহরী । 
' তাফসীর ঃ সেই নরাধম আল্লাহ্র অপরিসীম নিয়ামত লাভ করিয়া কৃতজ্ঞতা 
প্রকাশের পরিবর্তে কৃতন্ন হইয়াছে এবং ভোগ-বিলাসে মত্ত হইয়া আল্লাহ্র সহিত কুফরী 
করিয়াছে, আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছে, আল্লাহ্‌র কালামকে মানুষের 
মনগড়া কথা বলিয়া আখ্যা দিয়াছে; তাহার ব্যাপারে হুমকি প্রদর্শন করিয়া আল্লাহ্‌ 
. তা'আলা বলিতেছেন ৪ 
1:৯১ ৪1৯ ১০১১৪ অর্থাৎ ছাড়িয়া দাও আমাকে এবং তাহাকে যাহাকে 
আমি সৃষ্টি করিয়াছি নিঃসঙ্গ অবস্থায়। অর্থাৎ যখন সে মাতৃগর্ভ হইতে বাহির হইয়া 
আসে, তখন তাহার কোন সংগী-সাথী, ধন-সম্পদ, সন্তান-সন্ততি ছিল না। অতঃপর 
আল্লাহ্‌ তা“আলা তাহাকে বিপুল ধন-সম্পদ দান করিয়াছেন । 1, 315 অর্থাৎ 315 
(2.9 অর্থাৎ বিপুল ধন-সম্পদ । কেহ বলেন, সেই লোকটির এক হাজার দীনার ছিল। 
কেহ বলেন ঃ এক লক্ষ দীনার । আরো অনেকে অনেক ধরনের মত পেশ করিয়াছেন। 
1১১৫-১ ১২৮: অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহাকে আরো দান করিয়াছিলেন এমন : 
কতিপয় সন্তান, যাহারা সর্বদাই তাহার কাছে উপস্থিত থাকিত ও ভোগ বিলাসে মত্ত 
থাকিত। কখনো তাহারা ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য. দেশ-বিদেশে সফর করিত না 
বরং এইসব কাজের জন্য চাকর-বাকর ইত্যাদি নিয়োজিত ছিল। লোকটি এই বিপুল 
ধন-সম্পদ ও সন্তানদের নিয়া সর্বদা বিলাসিতার জীবন অতিবাহিত করিত। 
ংখ্যা তের জন। ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ রে) বলেন দশজন । বস্তুত পরিপূর্ণ সুখ 
লাভের জন্য সন্তানগণ মাতা-পিতার কাছে থাকা অপরিহার্য । 
১৫০5 ০১৫5 অর্থাৎ আমি তাহাকে স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ, নানা 
রকমের সম্পদ ও বিলাস সামগ্রী ইত্যাদির ব্যবস্থা করিয়াছিলাম ৷ 
1১১০1১৮২005 4917 সি 5231 51৮৮৪ অর্থাৎ ইহার পরও সে 
কামনা করে যে, আমি তাহাকে আরো অধিক দিই। না, তাহা হইবে না। কারণ সে 
আমার নিদর্শনসমূহের উদ্ধত বিরুদ্ধাচারী। উল্লেখ্য যে, «১১০ তথা «০ এমন 
ব্যক্তিকে বলা হয়, যে জানিয়া বুঝিয়া আল্লাহ্র নিয়ামতের না-শোকরী করে এবং 
আল্লাহ্‌র বিরুদ্ধাচরণ করে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
1১০4৪ ৯১০ “আমি অবশ্যই তাহাকে ক্রমবর্ধমান শাস্তিতে আচ্ছন্ন করিব ।" 
ইমাম আহমদ রে)..... আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ :1'$ জাহান্নামের একটি গর্তের 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুদ্দাছছির ৩২৯ 


নাম। কাফিরদিগকে উহাতে নিক্ষেপ করার পর দীর্ঘ চল্লিশ বৎসর পর্যন্ত সে নীচের দিকে 
গড়াইয়া পড়িয়া জাহান্নামের তলদেশে পৌছিতে পারিবে না। আর ১৪৯০০ আগুনের 
একটি পাহাড়ের নাম । কাফিরদিগেকে উহাতে আরোহণ করিতে বাধ্য করা হইবে । 
একটানা সত্তর বছর পর্যন্ত আরোহণ করিবে । অতঃপর আবার নীচে পড়িয়া যাইবে। 
আবার উঠিতে আরম্ভ করিবে । আবার পড়িয়া যাইবে । অনন্তকাল যাবত এইরূপ হইতেই 
থাকিবে। 

ইব্‌ন আবু হাতিম (র)....... আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ 
(রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ ০: জাহান্নামস্থ আগুনের তৈরি একটি 
পাহাড়ের নাম । উহাতে চড়িবার জন্য কাফিরদিগকে বাধ্য করা হইবে । উহাতে হাত 
রাখার সঙ্গে সঙ্গে হাত গলিয়া যাইবে । সরাইয়া নিলে আবার পূর্বের ন্যায় ভালো হইয়া 
ূ যাইবে। তদ্রুপ পা রাখার সঙ্গে সঙ্গে পা গলিয়া যাইবে, সরাইয়া নিলে ভালো হইয়া 
যাইবে । 

" ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ +:০ জাহান্নামের এক খণ্ড পাথরের নাম। 
কাফিরদিগকে উহার উপর উপুড় করিয়া রাখা হইবে । 

সুদ্দী রে) বলেন +» “০ জাহান্নামের একটি পিচ্ছিল পাথরের নাম। কাফিরদিগকে 
উহাতে চড়িবার জন্য বাধ্য করা হইবে। 

মুজাহিদ (রা) বলেন 1 :০£$ ৯, অর্থাৎ কাফিরদিগকে কষ্টদায়ক শাস্তি 
দেওয়া হইবে । কাতাদা (র) বলেন ৪ এমন শাস্তি দেওয়া হইবে যাহাতে আরামের 
লেশমাত্র থাকিবে না। ইবৃন জারীর রে) এই ব্যাখ্যাটি গ্রহণ করিয়াছেন। 

5) 85 অৰ্থাৎ উল্লেখিত লোকটিকে এইরূপ যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান 
করিবার কারণ হইল যে, সে একদিকে ঈমান হইতে দূরে রহিয়াছে এবং কুরআন 
সম্পর্কে কি উক্তি করিবে বসিয়া বসিয়া চিন্তা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে । 

০০৩ ০৬2 ০৪ 5১৬% ০8৫ ৩৮৮১ অর্থাৎ অভিশপ্ত হউক! সে কেমন 
করিয়া সে এমন সিদ্ধান্ত নিল। আরো অভিশপ্ত হউক সে কেমন করিয়া এই সিদ্ধান্তে 
উপনীত হইল! আল্লাহ্‌ তা'আলা নিজেই তাহাকে অভিশপ্ত করিয়াছেন। 

মিজি [sl ag ame pd gl অর্থাৎ একবার চিন্তা-ভাবনা 
করিয়া সে কুরআনকে মানুষের কথা আখ্যা দিয়া পুনরায় চাহিয়া দেখিয়া চিন্তা-ভাবনা 
করিয়া ভ্রুকুঞ্চিত করিয়া মুখ বিকৃত করিয়া আবার পিছন ফিরিয়া দন্তের সহিত বলিল, 
ইহা তো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন আর কিছু নহে, ইহাতো আল্লাহ্র কথা নয়- 
মানুষেরই কথা । উল্লেখ্য যে, এইখানে যে লোকটির বর্ণনা দেওয়া হইয়াছে সে হইল 
বিশিষ্ট কুরাইশ নেতা ওলীদ ইব্‌ন মুগীরা আল মাখযুমী । প্রাসংগিক ঘটনাটি নিম্নরূপ £ 

আওফী রে) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ওলীদ ইব্‌ন মুগীরা 
একদিন হযরত আবূ বকর (রা)-এর কাছে আসিয়া কুরআন সম্পর্কে জানিতে চাহিলে 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৪২ 


: Wwww.quraneralo.com 


Contents 


৩৩০ তাফসীরে ইবৃন কাছীর 


তিনি তাহার সামনে কুরআনের পরিচয় তুলিয়া ধরেন। ওলীদ ইব্‌ন মুগীরা ফিরিয়া গিয়া 
কুরাইশদের নিকট বলিল, ইবৃন আবূ কাবশার (অর্থাৎ মুহাম্মদ (সা)-এর কথা শুনিয়া 
তো আমি মুগ্ধ হইয়া গেলাম। আমি আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, উনি যাহা 
বলেন, উহা কাব্য, যাদু বা মাতলামী কিছুই নহে। উহা যে, আল্লাহ্র কালাম তাহাতে 
বিন্দুমাত্র সন্দেহ নাই । ইহা শুনিয়া অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দ অস্থির হইয়া বলিল, হায়! 
হায়! ওলীদই যদি ধর্ম ত্যাগ করিয়া ফেলে তো অন্যান্য কুরাইশরাও তাহাই করিবে। 
আবূ জাহ্‌্ল এই সংবাদ শুনিয়া বলিল, তোমাদিগের চিন্তার কোন কারণ নাই । আমি 
একাই ওলীদকে ধর্ম ত্যাগের হাত হইতে রক্ষা করিব । এই বলিয়া সে ওলীদের বাড়িতে 
যাইয়া তাহাকে বলিল, তুমি কি জান যে, তোমার সম্প্রদায় তোমার জন্য চাদা 
তুলিতেছে? তাহারা তোমাকে সাদকা প্রদান করিবে, বোধ হয়। ওলীদ বলিল, কেন্‌ 
আমার কি সম্পদের অভাব আছে? আমি কি ধনবল ও জনবলে সকলের শীর্ষে নহি? আবু 
জাহল বলিল, তাহা তো ঠিক জানি কিন্তু শুনিলাম লোকে বলাবলি করে যে, তুমি না-কি 
দুই মুটো খাওয়ার জন্য ইবৃন আবূ কুহাফার (আবূ বকর (রা) কাছে যাতায়াত কর! তাই 
নাকি! আমার সম্প্রদায় আমার ব্যাপারে এইরূপ কথাবার্তা বলে? আল্লাহ্র কসম! জীবনে 
আর কখনো ইব্‌ন আবু কুহাফা, উমর বা ইব্‌ন আবু কাবশা (মুহাম্মদ (সো) কাহারো 
কাছেই যাইব না । মুহাম্মদ যাহা বলে তাহা তো লোক-পরম্পরায় প্রাপ্ত যাদু ছাড়া কিছুই 
নহে। অতঃপর আল্লাহ তা'আলা "১3599 ৫5৪ ২ 59 ......... ০8135 ৮৮১১ এই 
আয়াতগুলি নাযিল করেন। 
কাতাদা রে) বলেন ৪ ওলীদ ইব্‌ন মুগীরা বলিয়াছিল যে, কুরআন সম্পর্কে অনেক 
চিন্তা-গবেষণা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে, মুহাম্মদ যাহা বলেন তাহা 
কাব্য নয়। তবে উহার লালিত্য ও মাধুর্য অস্বীকার করা যায় না। উহা অন্যের উপর 
প্রভাব বিস্তার করে অন্যের দ্বারা নিজে প্রভাবিত হয় না । উহা যে লোক পরম্পরায় প্রাপ্ত 
যাদু তাহাতে আমার কোন সন্দেহ নাই। অতঃপর আল্লাহ্‌ তা'আলা "5 ৫ 0158 
{! নাযিল করেন। | 
ইবৃন জারীর (র) ........... ইকরিমা (রা) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা (রা) 
বলেন, ওলীদ ইবৃন মুগীরা একদা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিলে রাসুলুল্লাহ 
(সা) তাহাকে কুরআন পাঠ করিয়া শুনান। শুনিয়া ওলীদ ইবৃন মুগীরার অন্তর বিগলিত 
হইয়া যায় । আবূ জাহল এই সংবাদ শুনিতে পাইয়া ওলীদের কাছে আসিয়া বলিল, 
চাচাজান! আপনার সম্প্রদায় তো চাদা তুলিয়া আপনাকে কিছু দান-সাদকা করিবার 
প্রস্তুতি গ্রহণ করিতেছে। ওলীদ অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করিল, কী ব্যাপার? আবূ জাহ্‌ল 
বলিল, ব্যাপার আর কি, কিছু পাওয়ার আশায় নাকি আপনি মুহাম্মদের পিছু ধরিয়াছেন। 
শুনিয়া ওলীদ বলিল, কেন, তাহারা কি জানে না যে, আমিই তাহাদিগের মধ্যে সবচেয়ে 
বেশি অর্থশালী! আবূ জাহ্‌ল বলিল, ঠিক আছে তাহাদিগের ধারণা যদি ভুলই হইয়া 
থাকে তো আপনি মুহাম্মদ সম্পর্কে এমন একটি মন্তব্য করুন যাহাতে স্পষ্ট হইয়া যায় 
যে, আপনি মুহাম্মদকে স্বীকার করেন না। ওলীদ বলিল, দেখ তোমাদের মধ্যে আমি 
একজন স্বনামধন্য কবি। অনেক কিছুই আমার জানা । কিন্তু মুহাম্মদ যাহা বলে, মানুষের 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুদ্দাছছির | ৩৩১ 


কোন কথার সহিত তাহার কোন মিল খুঁজিয়া পাই না। অপূর্ব মাধুর্যে ভরা তাহার কথা । 
অন্য সব কথাই তাহার কথার সামনে তুচ্ছ ও হীন বলিয়া মনে হয় । আবু জাহ্ল! তুমিই 
বল, এমতাবস্থায় আমি তাহার সম্পর্কে কি-ই-বা বিরূপ মন্তব্য করিতে পারি? আবূ 
জাহ্‌ল বলিল, তবে মনে রাখিবেন মুহাম্মদ সম্পর্কে কঠোর ভাষায় কোন মন্তব্য না করা 
পর্যন্ত আপনার সম্প্রদায় আপনার সম্পর্কে যে ধারণা পোষণ করিতেছে তাহাদিগের অন্তর 
হইতে উহা মোচন করা যাইবে না। ওলীদ বলিল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু 
সময় দিন, আমি চিন্তা করিয়া দেখি, কি বলা যায়। ওলীদ কিছুক্ষণ চিন্তা-ভাবনা করিয়া 


ee eee 0 


নাযিল করেন। 

সুদ্দী (র)-এর মতে দারুন্নদওয়ার বৈঠকে কুরাইশ নেতৃবৃন্দের কেহ বলিল, 
মুহাম্মদকে কবি আখ্যা দেওয়া হউক, কেহ বলিল যাদুকর সাব্যস্ত করা হউক, কেহ 
বলিল, গণক আবার কেহ বলিল, পাগল উপাধিতে ভূষিত করা হউক । তখন ওলীদ ইব্‌ন 
মুগীরা কিছুক্ষণ চিন্তা করিয়া চোখ তুলিয়া তাকাইয়া ভ্রু কুঞ্চিত করিয়া ও মুখ বিকৃত 
করিয়া বলিল, মুহাম্মদ যাহা বলে, উহা লোক পরম্পরায় প্রাপ্ত যাদু বৈ নহে, ইহা তো 
মানুষেরই কথা । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

7০ 4১1: অর্থাৎ আমি তাহাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করিব । 
তাহার পর আল্লাহ্‌ তা'আলা সাকার এর ভয়াবহতার প্রতি ইংগিত করিয়া বলেন ঃ 

১৪০05 091 ০ আপনি কি জানেন যে, সাকার কি জিনিস?” অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা ইহার ব্যাখ্যা প্রদান করিয়া বলেন £ 

হি ৮১ অর্থাৎ এই সাকার জাহান্নামীদের অস্থি-মজ্জা, মেদ-গোশ্ত, 
চর্ম-চর্বি ইত্যাদি খাইয়া ফেলিবে। আবার পূর্বের ন্যায় ভালো হইয়া যাইবে । তা তথায় 
তাহারা মরিবেও না বাচিবেও না। আবু সিনান, ইব্‌ন বুরায়দা এবং আরো অনেকে এই 
ব্যাখ্যা করিয়াছেন। 

১০৮11 2১191 অর্থাৎ সাকার জাহান্নামীদের গাত্রচর্ম দগ্ধ করিয়া অন্ধকার 
রাতের চেয়েও কালো করিয়া ফেলিবে এবং দেহকে জ্বালাইয়া ভুনা করিয়া ফেলিবে। 


বিশিষ্ট বৃহাদাকার উনিশজন প্রহরী । 

ইব্‌ন আবু হাতিম (র) ..... বারা (রা) হইতে বর্ণনা করেন যে, বারা (রা) এর 
ব্যাখ্যায় বলিয়াছেন ৪ একদল ইয়াহুদী জনৈক সাহাবীকে জাহান্নামের প্রহরী সম্পর্কে 
জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আল্লাহ্‌ এবং তাহার রাসূলই এই ব্যাপারে ভালো 
জানেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর কানেও এই সংবাদ দেওয়া হয়। তৎক্ষণাৎ আল্লাহ্‌ 


www.quraneralo.com 


Contents 


৩৩২ | ‘তাফসীরে ইব্‌ন কাছীর 


আয়াত শুনাইয়া বলিলেন, “ইয়াহুদীদেরকে আমার কাছে ডাকিয়া আন্‌ । তাহারা আসিলে 
আমি তাহাদিকে জিজ্ঞাসা করিব যে, জান্নাতের মাটি কেমন। তোমরা শুনিয়া রাখ যে, 
জান্নাতের মাটি হইল সাদা ময়দার ন্যায়।” কিছুক্ষণ পর ইয়াহুদীরা রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট আসিয়া জিজ্ঞাসা করিল যে, বলুন তো জাহান্নামের প্রহরী কতজন? রাসূলুল্লাহ 
(সা) দুইবার দুই হাতের আঙ্গুল উঠাইয়া দ্বিতীয়বারে এক হাতের বৃদ্ধাঙ্গুল বন্ধ করিয়া 
বুঝাইয়া দিলেন যে, উনিশ জন। অতঃপর বলিলেন, “তোমরা বলতো জান্নাতের মাটি 
কেমন হইবে?” তাহারা বলিল, ভাই ইব্‌ন সালাম আপনিই জবাব দিন। ইব্‌ন সালাম 
বলিল, জান্নাতের মাটি হইল সাদা রুটির ন্যায় । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “এই রুটি 
হইল ময়দার তৈরি ৷” 

আবূ বকর ইব্‌ন বায্যার (র) ........ জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণনা 
করেন যে, জাবির (রো) বলেন ঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, 
মুহাম্মদ! আপনার সাহাবীরা তো আজ ঠকিয়া গেল রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ কোন্‌ 
ব্যাপারে? লোকটি বলিল, কতিপয় ইয়াহুদী তাদের জাহান্রামীদের সংখ্যা সম্পর্কে 
জিজ্ঞাসা করিলে তাহারা বলিল যে, আমরা আমাদিগের রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
জিজ্ঞাসা না করিয়া বলিতে পারিব না। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “যাহাদিগকে 
কোন অজানা বিষয়ে জিজ্ঞাসা করা হইলে তাহারা বলে যে, আমাদিগের নবীকে জিজ্ঞাসা 
না করিয়া আমরা বলিতে পারিব না; তাহারা ঠকিল কি করিয়া? এ আল্লাহ্র 
শক্রদেরকে আমার কাছে ডাকিয়া আন। ওরা তো সেই জাত যাহারা তাহাদিগের নবীর 
কাছে দাবি করিয়াছিল যে, আমাদিগকে আল্লাহ্‌কে প্রকাশ্যে দেখাও।” 

সাহাবাগণ ইয়াহুদীদেরকে ডাকিয়া আনিলেন। আসিয়া তাহারা জিজ্ঞাসা করিল যে, 
বল তো, আবুল কাসেম! জাহান্নামীদের প্রহরী কতজন? রাসূলুল্লাহ্‌ (সা) ইংগিতে 
বুঝাইয়া দিলেন যে, উনিশ জন। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, 
তোমরা বলতো, জান্নাতের মাটি কেমন? প্রশ্ন শুনিয়া তাহারা একজন আরেকজনের 
দিকে তাকাইতে লাগিল। অতঃপর একটু ইতস্তত করিয়া বলিল, এই তো রুটির ন্যায় । 
রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ৪ * ‘ বল, ময়দার রুটির ন্যায়।” 


1০2৩ ৩ ৩৩৬ 5) এ ০5515 
2১1 95252 01৯69 CI 03575246055 KS 
25053595580 ৩৮1৯5 9 ৮ খাত ৫৩ ৫ 
৬১১৩ ৮৫৩০1৩28196 9 0157৫ 2753 


ও) 56594 রও রিটের £5 2 28) 28) ৫০৪ 
১৫০5 sn 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুদ্দাছবছির ৩৩৩ 
62 (vy) 


SHA OH) 
AB (TE) 
83 | 5৩388 (1০) 
8১৪1655 (") 
ECG (৩55 ৬ (৭) 
৩১. আমি ফেরেশতাদিগকে করিয়াছি জাহান্নামের প্রহরী; কাফিরদিগের পরীক্ষা 
স্বরূপই আমি উহাদিগের এই সংখ্যা উল্লেখ করিয়াছি, যাহাতে দৃঢ় প্রত্যয় জন্মে, 
বিশ্বাসীদিগের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীগণ সন্দেহ পোষণ না 
করে। ইহার ফলে, যাহাদিগের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে, 
“আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাহিয়াছেন?' এইভাবে আল্লাহ্‌ 
যাহাকে ইচ্ছা পথ ভ্রষ্ট এবং যাহাকে ইচ্ছা পথ-নির্দেশ করেন । তোমার প্রতিপালকের 
বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন । জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য 
সাবধান বাণী। 
৩২. কখনই না, উহারা ইহাতে কর্ণপাত করিবে না, চন্দ্রের শপথ, 
৩৩. শপথ রাত্রির, যখন উহার অবসান ঘটে । 
৩৪. শপথ প্রভাতকালের, যখন উহা হয় আলোকোজ্জল- 
৩৫. এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, 
৩৬. মানুষের জন্য সতর্ককারী-_ 
৩৭. তোমাদিগের মধ্যে যে অগ্রসর হইতে চাহে কিংবা যে পিছাইয়া পড়ে, 
তাহার জন্য । 
তাফসীর ঃ জাহান্নামের প্রহরীর সংখ্যা হইবে উনিশ জন । এই কথা শুনিয়া আবু 
জাহল বলিল, আরে! ভয়ের কি আছে? তোমরা দশজনে মিলে কি তাদের একজনকে 
অর্থাৎ একশত নব্বইজনে মিলে উনিশজনকে কি হারাইয়া দিতে পারিবে না? ইহার 
প্রতিবাদে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 
{ৰ 4১১০১১০2 05 অর্থাৎ আমি যাহাদিগকে জাহান্নামের 
স্বভাবের প্রবল শক্তিশালী এই ফেরেশতাদিগকে হারাইবার ক্ষমতা তোমাদের নাই। 


Wwww.quraneralo.com 


Contents 


৩৩৪ তাফসীরে ইবৃন কাছীর 


বর্ণিত আছে যে, জাহান্নামের প্রহরীর সংখ্যা শুনিয়া কালদা ইব্‌ন উসায়দ ইব্‌ন 
হারাইয়া দিও আর আমি একাই সতেরজনের সহিত বুঝাপড়া করিব । উল্লেখ্য যে, এই 
লোকটি বড় শক্তিশালী ও গর্বিত ছিল। যদি সে একটি গরুর চামড়ার উপর দাঁড়াইয়া 
ছিড়িয়া টুকরা টুকরা হইয়া যাইত, তবুও চামড়ার উপর হইতে তাহাকে সরানো যাইত 
না। এই লোকটিই রাসূলুল্লাহ (সা)-কে কুস্তি লড়িবার জন্য আহ্বান করিয়া বলিয়াছিল, 
যদি আপনি কুস্তিতে আমাকে ধরাশায়ী করিতে পারেন, তো আমি আপনার উপর ঈমান 
আনিব। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) কয়েকবার তাহাকে ধরাশায়ী করিবার পরও সে ঈমান 
আনে নাই। উল্লেখ্য যে, রাসূলুল্লাহ্‌ (সো) যাহার সহিত কুস্তি লড়িয়াছিলেন ইব্‌ন 
মুক্তালিব। তবে এই মতের মধ্যে কোনো বিরোধ নাই। (হইতে পারে যে, রাসূলুল্লাহ 
(সা) উভয়ের সহিতই কুস্তি লড়িয়াছিলেন ।) 
59111589928 SET AS এ হও খু 5 চলেই তি 
JETS Sealy CAS ৪2 ও কতক Fs চিন 91 1255, 
- সিল 210 0100 ১০5 ০০০ উঠা ও ০01 
অর্থাৎ জাহান্নামের প্রহরীদের সংখ্যা উল্লেখ করেছি শুধুমাত্র পরীক্ষা করিবার জন্য 
যে, ইহাতে একদিকে কাফিরদিগের কুফরী প্রকাশ পাইয়া গেল অন্যদিকে আহলে 
কিতাবরাও নিশ্চিত হইতে পারিল যে, মুহাম্মদ (সা) আল্লাহ্র সত্য নবী। কারণ 
তাহাদিগের কিতাবেও এই সংখ্যাটি উল্লেখ আছে। আরেকদিকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
এই কথায় বিশ্বাস স্থাপন করায় মুসলমানদেরও ঈমান বাড়িয়া যায়। আর ব্যধিপ্রস্ত 


অন্তরের অধিকারী মুনাফিক ও কাফিরদের আপত্তি হইল যে, এই কথাটি আবার 
কুরআনে উল্লেখ করিবার কি প্রয়োজন ছিল? আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

৮০৫ ১০ ০825 ০0582 ৮৭ 4111 45 0৫ অর্থাৎ এই ধরনের কথা 
বিভ্রান্ত অর্থাৎ এ ধরনের কথায় অকপটে বিশ্বাস স্থাপন করিয়া একদল মানুষ পূর্বের 
তুলনায় আরো পাকা ঈমানদার হইয়া যায় আবার আরেকদল অবিশ্বাস করিয়া হয় 
মহাবিভ্রান্ত। ইহা ছাড়া এই ধরনের কথা উল্লেখ করার মধ্যে আরো বহু সূক্ম হিকমত 
নিহিত আছে। 

১৯ %। এ ১৮৯12 5 অর্থাৎ আল্লাহ্‌র সৈন্য সংখ্যা কত তাহা একমাত্র 
তিনিই জানেন। 

ইমাম আহমদ রে)..... আবূ যর (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ যর (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “আমি এমন কিছু জানি যাহা তোমরা জান না, 
এমন কিছু শুনি যাহা তোমরা শোন না। আকাশ একবার চড় চড় শব্দ করিয়াছিল আর 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুদ্দাছছির | ৩৩৫ 


তাহার উপযুক্ত কারণও আছে। আকাশের এক আঙ্গুল পরিমাণ এমন কোন জায়গাও 
নেই যেখানে সিজদারত ফেরেশতা নাই। আমি যাহা জানি তোমরা তাহা জানিলে 
তোমরা অল্প হাসিতে ও বেশি কীদিতে । বিছানায় শুইয়া স্ত্রী ভোগ করিতে পারিতে না 
এবং লোকালয় ছাড়িয়া জঙ্গলে গিয়া আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করিতে । আবূ যর (রা) 
বলেন, আল্লাহ্‌র শপথ! আমি যদি একটি বৃক্ষ হইতাম যাহাকে কাটা যায় তাহা হইলে 
ভাল হইত ৷ এই মহাবিপদ হইতে রক্ষা পাইতাম । 

তাবারানী রে).... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “সাত আকাশে এক পা আধা হাত বা এক হাত 
রাখিবার জায়গাও খালি নাই- সর্বত্রই কোন না কোন ফেরেশতা হয়ত দাড়াইয়া আছে 
অথবা সিজদারত কিংবা রুকু অবস্থায় রহিয়াছে । কিয়ামতের দিন সকলেই বলিবে, 
“পৃত-পবিত্র তুমি হে আল্লাহ্‌! আমরা যথাযথভাবে তোমার ইবাদত করিতে পারি নাই। 
তবে এতটুকু বলিতে পারি যে, তোমার সহিত কোন কিছু শরীক করি নাই।” 

মুহাম্মদ ইব্‌ন নাসর মারওয়ামী (র)...... হাকীম ইবৃন হিযাম (রা) হইতে বর্ণনা 
করেন যে, হাকীম ইবৃন হিযাম (রা) বলেন, আমরা কতিপয় সাহাবা একদিন রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর সহিত বসিয়া ছিলাম। হঠাৎ রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ “আমি যাহা 
শুনিতেছি তোমরা কি তাহা শুনিতেছ?” সাহাবাগণ বলিলেন, না, আমরা তো কিছুই 
শুনিতেছি না। রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন £ “সঙ্গত কারণেই আকাশ চড় চড় করিয়া 
আওয়াজ করিতেছে । আকাশের আধা হাত জায়গা খালি নাই। সর্বত্রই একজন না 
একজন ফেরেশতা সিজদা বা রুকু অবস্থায় বিদ্যমান ৷” 

মুহাম্মদ ইবন নাসর (র).......... 55 
আ'লা ইব্‌ন সা'দ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা 
করিলেন, “আমি যাহা শুনিতেছি তোমরা কি তাহা শুনিতেছ?” সাহাবাগণ জিজ্ঞাসা 
করিল, হুযুর! আপনি কি শুনিতেছেন? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ সঙ্গত কারণেই 
আকাশ চড় চড় আওয়াজ করিয়াছে। আকাশে এক কদম পরিমাণ জায়গাও ফাকা নাই। 
সর্বত্রই ফেরেশতা রুকু সিজদা বা দণ্ডায়মান অবস্থায় রহিয়াছে । ফেরেশতাদের ভাষ্য 


হইল যে, ১৬৯০শ]। ০৯ 05 Lal ৮৪ অর্থাৎ “আমরা 
সারিবদ্ধভাবে আল্লাহ্‌র তসবীহ পাঠে রত রহিয়াছি।” 

মুহাম্মদ ইব্‌ন নাসর রে).......... আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন 
যে, আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) বলেন, হযরত উমর (রা) একদিন মসজিদে আসিয়া 
দেখিতে পাইলেন যে, জামাআত দীড়াইয়া গিয়াছে আর তিনজন লোক এক জায়গায় 
বসিয়া রহিয়াছে । তন্মধ্যে একজন হইল আবূ জাহ্‌শ লায়ছী। দেখিয়া উমর (রা) 
বলিলেন, তোমরা এইখানে বসিয়া কেন? চল্‌, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত নামাযে 
শামিল হও। এই কথার পর দুইজন উঠিয়া গেল। কিন্তু আবূ জাহশ উঠিতে অস্বীকার 
করিয়া বলিল, যদি আমার চেয়ে শক্তিশালী কেহ আসিয়া আমাকে ধরাশায়ী করিয়া উপুড় 
করিয়া ফেলিতে পারে, তবেই আমি উঠিতে পারি, অন্যথায় নয়। উমর (রা) বলেন, 
অন্য কাহারো অপেক্ষা না করিয়া আমি নিজেই তাহাকে উপুড় করিয়া মাটিতে ফেলিয়া 


Wwww.quraneralo.com 


Contents 


৩৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


দেই ৷ ইত্যবসরে হযরত উসমান (রা) আসিয়া অমাকে নিরস্ত্র করে। হযরত উমর (রা) 
রোষ প্রদীপ্ত অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ছুঁটিয়া যান। রাসূলুল্লাহ্‌ (সা) দেখিয়া 
জিজ্ঞাসা করিলেন, হে উমর! কি হইল তোমার? উমর (রা) ঘটনাটি আদ্যোপান্ত বিবৃত 
করিলেন। রাহ (সা) বলিলেন “এ নরাধমের মাথাটাই আমার কাছে লইয়া 
আসিলে আমি খুশী হইতাম ৷” এই কথা শুনিয়া উমর (রা) এ লোকটির দিকে ছুটিয়া 
যাইতে উদ্যত হইলেন ৷ কিছুদূর যাইবার পর রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় তাহাকে ডাকিয়া 
বলিলেন, শোন উমর। আল্লাহ্‌ তা'আলা আবু জাহশের নামাযের জন্য ঠেকায় পড়েন 
নাই। প্রথম আকাশে এমন অসংখ্য ফেরেশতা আছে যাহারা অবনত মস্তকে দীড়াইয়া 
আছে। কখনো মাথা উত্তোলন করে না। কিয়ামতের দিন মাথা উঠাইয়া বলিবে, হে 
আমাদিগের প্রতিপালক! আমরা তো যথাযথভাবে আপনার ইবাদত করিতে পারি নাই। 
অনুরূপভাবে দ্বিতীয় আকাশে অসংখ্যা ফেরেশতা সিজদায় পড়িয়া রহিয়াছে । কিয়ামতের 
4 আর কখনো ইহারা সিজদা হইতে মাথা উঠাইবে না। কিয়ামতের সময় মাথা 
য়া বলিবে, “আল্লাহ্‌! পৃত-পবিত্র তুমি। আমরা যথাযথভাবে তোমার ইবাদত 
করিতে পারিলাম না।” 
উমর (রা) জিজ্ঞাসা করিলেন, “হে আল্লাহ্‌র রাসূল! ফেরেশতাদিগের তাসবীহ্‌ কি? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ প্রথম আকাশের ফেরেশতারা বলে, sul 
৩৮৫15) দ্বিতীয় আকাশের ফেরেশতারা ১2019০11১১১ আর 
তৃতীয় আকাশের ফেরেশতারা বলে ৩৮১১১ 3]। ৮১1 ১৮১, উমর! তুমিও 
নামাযের মধ্যে এইগুলি পাঠ কর। উমর রো) জিজ্ঞাসা করিলেন, হুযুর! ইতিপূর্বে 
আপনি আমাকে যাহা শিখাইয়াছিলেন এবং নামাযের মধ্যে পড়িতে বলিয়াছিলেন, 
সেইগুলি কি করিব? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ “কখনো সেইগুলি আবার কখনো 
এইগুলি পাঠ করিও ।” ইতিপূর্বে রাসূলুল্লাহ্‌ (সা) উমর (রা)-কে নামাযের মধ্যে যাহা 
পড়িতে বলিয়াছিলেন তাহা হইল ৪ JL) ১২১০1 ৪ ০১ ৬৪ ১১৩০ 
৫৯১০৯ এ_১০ এ১০|১ এ৮ ৯১৩৯ এই হাদীসটি মুনকার ও গরীব । 
মুহাম্মদ ইবৃন নাসর (র)............ আব্বাদ ইব্‌ন মানসূর (র) হইতে বর্ণনা করেন 
যে, আব্বাদ ইব্‌ন মানসূর (র) বলেন, আদী ইব্‌ন আরতাত একদিন খুতবা প্রদানকালে 
বলিলেন যে, আমি এক সাহাবীর মুখে শুনিয়াছি। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন ৪ আল্লাহ্র এমন অসংখ্য ফেরেশতা আছে যে, আল্লাহ্র ভয়ে তাহারা সদা 
প্রকম্পিত থাকে। আল্লাহ্‌র ভয়ে কাহারো চোখ হতে অশ্রু নির্গত হইলে সেই অশ্রু ফৌটা 
নামাযরত কোন না কোন ফেরেশতার গায়ে পতিত হয়। উহাদিগের মধ্যে অনেক 
ফেরেশতা এমন আছে যে, আকাশ- সৃষ্টি হইতেই তাহারা সিজদায় পড়িয়া আছে। এই 
পর্যন্ত কখনো তাহারা সিজদা হইতে মাথা উত্তোলন করে নাই এবং কিয়ামত পর্যন্ত 
উঠাইবেও না। আবার ঠিক একইভাবে একশ্রেণীর ফেরেশতা রুকু অবস্থায় আছে। . 
কিয়ামতের দিন মাথা উঠাইয়া তাহারা আল্লাহ্র পাশে চাহিয়া বলিবে, ‘হে আমাদের 
প্রতিপালক! আমরা যথাযথভাবে আপনার ইবাদত করিতে পারিলাম না। 


Wwww.quraneralo.com 


Contents 


Ld 


সূরা মুদৃদাছছির ৩৩৭ 


2৯ ৪০৫৩ খ। ৮২০5 অর্থাৎ জাহান্নামের এই বর্ণনা মানুষের জন্য সাবধান 
বাণী। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
SU il Mrs Sd pois ES 
ELLE IEE ৮ ০৯৮0198 
অর্থাৎ আল্লাহ্‌ তা‘আলা চন্দ্র রাত্র ও প্রভাতের শপথ করিয়া বলিতেছেন যে, এই 
জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম এবং মানুষের জন্য সতর্ককারী। এখন 


তোমাদিগের মধ্যে যাহার ইচ্ছা এই সতর্ক বাণী গ্রহণ করিতে পার আর যাহার ইচ্ছা 
প্রত্যাখ্যান করিতে পার। 


৪8৫৫2০৫5০৩৩ ৬৪ ৫ (WA) 
১৬:০৯ (৭) 
LOIS ৬৫28 Ge. ) 

8 ৫0১0৬ (১) 


* , 057% &েঁ ১৫৫44 a (2) 
6 ৫0০21056280 (৫). 
৫0৬ shi EY ৬৮ (££) 
যারে? পরতে জগ (£০) 
১) 2092 DIS (tv 
6 ১ ৬৯৮ (৩ (tv) 
১০:৪৯ KLE GALS UG (99 
০৭০ We 


টা 622 ১৫54৫ 55 ১৫৫6 (০. 


Sal Af 


6 ১০৮ রী রা 


ইবনে কাছীর ১১তম খণ্ড--৪৩ 


www.quraneralo.com 


Contents 


৩৩৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 
22 ৮58635৫৩60০) 


SE SI ISS on 
6 HSE (০৫) 


a (০০) 
৮৪০৪5881085) 38) 93%৩205 (০৭) 


৩৮. প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ, 

৩৯. তবে দক্ষিণ পার্খস্থ ব্যক্তিগণ নহে, 

৪০. তাহারা থাকিবে উদ্যানে এবং তাহারা জিজ্ঞাসাবাদ করিবে- 

৪১. অপরাধীদিগের সম্পর্কে, 

৪২. “তোমাদিগকে কিসে সাকার-এ নিক্ষেপ করিয়াছে?" 

৪৩. উহারা বলিবে, “আমরা মুসল্লীদিগের অন্তর্ভুক্ত ছিলাম না, 

88. “আমরা অভাবপ্রস্তকে আহাৰ্য দান করিতাম না, 

৪৫. “এবং আমরা আলোচনাকারীদিগের সহিত আলোচনায় নিমগ্ন থাকিতাম। 

৪৬. “আমরা কর্মফল দিবস অস্বীকার করিতাম। 

৪৭. “আমাদিগের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত ৷’ 

৪৮. ফলে সুপারিশদিগের সুপারিশ উহাদিগের কোন কাজে আসিবে না। 

৪৯. উহাদিগের কি হইয়াছে যে, উহারা মুখ ফিরাইয়া লয় উপদেশ হইতে? 

৫০. উহারা যেন ভীত-ত্রস্ত গর্দভ। 

৫১. যাহা সিংহের সম্মুখ হইতে পলায়নপর। 

৫২. বস্তুত উহাদিগের প্রত্যেকেই কামনা করে- যে তাহাকে একটি উন্মুক্ত গ্রন্থ 
দেওয়া হউক। 

৫৩. না, ইহা হইবার নহে, বরং উহারা তো আখিরাতের ভয় পোষণ করে না। 

৫৪. না, ইহা হইবার নহে, কুরআনই সকলের জন্য উপদেশ বাণী । 

৫৫. অতএব যাহার ইচ্ছা সে ইহা হইতে উপদেশ গ্রহণ করুক । | 

৫৬. আল্লাহ্‌র ইচ্ছা ব্যতিরেকে কেহ উপদেশ গ্রহণ করিবে না। একমাত্র তিনিই 
ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করিবার অধিকারী । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 

NEE CREE AE Crp Ut 

LMG it STs sel ০৪- EE Se 


www.quraneralo.com 


Contents 


সূরা মুদ্দাছৃছির ৩৩৯ 


ECO EES LE COE LEE CE CCP 
LENT AD py CUES Lik 

অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ থাকিবে। কিন্তু 
বসিয়া জাহান্নামীদের দুর্দশা অবলোকন করিবে এবং অপরাধীদেরকে জিজ্ঞাসা করিবে, 
কি ব্যাপার? তোমাদিগের এই দুর্দশা কেন? উত্তরে তাহারা বলিবে, দুনিয়াতে আমরা 
আল্লাহর ইবাদতও করি নাই এবং মানুষের সহিত কখনো সদ্ব্যবহার করি নাই। আমরা 
নামায পড়িতাম না এবং অভাবপ্রস্তকে আহার দান করিতাম না। অজ্ঞতাবশত মুখে যাহা 
আসিত তাহাই বলিয়া ফেলিতাম। ঈমান ও ইসলামের বিরুদ্ধে কাহাকেও কোন কটুক্তি 
করিতে দেখিলে আমরাও তাহাদিগের সহিত যোগ দিতাম । কেহ বিভ্রান্ত হইলে আমরাও 
তাহার সহিত বিভ্রান্ত হইতাম। সর্বোপরি আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করিতাম 
আর এই অবস্থায়ই আমাদের মৃত্যু আসিয়া পড়ে। ০:৮1 05০ -এই 
আয়াতে ১৪, অর্থ মৃত্যু । যেমন অন্য এক আয়াতে আছে যে, টি 
১০১৪2) 455 অর্থাৎ ইয়াকীন তথা মৃত্যুর আসিবার পূর্ব পর্যন্ত তুমি তোমার 
প্রতিপালকের ইবাদত কর। 

হযরত উসমান ইব্‌ন মাযউন (রা)-এর মৃত্যু সম্পর্কে রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছিলেনঃ 
র০-৯০-০৪]। ৪715৬ 5১৪০৯ ৩-৪1৯5121-528151 অর্থাৎ উসমান 
ইব্‌ন মাযউনের তো তাহার প্রতিপালক হইতে মৃত্যু আসিয়া গিয়াছে। এইখানে 
রাসূলুল্লাহ্‌ (সা) মৃত্যুকে বুঝাইবার জন্য ০-২৪ + শব্দ ব্যবহার করিয়াছেন। 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

০১৯2০] 8205:515885 (০৪ অর্থাৎ যাহারা এই ধরনের অপরাধে 
অপরাধী হইবে কিয়ামতের দিন কোন সুপারিশ তাহাদিগের উপকারে আসিবে না। 
কারণ, অন্যের সুপারিশে মুক্তি সেই পাইবে, যে সুপারিশ পাওয়ার উপযুক্ত। কিয়ামতের 
দিন যাহারা কাফির হইয়া উথথিত হইবে তাহারা সুপারিশের পাত্রই নহে । এই ধরনের 
লোক তো চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করিতে থাকিবে। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

১১০১৭ ২৮১৮|। ১০৫৫1 (৪ অর্থাৎ ব্যাপার কি? কি কারণে এই 

কাফিররা তোমার উপদেশ হইতে মুখ ফিরাইয়া লইতেছে? 


০৩455 


৪০৬০০৪০০০৮৪ ১৯৮১৮৭৮৮৮ 9৮৯৪ অর্থাৎ সত্য প্রত্যাখ্যান ও সত্য 
বিমুখতার ব্যাপারে মনে হয় ষে.ইহারা সিংহের থাবা হইতে পলায়নপর ভীত-্রস্ত গর্দভ। 


www.quraneralo.com 


Contents 


৩৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ই 2১১2 57550525545আর্ধাত এই 
মুশরিকদের সকলেই সত্যের দাওয়াত গ্রহণের পরিবর্তে কামনা করে যে, বরং আমাকে 
একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হউক, যেমন মুহাম্মদ (সা)-কে দেওয়া হইয়াছে। মুজাহিদ ও 
অন্যরা এই ব্যাখ্যা করিয়াছেন। অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
41010) তেজ ০4৮০ ৯১০০১১০১৮১9 8৮805 
5105১0০8271 শ 2111 অর্থাৎ তাহাদিগের নিকট কোন আয়াত আসিলে 
তাহারা বলে, আল্লাহ্‌র রাসূলদেরকে যাহা দেওয়া হইয়াছে, আমাদিগকেও তাহা না 
দেওয়া পর্যন্ত আমরা কিছুতেই ঈমান আনিব না। আল্লাহই ভালো জানেন যে, তিনি 
তাহার রিসালাত কোথায় রাখিবেন। 

£১ ০১ 5৮৯.৯5% :1,- 3 অর্থাৎ ইহারা সত্যকে গ্রহণ না করিবার আসল 
কারণ হইল, ইহারা আখিরাতকেই ভয় করে না। এই বেপরোয়া আর বে-ঈমানীই 
ভাহাদিগকে ধ্বংস করিয়া দিয়াছে। অভাপর আল্লাহ তা'আলা বলেন ৪ 

UC os SEL CES Ae oe FEN OE অর্থাৎ 
কুরআনই সকলের জন্য উপদেশ বাণী । অতএব যাহার ইচ্ছা সে ইহা হইতে উপদেশ 
গ্রহণ করুক। বস্তুত আল্লাহ্‌র ইচ্ছা ব্যতিরেকে কেহ উপদেশ গ্রহণ করিবে না। অন্য 
আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

LNT NS 

5111 ০05০ 5131595১5, অর্থাৎ তোমরা তাহাই কামনা করিবে আল্লাহ্‌ 
যাহা কামনা করেন। 

৮১৬১-৯]। 5 ৪৬1। ৯ ৯ অর্থাৎ একমাত্র আল্লাহ্‌ তা'আলাই এমন 
সত্তা যাহাকে ভয় করা যায় আর তাওবাকারীদের অপরাধ একমাত্র তিনিই মার্জনা 
করিতে পারেন । কাতাদা রে) এই ব্যাখ্যা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)........ আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস ইবৃন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন Jl ৬৯ 2111151 $2 
১১ ৪% || এই আয়াতটি পাঠ করিয়া বলিলেন ঃ “তোমাদিগের প্রতিপালক বলিতেছেন 
যে, আমি-ই একমাত্র ভয়ের পাত্র। অতএব আমার সহিত কাহাকেও শরীক সাব্যস্ত 
করিও না। সুতরাং যে ব্যক্তি আমার সহিত শরীক সাব্যস্ত করা হইতে বিরত থাকিবে 
সে-ই আমার ক্ষমা পাওয়ার যোগ্য ৷” 

ইমাম তিরমিযী ও ইমাম ইব্‌ন মাজাহ্‌ কায়েস ইবৃন হাব্বাবের হাদীস হইতে ইমাম 
নাসায়ী মুআফী ইব্‌ন ইমরানের হাদীস হইতে এবং ইহার দুইজন সুহায়ল ইব্‌ন আব্দুল্লাহ 
হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। অনুরূপভাবে আবু ইয়ালা, বায্যার, বগবী ও. 
অন্যরা সুহায়ল কুতায়বী হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 


Wwww.quraneralo.com 


Contents 


৪০ আয়াত, ২ রুকু, মক্কী 


১৮/৯১/৭১৫৭ 


৯ Aton 
EM TS 


2 5 (\) 


এ 


(1) 


“£17 পর্ণ ৫ পুরে 


০ ১/০৩৩ 


দলা ২ 2 পেপার 
Od 


1 EL 23 ৪৮9 
bk 2০ টানি 


604%) 


পা a2 পা ৪৮ 


& পটাতে 5 2 A> 


2 (t) 
(৩) 
(৭) 
(4) 


৮85 (9) 


(৭) 


০ ৯৪০ ৩৮ ০%% ৫ 03 OH (১.) 
6552৯) 86 (১) 


0 og >] 5 22550) ( 
শর 


পাচা 2 


(১) 


১%% ৩১০৯ %%এ চি (১) 


www.quraneralo.com 


Contents 
৩৪২. তাফসীরে ইব্‌ন কাছীর 


ও 854০8995৩05) 92 09) 
0 8 2087 (০) 
১. আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের ৷ 
২. আরও শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার । 
৩. মানুষ কি মনে করে যে, আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না? 
৪. বস্তুত আমি উহার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করিতে সক্ষম । 
৫. তবুও মানুষ তাহার সম্মুখে যাহা আছে তাহা অস্বীকার করিতে চাহে; 
৬. সে প্রশ্ন করে, “কখন কিয়ামত দিবস আসিবে?’ 
৭. যখন চক্ষু স্থির হইয়া যাইবে, 
৮. এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন, 
৯. যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে- 
১০. সেদিন মানুষ বলিবে, “আজ পালাইবার স্থান কোথায়?’ 
১১. না, কোন আশ্রয়স্থল নাই। 
১২. সেদিন ঠাই হইবে তোমার প্রতিপালকেরই নিকট । 
১৩. সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী 
পশ্চাতে রাখিয়া গিয়াছে। 
১৪. বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত, 
১৫. যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। 


তাফসীর ঃ উপরে একাধিকবার এই কথা বলা হইয়াছে যে, কারো কোন বক্তব্যকে 
খণ্ডন করিবার জন্য শপথ করা হয়, তাহা হইলে এর তাকীদের জন্য শপথের পূর্বে 9 
যোগ করা সংগত । এইখানে কিয়ামতের দিবসের পুনরুথান সম্পর্কে অজ্ঞ লোকদের 
বিরূপ মনোভাব খণ্ডন করিয়া উহার বাস্তবতা ও যৌক্তিকতা প্রমাণ করা হইয়াছে। অর্থাৎ 
এইখানে যেই বিষয়ে শপথ করা হইয়াছে উহা হইল খণ্ডনীয় বিষয়। বিধায় কসমের 
টিভির ত রা যারা 

2511-85-০8? ২0175 ily অর্থাৎ আমি 
কিয়ামত দিবস ও তিরঙ্কারকারী আত্মার শপথ করিতেছি। 

হাসান (র) বলেন, এইখানে শুধু কিয়ামতের দিবসের শপথ করা হইয়াছে- 
তিরস্কারকারী আত্মার শপথ করা হয়নি। পক্ষান্তরে কাতাদা (র) বলেন, কিয়ামত দিবস 
ও তিরক্কারকারী আত্মা উভয়েরই শপথ করা হইয়াছে। ইব্‌ন আবূ হাতিম (র) এইরূপই 
বর্ণনা করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কিয়ামা ৩৪৩ 


ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, হাসান ও আরাজ ১% 3-এর স্থলে ১ 
পাঠ করিতেন। অর্থাৎ অবশ্যই আমি কিয়ামত দিবসের শপথ করিতেছি, তিরস্কারকারী 
আত্মার শপথ করি না । এই অর্থটি অবশ্য হাসানের মতকে সমর্থন করে। তবে বিশুদ্ধ 
মত হইল এই যে, কাতাদার মতানুসারে আল্লাহ্‌ তা'আলা একত্রে উভয়টিরই শপথ 
করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) ও সাঈদ ইব্‌ন জুবায়র (র)-এর মতও ইহাই । ইব্‌ন 
জারীর (র)-ও এই ব্যাখ্যাটি পছন্দ করিয়াছেন। 

কিয়ামতের দিবসের ব্যাখ্যা দেওয়া নিশ্প্রয়োজন। কারণ ইহার পরিচয় সকলের 
কাছেই স্পষ্ট । তবে {141014401 ব্যাখ্যার অপেক্ষা রাখে । এই প্রসংগে কুররা 
ইব্‌ন খালিদ (র) বলেন ৪ যাহারা প্রকৃত ঈমানদার তাহারা সর্বদাই নিজেকে তিরক্কার 
করিতে থাকে যে, এই কথা কেন বলিয়াছ? ইহা কেন খাইয়াছ? বা এইরূপ কেন 
কল্পনা করিয়াছ? ইত্যাদি । এই জন্যই ২21৮111,১..$%11 তথা তিরস্কারকারী আত্মা 
বলা হইয়াছে। পক্ষান্তরে ফাসিক-ফাজিরদের অবস্থা হইল যে, তাহারা অন্যায় করিতেই 
থাকে- কখনো নিজেকে তিরস্কার করে না। জুয়াইবির (র) হইতে বর্ণিত আছে যে, 
আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাসান (র) বলেন, আকাশমণ্লী ও পৃথিবীতে এমন কেহ 
নেই যে, কিয়ামতের দিন নিজেকে তিরস্কার করিবে না। 

ইব্ন আবূ হাতিম (র) ...... ইকরিমা (র) হইতে বর্ণিত তিনি বলেন, মানুষ 
ভালো-মন্দ সব কাজেই নিজেকে তিরস্কার করে । কোন ভালো কাজ ছুটিয়া গেলে কাজটি 
কেন করা হইল না আর কোন মন্দ কাজ করিয়া ফেলিলে উহা কেন করা হইল এই 
তিরস্কার করা হয়। অনুরূপ সাঈদ মুজাহিদ (র) হইতে বর্ণিত আছে। 

আলী ইব্‌ন আবু তালহা (র) ..... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, 
২515111 অর্থ ২₹০৬-০১-১|। অর্থাৎ নিন্দনীয় আত্মা। কাতাদা রে) বলেন ৪ 15১41 
অর্থ »১৯(৪ || অর্থাৎ পাপী আত্মা । 

ইব্‌ন জারীর (র) বলেন, এই প্রতিটি ব্যাখ্যাই প্রায়ই সমার্থবোধক। ইহাতে মূলত 
তেমন কোন বিরোধ নাই। 

০০) 0115 2 ৮-2-4165 ভাট Mii ৯2 
55 অর্থাৎ মানুষ কি মনে করে যে, কিয়ামতের সময় আমি তাহাদিগের বিক্ষিপ্ত 
হাড্ডগুলি একত্রিত করিয়া পুনরায় তাহাদিগকে জীবিত করিতে পারিব না? অবশ্যই 
পারিব। শুধু তাহাই নয়- বরং মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করিতে আমি 
সক্ষম। 

সাঈদ ইব্‌ন জুবায়র ও আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ১ 
₹০৮-০৯-৭১ অর্থাৎ আমি মানুষের অঙ্গুলীর অগ্রভাগকে উট কিংবা ঘোড়ার পায়ের 


Wwww.quraneralo.com 


Contents 


ud _ তাফসীরে ইব্‌ন কাছীর 


তালুর ন্যায় করিতে সক্ষম মুজাহিদ, ইকরিমা, হাসান, কাতাদা, যাহ্হাক এবং ইব্‌ন 
জারীর (র) এইরূপই বলিয়াছেন। 

আলোচ্য আয়াতে ১১১৬ শব্দটি বাহ্য ৮৯১ হইতে ‘হাল’ হইয়াছে। সুতরাং 
অর্থ হইবে এইরূপ যে, মানুষ কি মনে করে যে, আমি তাহার বিক্ষিপ্ত হাড়গুলি একত্রিত 
করিতে পারিব না? অবশ্যই পারিব। সংগে সংগে উহাদিগের অঙ্গুলীর অগ্রভাগ পুনর্বিন্যস্ত 
করিতে সক্ষম৷ 

০0৭1 028 1 90831 9০১ 5 অর্থাৎ তবুও মানুষ তাহার সম্মুখে যাহা 
আছে উহা অর্থাৎ মৃত্যু বা কিয়ামতকে অস্বীকার করিতে চাহে। 

সাঈদ ইব্‌ন জুবায়র (র) ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করেন যে, এই আয়াতের 
অর্থ হইল, তবুও মানুষ অবাধে অপরাধ করিয়া চলিতেছে। ্‌ 

আওফী দিত .. ইব্‌ন আব্বাস (রো) নি করেন, ৩1.১3| ৮১১2৩ 


লইলেই চলিবে । 

পারি রি 
নাফরমানীর দিকে অগ্রসর হয়। তবে আল্লাহ্‌ যাহাকে রক্ষা করেন সেই কেবল রক্ষা 
পায়। 

ইকরিমা, সাঈদ ইব্‌ন জুবায়র, যাহ্হাক, সুদ্দী রে) এবং আরো অনেক হইতে 
বর্ণিত যে, আলোচ্য আয়াতের অর্থ তবুও মানুষ অপরাধ করিতে বিলম্ব করে না কিন্তু 
তওবা করিতে গড়িমসি করে। 

আলী ইব্ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, আয়াতের 
অর্থ হইল কাফির মানুষ কিয়ামত দিবসকে অস্বীকার করে । ইব্‌ন যায়দের মতও ইহাই। 
এই অর্থটিই বেশী গ্রহণযোগ্য । কারণ, পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

Taille sll অর্থাৎ সে জিজ্ঞাসা করে যে, কিয়ামত দিবস কখন 
আসিবে? এই জিজ্ঞাসা মূলত জানার জন্য প্রশ্ন করা নয়- বরং কিয়ামত দিবসের 
বাস্তবায়ন ও অস্তিত্ব অস্বীকার করাই উদ্দেশ্য । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
বলেন $ 
REN EEE ES PE Ee NE 2 Of 

LY 8505485 ১৩১১১০৮০০৪৪ 

অর্থাৎ তাহারা বলে যে, তোমরা যদি সত্যবাদী হও তো বল, কিয়ামত কখন 
আসিবে? হে রাসূল! আপনি বলিয়া দিন, তোমাদিগের জন্য একটি দিবস নির্ধারণ করিয়া 
রাখা হইয়াছে, নিউ নিগার A 
পিছনেও যাইতে পারিবে না। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কিয়ামা ৩৪৫ 
ওভাবে | ৮৯ ১৪। -২০-৯9 eG BU 
| - SEES SE 
অর্থাৎ কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা দেখিয়া যখন মানুষের চক্ষু স্থির হীন হইয়া 
যাইবে কোন কিছুই তাহার চোখে পড়িবে না, চন্দ্র জ্যোতিহীন হইয়া যাইবে এবং চন্দ্র ও 
সূর্যকে একত্রিত করা হইবে; সেইদিন মানুষ পলায়ন করিয়া আত্মরক্ষার চেষ্টা করিবে 
এবং বলিবে আজ পালাইবার স্থান কোথায়? তখন আল্লাহ্‌ তা'আলা বলিবেন ঃ 
৪১০] ০ ৮০০০০ এ) ৪৭। 5558 এও না, পলায়নের কোন স্থান নাই। 
সেইদিন একমাত্র তোমার প্রতিপালকের নিকটই ঠাই হইবে। 
ইব্‌ন আব্বাস ও ইব্‌ন মাসউদ (রা), সাঈদ ইবৃন জুরায়র (র) এবং আরো অনেকে 
বলেন, এই আয়াতের অর্থ হইল সেদিন কাফিররা কোন প্রকারেই মুক্তি পাইবে না। 
যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
১৩১ ১৩০৫০০৩৮৭৮৪ (০ ৮7105 অর্থাৎ কিয়ামতের দিন 
তোমাদিগের কোন আশ্রয়স্থল থাকিবে না এবং আত্মগোপন করিবার কোন স্থান পাইবে 
না। মোটকথা আল্লাহ্‌ ব্যতীত কোথাও সেদিন কোন ঠাই পাওয়া যাইবে না। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
, ১19 9 ৮০৮৮০৮৫90১১ 1১%, অর্থাৎ কিয়ামতের দিন মানুষকে 
অগ্নের-পশ্চাতের, ছোট-বড়, নতুন-পুরাতন সব আমল সম্পর্কেই অবহিত করা হইবে। 
০0778 
1০1 427152351০0191-5019৯25 অর্থাৎ মানুষ তাহার যাবতীয় 
কৃতকর্ম উপস্থিত পাইবে । আর তোমার প্রতিপালক কাহারো উপর অবিচার করিবেন না। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
| ৮০৮০ এই] 5 2৮১৯২0০৯১০০ 9৮১8৬ অর্থাৎ আসলে মানুষ 
নিজের সম্বন্ধে সম্যক অবগত এবং নিজের কর্ম সম্পর্কে সবিশেষ অবহিত যদিও সে নানা 
অজুহাত অবতারণা করিয়া সত্যকে অস্বীকার করে। 
যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 
(০৯ 44০7৬214০৯০ AS ৮৪1৮8 অর্থাৎ তুমি তোমার 
আমলনামা পড় । আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। 
আলী ইব্‌ন আবু তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 4? 
ঢ11 1415 SUL এই আয়াতের অর্থ হইল, কিয়ামতের দিন মানুষের চোখ, কান, 
হাত, পা ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ তাহার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 


ইবনে কাছীর ১১তম খণ্ড-৪৪8 www.quraneralo.com 


Contents 


৩৪৬ তাফসীরে ইব্ন কাছীর 


কাতাদা রে) বলেন ঃ মানুষ নিজেই সেদিন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 

এতদসত্তেও মানুষ অন্যের ছিন্রারেষণে সদা তৎপর আর নিজের দোষের ব্যাপারে সম্পূর্ণ 
| 

কথিত আছে যে, এই ইঞ্জীল শরীফে লিখা ছিল, হে আদম সন্তান! তুমি অন্যের 
চোখের ধূলিকণাও দেখিতে পাইতেছ আর তোমার চোখে যে কড়িকাঠ পড়িয়া আছে 
তাহা টের পাইতেছ না? 

মুহাহিদ (র) বলেন, ১১১১১০ 451,19 মানুষ কিয়ামতের দিন আযাব হইতে 
রেহাই পাইবার জন্য তর্কে লিপ্ত হইবে এবং নানা অজুহাত অবতারণা করিবে। 

কাতাদা (র) বলেন £ কিয়ামতের দিন যতই অজুহাত অবতারণা করা হউক তাহা 
গ্রহণ করা হইবে না। 

সুদ্দী রে) বলেন, মানুষ নিজের পক্ষে প্রমাণ পেশ করিলেও রেহাই পাইবে না। ইব্‌ন 
যায়দ, হাসান বসরী (র) এবং আরো অনেকে এই ব্যাখ্যা করিয়াছেন। ইব্‌ন জারীর 
(র)-ও এই ব্যাখ্যাটিই পছন্দ করিয়াছেন । তবে মুজাহিদের ব্যাখ্যাটিই সর্বাধিক বিশুদ্ধ । 
যেমন কুরআনের অন্য এক স্থানে আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 


5 


54215857010, 55০5০15 অৰ্থাৎ 

Bd ER ed. আমরা তো মুশরিক 
৷ ৯ পার্ট পা চিতা 

০%9০-৯০১১৩০%4৮৪ (১ 

৫ 49 ELSES (NV) 

& 44 বে S15 ASG 4S ERE 55150 (14) 

৩%৫৫৫656) : ২১৫ (৭) 

CHEW OIE HH (*-) 

687353 03353 (১) 

859৩১৮88850) 

68৫ ৪৮) (YY) 

০১528 ৯55 (YE) 


১৫৩৫8 পাইত $ ২4 (০) 


Www.quraneralo.com 


Contents 


সূরা কিয়ামা ৩৪৭ 


১৬. তাড়াতাড়ি ওহী আয়ত্ব করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সহিত 
সঞ্চালন করিও না। : 

১৭. ইহা সংরক্ষণ ও পাঠ করাইবার দায়িত্ব আমারই । 

১৮. সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর । 

১৯. অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই । 

২০. না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালবাস, 

২১. এবং আখিরাতকে উপেক্ষা কর। 

২২. সেই দিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে, 

২৩.তাহারা তাহাদিগের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে। 

২৪. কোন কোন মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ । 

২৫. এই আশংকায় যে, এক ধ্বংসকারী বিপর্যয় আসম । 


তাফসীর ঃ প্রথম প্রথম ওহী নাযিল হওয়ার সময় রাসূলুল্লাহ্‌ (সা) উহা আয়ত 
করিবার জন্য জিবরাঈল (আ)-এর সংগে সংগে আবৃত্তি করিতেন । ইহাতে তাহার 
বিশেষ কষ্ট হইত । আল্লাহ্‌ তা'আলা এই আয়াতে তাহার রাসূল (সা)-কে জিবরাঈল 
(আ)-এর মুখ হইতে ওহী আয়ত্ব করিবার পদ্ধতি শিক্ষা দিয়া বলিতেছেন, জিবরাঈল 
(আ) তোমার নিকট ওহী লইয়া আসিলে তুমি মনোযোগ সহকারে উহা শ্রবণ করিতে 
থাক। উহার সংরক্ষণ ও বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমার-তজ্জন্য তোমার কষ্ট ভোগ 
করিতে হইবে লা মোটকথা আননার দায়ি ওর অনোযোগা নারে পরা বর ভারি 
উহা আপনার বক্ষে সংরক্ষণ করানো আবার যথাযথভাবে আপনার মুখ হইতে পাঠ 
করানো এবং উহার বিশদ ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করিবার দায়িত্ব আমার । এই 
প্রসঙ্গেই আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

(৯৮541 41১0 45 /৮৯১৪ অর্থাৎ তাড়াতাড়ি ওহী তথা কুরআন আয়ত্ব 
করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সহিত সঞ্চালন করিও না। যেমন অন্য 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

৮১১০ 053 22৯৩ 201 ৮৯82 01৩8 ০০ 01981605585 
4 অর্থাৎ তোমার নিকট ওহী অবতরণ সমাপ্ত হওয়ার পূর্বেই তুমি তাড়াতাড়ি করিয়া 
উহা পাঠ করিও না। আর বল, “হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বাড়ইয়া দাও।" 

অভি আল্লাহু তাআলা বলেন? 

১,3১2 ৮০৮51 অৰ্থাৎ তোমার বক্ষে ওহী সংরক্ষণ করা এবং 
পরবর্তীতে তোমার মুখে উহা পাঠ করানোর দায়িত্ব আমার । 

55718 0.5 অর্থাৎ আমার পক্ষ হইতে যখন ফেরেশতা কুরআন 
পাঠ করেন তখন তুমি মনোযোগ সহকারে উহা শ্রবণ কর। অতঃপর ফেরেশতা 
তোমাকে যেইভাবে পাঠ করিয়া শুনায় তুমিও সেইভাবে পাঠ কর। 


www.quraneralo.com 


Contents 


৩৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


£ 552 ৮৯501 78 অর্থাৎ মনোযোগ সহকারে ফেরেশতার পাঠ শ্রবণ এবং 
তোমার পাঠ শেষে আমার ইচ্ছা ও চাহিদা অনুযায়ী বিশদ ব্যাখ্যা ও বিশ্লেষণ করিবার 
যোগ্যতা তোমাকে আমিই প্রদান করিব । 

ইমাম আহমদ (র)......... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) প্রথম প্রথম ওহী অবতীর্ণ হওয়ার সময় উহা মুখস্ত 
করিবার জন্য জিবরাঈল (আ)-এর সহিত দুই ঠোট সঞ্চালন করিয়া পাঠ করিতেন! 
তখন আল্লাহ্‌ তা'আলা এই আয়াত নাধিল করেন। মুসা ইব্‌ন আবূ আয়েশা (র) বলেন, 
এই হাদীস বর্ণনা করিবার সময় সাঈদ ইব্‌ন জুবায়র (র) আমাকে বলিলেন, এই দেখ, 
ইব্‌ন আব্বাস রো) আমাকে যেইভাবে ঠোট সঞ্চালন করিয়া দেখাইয়াছিলেন আমিও 
তোমাকে সেইভাবে ঠোট সঞ্চালন করিয়া দেখাইতেছি। ইহার পর হইতে রাসূলুল্লাহ্‌ 
(সা) আল্লাহ্‌র নির্দেশ-অনুযায়ী মনোযোগ সহকারে ওহী শ্রবণ করিতেন এবং জিবরাঈল 
(আ) চলিয়া গেলে হুবহু পাঠ করিয়া শুনাইতেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, ওহী অবতীর্ণ হইবার পর উহা আয়ত্‌ করিবার জন্য রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে তাহার দুই ঠোট সঞ্চালন করিতে দেখা যাইত । উহা এই জন্য করিতেন যেন 
ওহী ভুলিয়া না যান। ওহী অবতারণ শেষ হওয়া পর্যন্তই তিনি এই নিয়ম পালন 
করিতেন । ফলে আল্লাহ্‌ তা'আলা &]। ১74১3 নাযিল করেন। শা'বী, 
হাসান বসরী, কাতাদা, মুজাহিদ, যাহহাক (র) এবং আরো অনেকে এই মতই ব্যক্ত 
করেন যে, উল্লিখিত প্রসংগেই এই আয়াতগুলি অবতীর্ণ হয়। তবে কেহ কেহ ভিন্নমত 
পোষণ করেন। যেমন ইবন জারীর রে) আওকী সূত্রে ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন যে, ৮5৬ 
জানাইয়া দিলেন যে, TE a GTS সত al 
ইহার দায়িত্ব আমি সম্পূর্ণ আমার নিজের হাতেই তুলিয়া লইলাম। 

ইব্‌ন আব্বাস রো), আতিয়্যা, আওফী (র) বলেন ৪ ie Het ee 
কুরআনে বর্ণিত হালাল-হারামের বিশদ ব্যাখ্যা আপনাকে আমিই জানাইয়া দিব। 
50087777572 

১৮৯1 35১১59 ২! 355 47 ১ অর্থাৎ, দুনিয়া-জ্রীতি এবং 
আখিরাত বর্জনই কাফিরদিগকে কিয়ামত দিবস অস্বীকার করা এবং কুরআনের 
বিরুদ্ধাচরণ করার প্রতি উদ্বুদ্ধ করে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১৮০15 ৬০০৮৫ 2৮555 অর্থাৎ কিয়ামতের দিন এক শ্রেণীর লোকের মুখমণ্ডল 
আনন্দময় ও হাস্যোজ্ব্বল থাকিবে। ইহারা সরাসরি স্বচক্ষে আল্লাহ্‌ তা'আলাকে দেখিতে 


www.quraneralo.com 


Contents 


সূরা কিয়ামা ৩৪৯ 


পাইবে । যেমন বুখারী শরীফে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, ‘তোমরা অবশ্যই 
তোমাদিগের প্রতিপালককে সরাসরি স্বচক্ষে দেখিতে পাইবে । 

উল্লেখ্য যে, পরকালে ঈমানদারদের আল্লাহ্‌ তাআলার দর্শন লাভের বিষয়টি অসংখ্য 
বিশুদ্ধ হাদীস দ্বারা এমনভাবে প্রমাণিত যে, উহা অস্বীকার করার কোন উপায় নাই। 
যেমন বুখারী ও মুসলিমে আবু সাঈদ ও আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীস আছে 
যে, কতিপয় লোক একদিন জিজ্ঞাসা করিল যে, হে আল্লাহ্র রাসূল! আমরা কি 
কিয়ামতের দিন আমাদিগের প্রতিপালককে দেখিতে পাইব? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ঃ “আচ্ছা মেঘ মুক্ত আকাশে চন্দ্র সূর্য দেখিতে কি তোমাদের কোন ব্যাঘাত 
পাইতে হয়?” লোকেরা বলিল, না, তাতে তো কোন ব্যাঘাত পাইতে হয় না। রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন ঃ “কিয়ামতের দিন তোমরা তোমাদের প্রতিপালককে এমন নিবিষ্নে 
দেখিতে পাইবে যেমন পূর্ণিমার চন্দ্রকে দেখিতে পাও ৷” 

বুখারী.ও মুসলিমে আছে যে, হযরত আবূ মুসা (রো) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন ৪ “প্রত্যেক জান্নাতীকে দুইটি করিয়া জান্নাত দেওয়া হইবে, যাহার 
যাবতীয় আসবাবপত্র হইবে সোনার তৈরি । সেই জান্নাতী এবং আল্লাহ্‌র দীদারের মাঝে 
আল্লাহ্‌র কিবরিয়ার চাদর ব্যতীত অন্য কোন আড়াল থাকিবে না। ইহা জান্নাতের 
আদনের বর্ণনা ৷” 

ইমাম মুসলিম (র) .... সুহাইব (রা) কর্তৃক বর্ণিত হাদীসে উল্লেখ করিয়াছেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “জান্নাতীরা জান্নাতে প্রবেশ করিবার পর আল্লাহ্‌ তা'আলা 
বলিবেন, তোমরা আরো কিছু চাও কি? তাহারা বলিবে, আর কি চাই! আপনি কি 
আমাদের চেহারা উজ্জ্বল করিয়া দেন নাই? আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান 
নাই? রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ ইহার পর আল্লাহ্‌ তা'আলা পর্দা উন্মুক্ত করিয়া 
আত্মপ্রকাশ করিবেন । তখন আল্লাহ্‌র দর্শনই সকল জান্নাতীর নিকট সর্বাপেক্ষা উত্তম ও 
প্রিয় বলিয়া মনে হইবে ৷” অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) উ111--১1 ১০3 আয়াতটি 
পাঠ করেন। 

মুসলিম শরীফের আরেক হাদীসে আছে যে, জাবির (রো) বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সো) বলিয়াছেন £ (কিয়ামতের চত্বরে) আল্লাহ্‌ তা'আলা হাসি মুখে 
আত্মপ্রকাশ করিবেন । 

এই সব হাদীস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে, কিয়ামতের চত্বরে এবং জান্নাতে 
তারের) ৫ 
ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
পরিদর্শন করিবে । কাছের এবং দূরের বস্তুকে সে একই সমান দেখিতে পাইবে । তাহার 


Wwww.quraneralo.com 


Contents 


৩৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


স্ত্রী ও সেবকগণ সর্বদা তাহার চোখের সামনে থাকিবে । আর সর্বোচ্চ পর্যায়ের একজন 
জান্নাতী প্রত্যহ দুইবার আল্লাহ্‌র দর্শন লাভ করিবে ।” এই ধরনের আরো বহু হাদীস 
রহিয়াছে। ন্মর্তব্য যে, আল্লাহর দর্শন লাভ বিষয়ে সাহাবা তাবেয়ীন ও 
তাবয়ে-তাবেয়ীনসহ কাহারো কোন দ্বিমত নাই । এ ব্যাপারে সকলেই একমত । 
১১৮০ ৫23১৬] এই আয়াতের কেহ কেহ এই অর্থ করিতে চাহেন যে, 
ঈমানদারগণ তাহাদিগের প্রতিপালক হইতে পুরস্কার লাভের অপেক্ষায় থাকিবে । কিন্তু 
_ এই ব্যাখ্যাটি সংগত কারণেই গ্রহণযোগ্য নয়। 


০১০ 2 


2০৬5 07 i 01 55০8৮১৮৮০৬2 0399 এই অংশ অর্থাৎ 
কিয়ামতের দিন কোন বিপর্যয় আসিয়া পড়ে কিনা কোন কোন মুখমণ্ডল বিবর্ণ ও মলিন 
হইয়া যাইবে । গুনাহগার ও ফাসিক ফাজিরদের অবস্থাই এইরূপ হইবে । ১৮5 অর্থ 
০৪ ১.5 অর্থাৎ বিপর্যয় আসিবার ব্যাপারে তাহারা নিশ্চিত হইয়া যাইবে। 

সুদ্দী রে) বলেন ৪ অপরাধীরা সেইদিন এই ব্যাপারে নিশ্চিত হইয়া যাইবে যে, 

ংস তাহাদিগের অনিবার্য । 

ইব্‌ন যায়দ রে) বলেন ৪ তাহারা নিশ্চিত বুঝিবে যে, তাহাদিগের জাহান্নামে প্রবেশ 
করিতেই হইবে । আলোচ্য আয়াতটির অনুরূপ আরেকটি আয়াত হইল ঃ 

১৮2০১26৮৮১৩ ১৯-০৫% সেইদিন কতিপয় মুখমণ্ডল হইবে উজ্জ্বল 
আর কতিপয় হইবে কালো মলিন । অন্যত্র বলা হইয়াছে ৪ | 


0 G22 28 #0 #2 


($21০০১৪৯১৯৩৩- 2১৬ ACS 8৯০ ১১৬০৭ Lig 035 
-১০ ২11 ১১৪৫৭।৯এ-১1-১৮০৪ (8৯৮৫০১০৪ 
অর্থাৎ অনেক মুখমণ্ডল সেইদিন হইবে উজ্জ্বল সহাস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমণ্ডল 
সেইদিন হইবে ধুলিধূসর, সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা । ইহারাই কাফির ও 
পাপাচারী। অন্যত্র আছে $ 


5254 22 


০০০ ১০ ৮৪৪ ২১০৯1. 95 ২০০০ 4০০৩ তক ৪৩৯১ 
১১০৩৭ ৪১৯৩ ০8৬৯ ১০৭ ৪৯2 ২৩ ৮০০ ২১১৯১০৭। পাকা ০0. ২ 
বল ও 95 ৪2এ- ২০০6 অর্থাৎ “সেইদিন অনেক মুখমণ্ডল অবনত 
ক্রিষ্ট ক্লান্ত হইবে, উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে; উহাদিগকে অত্যুষ্ণ প্রত্রবণ 
হইতে পান করান হইবে, উহাদিগের জন্য খাদ্য থাকিবে না দারী ব্যতীত; যাহা 
উহাদিগকে তুষ্ট করিবে না এবং উহাদিগের ক্ষুধা নিবৃত্ত করিবে না। 

আর অনেক মুখমণ্ডল সেইদিন হইবে আলোকোজ্জ্বল নিজদিগের কর্মে সাফল্যে 
পরিতৃপ্ত-সুমহান জান্নাতে । এই ধরনের আরো বহু আয়াত রহিয়াছে । 


www.quraneralo.com 


Contents 


সূরা কিয়ামা . ৩৫১ 
63191 SLI (YY) 

৮৩০৩2 C3 (YV) 

6 SIDES EES (YA) 

০30 সি খু 4 (1৭) 

১৮25 ১০০) Cr.) 
টা ATS 
84:৩5685 92 (YY) 

6 PRAMAS (YY) 

6 BEEN (YE) 

SUH ES IHF (০) 

১৪৩০৪ 4 003 এ (PY) 
০ ৬৬৪ (৩৫ তে 48৩৮ (৮4) 
০5 oy sa গা (YA) 


SIRE Ft Lo (£.) 
২৬. যখন প্রাণ কণ্ঠাগত হইবে, 

২৭. এবং বলা হইবে, “কে তাহাকে রক্ষা করিবে?’ 

২৮. তখন তাহার প্রত্যয় হইবে যে, ইহা বিদায়ক্ষণ । 

২৯. এবং পায়ের সংগে পা জড়াইয়া যাইবে। 

৩০. সেইদিন আল্লাহ্র নিকট সমস্ত কিছু প্রত্যানীত হইবে । 

৩১. সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই। 

৩২. বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল-ও মুখ ফিরাইয়া লইয়াছিল। 

৩৩. অতঃপর সে তাহার পরিবার-পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্তভরে। 


Wwww.quraneralo.com 


Contents 


৩৫২ তাফসীরে ইবৃন কাছীর 


৩৪. দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ! 

৩৫. আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ! 

৩৬. মানুষ কি মনে করে যে, তাহাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে? 

৩৭. সে কি স্বলিত শুক্রবিন্দু ছিল না? 

৩৮. “অতঃপর সে আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ্‌ তাহাকে আকৃতি 

দান করেন ও সুঠাম করেন। 

৩৯. অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল-_নর ও নারী । 

৪০. তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনজীবিত করিতে সক্ষম নহেন? 

তাফসীর ঃ মৃত্যুকালীন ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করিয়া আল্লাহ্‌ তাআলা 
বলিতেছেন ঃ 

(৮৪1৮841৮৯12 ৫ “যখন প্রাণ কণ্ঠাগত হইবে ।” এই আয়াতের দুইটি 
অর্থ হইতে পারে। প্রথমত, সাবধান হে আদম সন্তান! মৃত্যু আসিয়া পড়িলে তখন 
আমার কোন কথাই তোমরা অস্বীকার করিতে পারিবে না বরং সবই তখন তোমাদিগের 
চোখের সামনে সত্যরূপে ফুটিয়া উঠিবে। দ্বিতীয় অর্থ, সত্যিই যখন তোমার রূহ দেহ 
হইতে বাহির হইয়া কণ্ঠনালীতে আসিয়া পড়িবে; তখন নিঃসন্দেহে ...। - 5+ ৪১ 
৪১3 এর বহুবচন অর্থাৎ কণ্ঠনালী। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
এ ০ SG SES 00-07-5505 ৯ 

১8865 

অর্থাৎ পরন্ত কেন নয়- প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকাইয়া থাক, 

আর আমি তোমাদিগের অপেক্ষা তাহার নিকটতর কিন্তু তোমরা দেখিতে পাও না। 

তোমরা যদি কর্তৃত্বাধীন না হও, তবে তোমরা উহা ফিরাও না কেন? যদি তোমরা 
সত্যবাদী হও। 

1১ ১ 4289 ইকরিমা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, এই . 
আয়াতের অর্থ হইল, “আর তখন বলা হইবে, কে আছ যে, ঝাড়-ফুঁক করিয়া তাহাকে 
রক্ষা করিবে ।” 

আবু কিলাবা রে) বলেন যে, এই আয়াতের অর্থ হইল, “তখন বলা হইবে, কে 
আছ ডাক্তার, যে চিকিৎসা করিয়া তাহাকে আরোগ্য দান করিবে?” কাতাদা, যাহ্হাক 
এবং ইব্‌ন যায়দ রে)-ও এই ব্যাখ্যাই করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (রে)........... ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) বলেন, 1১ ৬০ 35৪5 অর্থ” তখন ফেরেশতারা বলাবলি করিবে যে, 


www.quraneralo.com 


Contents 


সূরা কিয়ামা ৩৫৩ 


এই লোকটির রুহ লইয়া কে আকাশে আরোহণ করিবে, রহমতের ফেরেশতা নাকি 
আযাবের? 

sll sll, “এবং পায়ের সংগে পা জড়াইয়া যাইবে ৷” 

ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত যে, তিনি বলেন, এই আয়াতের অর্থ হইল, 
মৃত্যুকালে মুমূর্য ব্যক্তির নিকট দুনিয়া ও আখিরাত একাকার হইয়া যায়। অর্থাৎ সেই 
মুহূর্তটি হয় দুনিয়ার শেষদিন আর আখিরাতের প্রথম দিন। ফলে বিপদের আর শেষ 
থাকে না। 

ইকরিমা রে) বলেন, অর্থাৎ সেই সময় একটি ভয়াবহ বিষয় আরেকটি ভয়াবহ 
বিষয়ের সহিত একত্রিত হয়। 

মুজাহিদ রে) বলেন ৪ এক বিপদ আরেক বিপদের সহিত মিলিত হয় । . 

হাসান বসরী (র) বলেন £ উহা সণ জঙ্থিতির কত যয বাতির গতর 
সংগে পা জড়াইয়া যায়। 

হাসান বসরী (র) হইতে আরেকটি বর্ণনা আছে যে, আয়াতের অর্থ হইল, কাফনের 
মধ্যে দুই পা একত্রে জড়াইয়া যাওয়া । 

যাহহাক রে) বলেন ৪:30. 10১+315.11০.$ 5119 অর্থাৎ মৃত ব্যক্তিকে কেন্দ্র 
করিয়া দুইটি আয়োজন শুরু হয়। একদিকে দুনিয়ার মানুষ তাহার কাফন-দাফনের 
আয়োজন করে । অপরদিকে ফেরেশতারা তাহার রূহ হেফাজতের আয়োজন করে। 

GU ১৬৮০৪ 49৬৭1 “সেইদিন সমস্ত কিছু আল্লাহ্র নিকট প্রত্যানীত 
হইবে।” অর্থাৎ মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা আকাশে তুলিয়া নেওয়া হয়। আল্লাহ্‌ 
তা'আলা বলেন, আমার বান্দাকে তোমরা পৃথিবীতে রাখিয়া আস। কারণ মানুষকে আমি 
মাটি হইতে সৃষ্টি করিয়াছি । আবার সেই মাটিতেই আমি তাহাদিগকে ফিরাইয়া দিব! 
পুনরায় সেই মাটি হইতে আরেকবার তাহাদিগকে বাহির করিব। যেমন বারা ইব্‌ন 
আধিব (রা) কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ হাদীসে এইরূপ বর্ণনা রহিয়াছে। 


চি গো 4 UES ০1595557295 অর্থাৎ 
সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই- বরং সে সত্য প্রত্যাখ্যান 
করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল। অতঃপর সে তাহার পরিবার-পরিজনের নিকট 
দন্তভরে ফিরিয়া গিয়াছিল। 

এই আয়াতে সেই কাফিরদের সম্পর্কে সংবাদ দেওয়া হইতেছে, হানার 
জীবনে অন্তরে সত্যকে প্রত্যাখ্যান করিয়াছিল এবং আমল হইতে মুখ ফিরাইয়া 
নিয়াছিল। ফলে ভিতরে-বাহিরে কোন প্রকারেই কোন কল্যাণ লইয়া আল্লাহ্র দরবারে 
উপস্থিত হইতে পারে নাই। এতদসত্তেও পার্থিব জীবনে তাহাদিগের দন্ত ও 'অহমিকার 


ইবনে কাছীর ১১তম খণ্ড__8৫ www.quraneralo.com 


Contents 


৩৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


শেষ ছিল না । অত্যন্ত দন্তের সহিত পরিবার-পরিজনের সংগে মিলিত হইত । যেমন 
অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

SS AL EAL 1 1$11919 এবং যখন উহাদিগের 
নি রিডার সিডার ভর UE 
বলেন ৪ 

সনি ৬৯০০ 0 25 ক, 1১১০ (411 5 00৫ 49 

রকি অর্থাৎ সে তাহার স্বজনদিগের মধ্যে তো আনন্দে ছিল। যেহেতু সে ভাবিত 
যে, সে কখনই ফিরিয়া যাইবে না। নিশ্চয় ফিরিয়া যাইবে, তাহার প্রতিপালক তাহার 
উপর সবিশেষ দৃষ্টি রাখেন। 

অতঃপর আল্লাহ্‌ তাআলা এই দাম্ভিক কাফিরদেরকে কঠোরভাবে ভীতি প্রদান 
করিয়া বলিতেছেন ৪ 

৮1951 19178-51905 এ 151 দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ! আবার 
দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ! অর্থাৎ আল্লাহ্‌র সহিত কুফরী কর আবার দন্ত ও অহমিকা 
প্রকাশ কর, ইহা তোমাদিগের জন্য মোটেই মানায় না। এর পরিমাণে তোমাদিগের 
যথেষ্ট দুর্ভোগ পোহাইতে হইবে। এইভাবে ধমক দিয়া অবজ্ঞার সূরে কথা বলিবার 
আরো প্রমাণ রহিয়াছে । যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

+১১৫1। ১১১৮। 5 এটি ও১ অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা 
কাফিরদিগকে ধমকের ও অবজ্ঞার সুরে বলিবেন, এখন দেখ মজাটা, তুমি তো 
প্রতাপশালী ও সম্মানী লোক! অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

Lee PEL 90181 £5,114 অৰ্থাৎ কিছুদিন সুখ ভোগ করিয়া 
লও, তোমরা তো অপরাধী । 

১১১০ ১১5১ ০15১১০৬ অৰ্থাৎ ঠিক আছে, আল্লাহ্‌কে বাদ দিয়া যাহার 
ইচ্ছা, দাসত্ব করিয়া লও! অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 

১০১১ অর্থাৎ তোমাদিগের যাহা মনে চায় করিতে থাক । 

ইব্‌ন আবূ হাতিম (র)...4.... মূসা ইব্‌ন আবূ আয়েশা রে) হইতে বর্ণনা করেন 
যে, আবূ আয়েশা রে) বলেন, সাঈদ ইব্‌ন জুবায়র (র) বলিয়াছেন 4 011. +11 
৮|। এই কথাটি প্রথমে রাসূলুল্লাহ্‌ (সা) আবূ জাহলকে বলিয়াছিলেন। অতঃপর ওহীরূপে 
নাযিল হয়। 

ইমাম নাসায়ী (র)....... সাঈদ ইব্‌ন জুবায়র (রা) হইতে বর্ণনা করেন। তিনি 
বলেন, আমি হযরত ইব্‌ন আব্বাস রো)-কে &1| এ] 1 এই আয়াত সম্পর্কে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কিয়ামা ৩৫৫ 


জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা) প্রথমে আবূ জাহলকে এই কথাটি 
বলিয়াছিলেন। পরে আল্লাহ্‌ তা'আলা ওহীরূপে নাযিল .করেন। 

ইব্ন আবূ হাতিম (র)........ কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, কাতাদা (র) 
বলেন ঃ আল্লাহ্র দুশমন নরাধম আবূ জাহল একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাপড় টানিয়া 
ধরিয়াছিল। ফলে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ 211 141 ২1141 উত্তরে আবু জাহল 
বলিল, মুহাম্মদ! তুমি আমাকে ভয় দেখাইতেছ? তুমি আর তোমার আল্লাহ্‌ একযোগ 
হইয়াও আমার কিছুই করিতে পারিবে না। জান, এই পাহাড়ের মাঝে যারা চলাচল করে 
তাদের সকলের অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি আমি । 

5 ১5৬ 119055114০৯ অর্থাৎ মানুষ কি মনে করে যে, তাহাকে 
নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে? এই আয়াতের ব্যাখ্যায় সুদ্দী (র) বলেন, মানুষ কি মনে 
করে যে, তাহাকে পুনরুখিত করা হইবে না? 

মুজাহিদ, শাফেয়ী, আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন ৪ মানুষ 
কি মনে করে যে, কোন আদেশ-নিষেধ না করিয়া এমনিতেই ছাড়িয়া দেওয়া হইবে? 

বস্তুত, এই আয়াত দ্বারা ব্যাপকভাবে উভয় অর্থই বুঝানো হইয়াছে যে, মানুষকে 
দুনিয়াতেও আদেশ-নিষেধ না করিয়া স্বাধীনভাবে ছাড়িয়া দেওয়া হয় নাই এবং 
পুনরুখিত না করিয়াও কবরে ফেলিয়া রাখা হইবে না। বরং দুনিয়াতেও তাহারা আল্লাহ্‌র 
আইনের অধীনে বন্দী আর মৃত্যুর পরও কবর হইতে হাশর ময়দানে, উথিত করিয়া 
কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হইবে। এই আয়াত দ্বারা মূলত পুনরুথান প্রমাণ করা এবং 
পুনরুথান অন্বীকারকারীদের দাবি খণ্ডন করাই উদ্দেশ্য । তাই পরবর্তী আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা বলেন ঃ 

এ০১০)০৮ ৮৪ ১১-১৬০১ 1 অর্থাৎ মানুষ কি তুচ্ছ পানি দ্বারা গঠিত দুর্বল 
শুক্রবিন্দু ছিল “না, যাহা পুরুষের মেরুদণ্ড হইতে ম্থলিত হইয়া প্রথমে নারীর জরায়ুতে 
প্রবেশ করে? 
অর্থাৎ অতঃপর সেই স্থলিত শুক্রবিন্দু রক্ত পিণ্ডে, তারপর গোশ্তের টুকরায় পরিণত 
হয়। তাহার পর আল্লাহ্‌ তা'আলা উহাকে আকৃতি দান করেন ও আত্মা সঞ্চার করেন। 
অবশেষে উহা সুঠাম ও সুদেহী নারী বা পুরুষে পরিণত হয়। অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
বলেন ৪ 

১৮০ ১০ ১০৯ 41১০-01 অর্থাৎ এই একবিন্দু শুক্র হইতে 
যেই সত্তা এত সুঠাম. সুদেহী মানব সৃষ্টি করিতে সক্ষম, তিনি কি মরিয়া যাইবার পর 
এই মৃত মানুষ গলিয়া পুনরায় জীবিত করিতে পারিবেন না? বস্তুত প্রথমবার সৃষ্টি 
করিবার তুলনায় পুনজীঁবিত করা আল্লাহ্‌র পক্ষে অধিক সহজ । 


www.quraneralo.com 


Contents 


৩৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


নিজ মতেরার বলেন 
4215 ১৬৯1 ১১৩ ১১৪৫৪ 31১11 152 sH ৬৪ অর্থাৎ তিনিই প্রথমবার 

সৃষ্টি করেন আবার তিনিই পুর্নজীবিত করিবেন। বস্তুত পুনজীবিত করা প্রথম সৃষ্টির চেয়ে 
অনেক সহজ । 

ইমাম আবূ দাউদ (র).... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “তোমাদের কেহ সুরা তীন পাঠ করিলে 
১১০২১, ২১,৷ ১০01 পড়িয়া যেন সে এ£3 অর্থাৎ হ্যা বলিয়া স্বীকৃতি 
প্রদান করে। আর যদি কেহ সূরা কিয়ামা পাঠকালে | 1১:১1 পড়ে, সেও যেন 
তথা হ্যা বলিয়া স্বীকৃতি প্রদান করে। আর যদি কেহ সূরা সুরসালাত পাঠকালে 
১৬১০১০১৮৮৪৯ পর্যন্ত পৌছে সে যেন বলে, 4110 0৯০ অর্থাৎ 
আমি আল্লাহ্‌তে ঈমান আনিয়াছি। 

ইব্‌ন জারীর (র)......... কাতাদা রে) হইতে বর্ণনা করেন যে, কাতাদা (র) 
বলেন, জনতা নি রাসূলুল্লাহ্‌ (সা) ৮11 ১৬৪১ 7১ ০11 এই 
আয়াতটি পাঠ করিয়া বলিতেন 8 *17 9 ০ 

ইব্‌ন আবু হাতিম (র)......... সাঈদ ইব্‌ন জুবায়র রে) হইতে বর্ণনা করেন যে, 
সাঈদ ইব্‌ন জুবায়র রে) বলেন, হযরত ইব্‌ন আববাস (রা) £1 ১২৪ ১413 ৮411 
এই আয়াত পাঠ করিয়া বলিতেন ৪114 30১. 7 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা দাহর 


৩১ আয়াত, ২ রুকু, মক্কী 


ts 

মুসলিম শরীফে আছে যে, ইব্‌ন আব্বাস (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
জুমুআর দিন ফজর নামাযে সূরা সাজদা ও সূরা দাহ্‌র পাঠ করিতেন। 

একটি মুরসাল হাদীসে আছে যে, যখন এই সূরাটি অবতীর্ণ হয় এবং রাসূলুল্লাহ্‌ 
(সা) উহা পাঠ করেন, তখন কৃষ্ণ বর্ণের এক সাহাবী তথায় উপস্থিত ছিল । রাসূলুল্লাহ্‌ 
(সা) পাঠ করিতে করিতে জান্নাতের বর্ণনা পর্যন্ত পৌছার পর লোকটি বিকট একটি 
চিৎকার দেয় এবং সংগে সংগে তাহার প্রাণ পাখী উড়িয়া যায়। দেখিয়া রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, জান্নাতের উদগ্র স্পৃহা তোমাদিগের সাথীর প্রাণ কাড়িয়া নিয়াছে। 


Pret 32724 54 রি 3 Al bd 
ob Es ৬০৮ ৭১ ৫8 ৩৯৩০১ ৫০৩০৪ (1) 
০0565415428 2৩১৩০ 87552) Ls ০০৩০১ GES a (*) 


2 Ab 


91465)6% ৫55 OEE 4862, () 


১. কাল প্রবাহে মানুষের উপর এমন এক সময় আসিয়াছিল যখন সে 
উল্লেখযোগ্য কিছু ছিল না। 

২. আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হইতে, তাহাকে পরীক্ষা 
করিবার জন্য, এইজন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন । 

৩. আমি তাহাকে পথের নির্দেশ দিয়াছি, ০০ না হয় সে 
চর 
EEE জা বি eS BY 


www.quraneralo.com 


Contents 


৩৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তুচ্ছ ও দুর্বল হওয়ার কারণে তাহারা উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না। অতঃপর ইহার 
ব্যাখ্যা প্রদান করিয়া আল্লাহ্‌ বলিতেছেন ঃ 

42125600518 ০2 90১51 0০85 0৪ অর্থাৎ আমি মানুষকে 
নারী ও পুরুষের মিলিত শুক্রবিন্দু হইতে সৃষ্টি করিয়াছি। 

0৮১৭ ২১৮১ -এর ব্যাখ্যায় ইব্‌ন আববাস (রা) বলেন, আমি মানুষকে 
নারী ও পুরুষের মিলিত শুক্রবিন্দু হইতে সৃষ্টি করিয়াছি। অর্থাৎ প্রথমে স্বামী-স্ত্রী 
শুক্রবিন্দ্ু একত্রে মিলিত হয়। অতঃপর কয়েকস্তর অতিক্রম করিয়া ধীরে একটি পূর্ণাঙ্গ ও 
সুঠাম মানুষের রূপ ধারণ করে । ইকরিমা, মুজাহিদ, হাসান এবং রবী ইব্‌ন আনাস 
(র)-ও এই কথাই বলেন যে, 0৮১৭ অর্থ পুরুষের শুক্রবিন্দু নারীর শুক্রবিন্দুর সহিত 
মিলিত হওয়া । আর এইভাবে আমি পরীক্ষা করিবার জন্য সৃষ্টি করিয়াছি। যেমন অন্য 
আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

22 7৫211551551 অর্থাৎ তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য যে, 
27577 
ভিডি 
আল্লাহ্‌ অনুগতও হইতে পারে আবার ইচ্ছা করিলে আল্লাহ্‌র নাফরমানীও করিতে পারে। 

(৷ ১০255 & অর্থাৎ আমি মানুষকে অত্যন্ত স্পষ্টভাবে আমার সঠিক 
পথের সন্ধান দিয়াছি। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেনঃ 
sl cle CAA 0১৮8 ০5 Ll “ছামূদ জাতিকে 
আমি সঠিক পথের সন্ধান দিয়াছি কিন্তু তাহারা হিদায়াতের উপর অন্ধতৃকে প্রাধান্য 
দিয়াছে।” অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ ১১১১ ১১১৯১ অর্থাৎ মানুষকে আমি 
ভালো ও মন্দ উভয় পথেরই সন্ধান দিয়াছি। . 

ইকরিমা, আতিয়্যা, ইব্ন যায়দ, মুজাহিদ রে) ও জমহুর উলামা আলোচ্য আয়াতের 
এই ব্যাখ্যা করিয়াছেন। পক্ষান্তরে আবূ সালিহ, যাহ্হাক ও সুদ্দী (র) বলেন, 6। 
১১১১১৯ অর্থ আমি মানুষকে মায়ের পেট হইতে বাহির হইয়া দুনিয়াতে 
আসিবার পথ দেখাইয়া দিয়াছি। তবে এই মতটি গ্রহণযোগ্য নয়। প্রথম ব্যাখ্যাটিই 
সঠিক ও প্রসিদ্ধ। 

1১১৪৫ ৮০191১51511 “হয় কৃতজ্ঞ হইবে, নয় তো অকৃতজ্ঞ হইবে ।” অর্থাৎ 
আমি মানুষকে সঠিক পথ বাতাইয়া দিয়াছি। এখন হয়তো সে সেই পথে চলিয়া 


www.quraneralo.com 


Contents 


সূরা দাহ্র ৩৫৯ 


সৌভাগ্য অর্জন করিবে অন্যথায় উহা অমান্য করিয়া কপালে দুর্ভোগ ডাকিয়া আনিবে। 
যেমন ইমাম মুসলিম আবূ মালিক আশআরী (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন ৪ “প্রত্যুষে ঘুম হইতে উঠিয়া প্রতিটি মানুষই নিজেকে ক্রয়-বিক্রয় 
করে। ইহাতে হুয় সে (শয়তানের হাতে তুলিয়া দিয়া) নিজেকে বরবাদ করে কিংবা 
(হিদায়াতের পথে চলিয়া) আবাদ করিয়া লয়।” 

ইমাম আহমদ (র)..... জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
জাবির ইব্‌ন আব্ুন্পাহ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন কা'ব ইব্‌ন উজরা (রা)-কে 
বলিলেন $ “আল্লাহ্‌ তা'আলা তোমাকে নির্বোধদের নেতৃত্ব হইতে রক্ষা করুন!’ কা'ব 
(রা) জিজ্ঞাসা করিলেন, হুযুর! নির্বোধদের নেতৃত্ব বলিতে কি বুঝায়? উত্তরে রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন £ আমার পরে এমন বহু নেতার আবির্ভাব ঘটিবে; যাহারা আমার 
হিদায়াত অনুসরণ করিবে না এবং আমার সুন্নত ও আদর্শ অনুযায়ী শাসনকার্য পরিচালনা 
করিবে না। 

যাহারা তাহাদিগের বাতিল ও মিথ্যা মতবাদ সমর্থন করিবে এবং জুলুম ও অন্যায় 
কাজে তাহাদিগকে সাহায্য করিবে, তাহারা আমার কেহ নয়, আমিও তাহাদিগের কেহ 
নহি। আমার হাউযে কাওছারে তাহারা স্থান পাইবে না। আর যাহারা তাহাদিগের মিথ্যা 
মতবাদ সমর্থন না করিবে এবং জুলুম ও অন্যায় কাজে তাহাদিণের সাহায্য না করিবে 
তাহারা আমার উম্মত বলিয়া বিবেচিত হইবে, আমিও তাহাদিগের আপন বলিয়া 
বিবেচিত হইব । আমার হাউযে কাওছারে তাহারা স্থান পাইবে । ওহে কা'ব ইব্‌ন উজরা! 
মনে রাখিও, রোযা হইল ঢাল তুল্য, সাদকা ছোট ছোট গুনাহসমূহ মুছিয়া ফেলে এবং 
নামায আল্লাহ্‌র নৈকট্য লাভের উপায় কিংবা (বলিয়াছেন) মুক্তি সনদ । হে কাব ইব্‌ন 
উজরা! হারাম দ্বারা গঠিত গোশত্‌ জান্নাতে প্রবেশ করিবে না। জাহান্নামই এমন ব্যক্তির 
উপযুক্ত ঠিকানা । হে কা'ব! মানুষ প্রতি সকালে নিজেকে বিক্রয় করিয়া ফেলে । কেহ 
তো নিজেকে ধ্বংসের হাত হইতে মুক্ত রাখে আবার কেহ নিজেকে ধ্বংসের দিকে 
ঠেলিয়া দেয়।” 

ইমাম আহমদ (র).......আবু হুরায়রা রো) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ঃ “প্রত্যেক ব্যক্তির ঘরের দরজায় দুটি পতাকা 
থাকে । একটি ফেরেশতার হাতে অপরটি শয়তানের হাতে । এখন যদি লোকটি আল্লাহ্‌র 
মনপূত কোন কাজের উদ্দেশ্যে বাহির হয়, তাহা হইলে ফেরেশতা পতাকা হাতে তাহার 
অনুসরণ করে । ফলে কাজ শেষে ঘরে ফিরিয়া আসা পর্যন্ত লোকটি ফেরেশতার পতাকা 
তলে অবস্থান করে। পক্ষান্তরে যদি লোকটি এমন কাজের উদ্দেশ্যে বাহির হয়, যাহা 
আল্লাহ্‌র মনপূত নয়, ত উর ভিত লি 
ফিরিয়া আসা পর্যন্ত সে শয়তানের পতাকা তলে অবস্থান করে ।” 


www.quraneralo.com 


Contents 


Sia তাফসীরে ইব্‌ন কাছীর 
০1৫৯০ 5 3 24 178 মু 1৮ রি ACY ৩21 (£) | 


রি 
5 রর AH AAI? তা 


LBC GAL KS ৩৯১৪ os (০) 
০16৯6 25848 55৩ (ডিও 
০1562484606 CY OG ৫১: ৫১৫ (৯) 
টিতে 4৫ 4 ৫52 $65522 45০ ও 52048942৯81 (A) 
Et He 5412 442) 25৮06) () 
০1০ (654 (5 65৬60 (১) 


১ ১ 
& চা 9১৫84 (১) 
61৫০ রর 251১4 031৮4১25 OY) 


৪. আমি অকৃতজ্ঞদিগের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল, বেড়ি ও লেলিহান 
অগ্নি। 

৫. সত্কর্মশীলেরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাফুর__ 

৬. এমন একটি প্রত্রবণের যাহা হইতে আল্লাহ্‌র বান্দাগণ পান করিবে, তাহারা 
এই প্রত্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে । 

৭. তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের. ভয় করে যেই দিনের বিপত্তি 
হইবে ব্যাপক । 

৮. আহার্ষের প্রতি আসক্তি সত্ত্বেও তাহারা অভাবপ্স্ত, ইয়াতীম ও বন্দীকে 
আহাৰ্য দান করে। 

৯. এবং বলে, “কেবল আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদিগকে 
আহার্য দান করি, আমরা তোমাদিগের নিকট হইতে প্রতিদান চাহি না, কৃতজ্ঞতাও 
নহে’ 

১০. ‘আমরা আশংকা করি আমাদিগের প্রতিপালকের নিকট হইতে এক 
ভীতিপ্রদ ভয়ংকর দিনের ।' 

১১. পরিণামে আল্লাহ্‌ তাহাদিগকে রক্ষা করিবেন সেই দিবসের অনিষ্ট হইতে 
এবং তাহাদিগকে দিবেন প্রফুলুতা ও আনন্দ । 

১২. আর তাহাদিগের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাহাদিগকে দিবেন উদ্যান 
ও রেশমী বন্ত্র। 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা দাহ্‌র ৩৬১ 


তাফসীর ঃ এইখানে প্রথমে আল্লাহ্‌ তা'আলা ঘোষণা দিতেছেন যে, আমার সৃষ্টির 
মধ্য হইতে যাহারা আমার সহিত কুফরী করিবে; তাহাদিগকে শাস্তি প্রদান করিবার জন্য 
আমি শৃঙ্খল বেড়ী ও লেলিহান অগ্নি প্রস্তুত করিয়া রাখিয়াছি। যেমন অন্য আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


041০556১0৯1 2 LL Ll 55215509591 
fo CE অর্থাৎ কাফিরদিগের গলায় বেড়ী লাগাইয়া শৃঙ্খল দ্বারা পা বাধিয়া ফুটন্ত 
পানিতে টানিয়া নেওয়া হইবে। অতঃপর আগুনে পোড়ানো হইবে । অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা সৎ কর্মশীলদের পরিণাম সম্পর্কে বলিতেছেন £ 

1১454 (5৯105 56 ০০৫ ১5 9৮০55 91591 21 অর্থাৎ সৎ কর্মশীলেরা 
পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাফুর। বলা বাহুল্য যে, কাফুর মিশ্রিত 
জান্নাতের এই পানীয় অত্যন্ত সুঘ্বাণযুক্ত ও ঠাণ্ডা হইবে। কাফুর এমনিতেই ঠাণ্ডা ও 
সুঘাণযুক্ত হইয়া থাকে। তদুপরি জান্নাতের পানীয় হিসাবে উহা অত্যন্ত সুস্বাদু হইবে। 

OE EG te অর্থাৎ কাফুর মিশ্রিত এই পানীয় এর প্রশ্রবণ 
থাকিবে, যাহা হইতে আল্লাহ্র বান্দাগণ পান করিবে এবং কেবল উহা হইতে পান 
করিয়াই তাহারা তৃপ্ত হইয়া যাইবে। উল্লেখ্য যে, [১.5 শব্দটি তারকীবে তমীযরূপে 
নসব হইয়াছে। | 

কেহ কেহ বলেন ঃ এই পানীয় কাফ্রের ন্যায় সুঘাণযুক্ত । আর কেহ বলেন, তাহা 
কাফুর নামক প্রত্রবণ হইতে পান করিবে । 

1১২৯ ১১৮$১৪১৯৪- অর্থাৎ পানি পান করিবার জন্য প্রত্রবণের কাছে আসিবার 
প্রয়োজন হইবে না বরং আল্লাহ্র বান্দাগণ নিজেদিগের প্রাসাদে, বাগ-বাগিচায়, 
বৈঠকখানায়, মোটকথা যখন যেখানে ইচ্ছা উহা প্রবাহিত করিতে পারিবে | , 5 
অর্থ ৫৮০ অর্থাৎ প্রবাহিত করা। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 


fC NCEE RN 15135 অর্থাৎ তাহারা 
বলিল, আমরা কিছুতেই ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদিগের জন্য যমীন 
হইতে একটি প্রজ্রবণ প্রবাহিত করিয়া দাও। 

অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

75511921558 অর্থাৎ উহার মাঝখানে আমি একটি নদী প্রবাহিত করিয়া 
দিয়াছি। 

মুজাহিদ (র) বলেন .৪ 1১ ৯ $31%%১&% অর্থাৎ আল্লাহ্র বান্দাগণ এ 
প্রসুবণটি যেইখানে ইচ্ছা হাকাইয়াঁ নিবে। ইকরিমা এবং কাতাদা রে)-ও এই অর্থ 
বলিয়াছেন। | 


ইবনে কাছীর ১১তম খণ্ড__৪৬ 


www.quraneralo.com 


Contents 


৩৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


যাহ হাৎ (5) লোন আল্লাহ্র বান্দা যেইভাবে ইচ্ছা উহা ব্যবহার করিবে। 

eis ৪১ ৩ ০১১ ১১৪৮১০ও ১৯০ ১১৯৪ অর্থাৎ আল্লাহ্‌র 
সৎকর্মশীল বান্দাদের পরিচয় হইল এই যে, তাহারা আল্লাহ্‌র যাবতীয় আদেশ নিষেধ 
মানিয়া চলে এবং নযরের মাধ্যমে নিজেরা নিজদিগের উপর যাহা ওয়াজিব করে, উহা 
যথাযথভাবে পূর্ণ করে আর এমন একদিনের ভয় করে যাহার বিপত্তি হইবে ব্যাপক। 

ইমাম মালিক রে).... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ যে ব্যক্তি আল্লাহ্র আনুগত্যের মানত করে সে যেন 
আল্লাহ্‌র আনুগত্য করিয়া উহা পূরণ করে আর কেহ আল্লাহ্র নাফরমানী করিবার মানত 
করিলে যেন সে আল্লাহ্র নাফরমানী না করে। ইমাম বুখারী (র)-ও হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। 

1১15: 2৮5 9 ০১০ 9%৮51৯5$ অৰ্থাৎ আর তাহারা কিয়ামত দিবসের 
হিসাবের পরিণাম মন্দ হইবার আশংকায় আল্লাহ্‌র নিষিদ্ধ কর্ম বর্জন করিয়া চলে। বস্তুত 
উহা এমন এক দিবস যাহার বিপত্তি সকলকেই গ্রাস করিবে । তবে আল্লাহ্‌ যাহার প্রতি 
দয়া করেন কেবল সে-ই রক্ষা পাইবে। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ , ৮ =. অর্থ 5৬ অর্থাৎ বিস্তৃত। কাতাদা (র) 
বলেন £ আমি আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, সেই দিবসের বিপত্তিতে 
আকাশ-যমীন সবকিছুই ছাইয়া যাইবে । 

1১-19-5529 ৮১৪৮৮০4১৯৮০ ৫৮৮। ০৮০৮, অর্থাৎ 
আহার্ষের প্রতি আসক্তি সত্তেও তাহারা অভাবগ্রস্ত ইয়াতীম ও বন্দীকে আহার্য দান করে। 
মুজাহিদ, মুকাতিল ও ইব্‌ন জারীর রে)-এর মতে «1০ অর্থ আহার্ষের প্রতি 
আসক্তি সত্ত্বেও । কেহ কেহ বলেন, «= 2 অর্থ আল্লাহ্‌র ভালোবাসায় । তবে প্রথম 
অর্থটিই সর্বাধিক প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 

4৯ ৬15 ০০]। ৪95 অর্থাৎ সম্পদের প্রতি আসক্তি সত্ত্বেও আল্লাহ্‌র পথে 
সম্পদ দান করে। আরেক আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

০০০৯৪ ০০০1৯8৮৮5 52৮১০১5১] অর্থাৎ তোমরা যাহা ভালবাস 
তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না। 

ইমাম বায়হাকী (র) আ'“মাশের সূত্রে নাফি' (র) হইতে বর্ণনা করেন যে, নাফি' 
(র) বলেন, হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) একবার অসুস্থ হইয়া পড়েন। তখন 
আঙ্গুরের মওসুম সবেমাত্র শুরু হইয়াছে। তিনি আঙ্গুর খাওয়ার ইচ্ছা প্রকাশ করিলে 
তাহার স্ত্রী হযরত সফিয়্যা রো) এক দিরহাম দ্বারা একছড়া আঙ্গুর খরীদ করাইয়া 
আনেন । যাহাকে আঙ্গুর খরীদ করিবার জন্য পাঠানো হইয়াছিল ফিরিবার পথে তাহার 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা দাহ্‌্র ৩৬৩ 


সংগে একজন ভিক্ষুক আসিয়া দরজায় হাক দিবার সংগে সংগে ইব্‌ন উমর (রা) 
আঙ্গুরগুলি তাহাকে দান করিয়া দিবার নির্দেশ দেন। ফলে আঙ্গুরগুলি তাহাকে দিয়ে 
দেওয়া হয়। অতঃপর সফিয়্যা (রা) আবারো লোক পাঠাইয়া এক দিরহামের আঙ্গুর 
খরীদ করাইয়া আনেন। এইবারও তাহার পিছনে পিছনে ভিক্ষুকটি আসিয়া হাক দিলে 
ইব্‌ন উমর (রা) আঙ্গুরগুলি তাহাকে দান করিয়া দিবার নির্দেশ দেন। ফলে আঙ্গুর 
তাহাকে দিয়ে দেওয়া হয় এবং হযরত সফিয়্যা (রা)-এর নির্দেশে তাহাকে বলিয়া দেওয়া 
হয় যে, আবার আসিলে কিছু আর কিছুই দেওয়া হইবে না। অতঃপর সফিয়্যা (রা) 
পুনরায় এক দিরহামের আঙ্গুর খরীদ করাইয়া আনেন। 

সহীহ হাদীসে আছে যে, “সুস্থ অবস্থায় সম্পদের প্রতি লোভ ধনী হইবার আকাঙ্খা 
ও গরীব হইবার আশংকা থাকা সত্তেও যে দান করা হয় উহাই সর্বোত্তম দান।” অর্থাৎ 
সম্পদের প্রতি আসক্তি ও সম্পদের প্রয়োজন থাকাবস্থায় যে দান করা হয় উহা উত্তম 
দান। তাই আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

১.9 ৮০529 ৮৮৮০৮ > sl NLS অর্থাৎ 
আহার্ষের প্রতি আসক্তি থাকা সত্তেও তাহারা মিসকীন, ইয়াতীম ও বন্দীদেরকে আহার্য 
দান করে। মিসকীন ও ইয়াতীম সম্পর্কে উপরে বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে। 
১১ তথা কয়েদী সম্পর্কে সাঈদ ইব্‌ন জুবায়র (রা) বলেন ৪ এইখানে ১. 
বলিতে মুসলিম কয়েদীদেরকে বুঝানো হইয়াছে । 

ইব্‌ন আব্বাস রো) বলেন £ তৎকালে মুসলমানদের বন্দীরা সকলেই ছিল মুশরিক। . 
অতএব বন্দী বলিতে শুধু মুসলিম বন্দীদেরকেই বুঝানো হয় নাই । বদরের যুদ্ধে যেসব 
কাফির মুসলমানদের হাতে বন্দী হইয়াছিল রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগের প্রতি সদয় 
ব্যবহার করিবার জন্য সাহাবীদিগকে নির্দেশ দিয়াছিলেন। ফলে সাহাবাগণ পানাহারের 
ব্যাপারে নিজদিগের উপর তাহাদিগকে প্রাধান্য দিতেন। ইকরিমা (র) বলেন ৪ ১. 
অর্থ দাস-দাসী। রাসূলুল্লাহ্‌ (সা) অসংখ্য হাদীসে দাস-দাসী ও অধীনস্তদের সহিত 
সদাচরণ করিবার উপদেশ দিয়াছেন। এমনকি মৃত্যুকালেও এই উপদেশ দিয়া গিয়াছেন 
যে, তোমরা নামায ও অধীনস্তদের প্রতি যত্নবান হও। 


EES 0218৮০৯4440 4551185 ১১% অৰ্থাৎ অবস্থাদৃষটে 
বুঝা যায় যে, তাহারা বলে, আমরা আল্লাহ্র সন্তুষ্টি ও প্রতিদানের আশায়ই 
তোমাদিগকে আহার্য দান করি। তোমাদিগের নিকট আমরা ইহার: কোন প্রতিদান চাই 
না এবং ইহাও কামনা করি না যে, মানুষের কাছে তোমরা আমাদিগের কৃতজ্ঞতা প্রকাশ 
কর। মুজাহিদ ও সাঈদ ইবৃন জুবায়র (র) বলেন £ এই কথাগুলি তাহারা মুখে না 
বলিলেও উৎসাহ প্রদানের জন্য আল্লাহ্‌ তাআলা তাহাদিগের মনের কথা প্রকাশ করিয়া 
দিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


৩৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


১১১৮-১৪-৬০ ০৭১0১০০১০৪০ ৪৪ অর্থাৎ আমরা ইহা এইজন্য 
করি যেন আল্লাহ্‌ তা'আলা আমাদের প্রতি দয়া করেন এবং ভীতি প্রদত্ত ভয়ংকর দিনে 
আমাদিগকে তিনি বিপদ হইতে মুক্ত রাখেন। 

আলী ইব্‌ন আবূ তালহা রে) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, (০ 
অর্থ ।$ .:০ অর্থাৎ সংকীর্ণ 1১১1৪ অর্থ ১4০ অর্থাৎ দীর্ঘ। ইকরিমা (র) 
বলেন, সেইদিন কাফিরদের মুখমণ্ডল বিবর্ণ হইয়া যাইবে ও দুই চক্ষুর মধ্যখান হইতে 
আলকাতরার ন্যায় ঘাম প্রবাহিত হইবে। ইব্‌ন যায়দ (র) বলেন, 1.2 অর্থ ১| 
তথা বিপত্তি। আর 1,১০৮ অর্থ | তথা তীব্র। তবে ইব্‌ন আব্বাস 
(রা)-এর ব্যাখ্যাটিই সর্বাধিক স্পষ্ট ও গ্রহণযোগ্য । 

ইব্‌ন জারীর (র) বলেন 8 1১:১৪ অর্থ ১:৬-২|| তথা তীব্র । যেমন $ বলা 
হয় ১১১৮ ৩১১৬৯ - ১৮৮৪ ১৬০ - ২৪৮১০1৩৪ ইত্যাদি। উল্লেখ্য যে, 
কিয়ামত দিবসই সর্বাপেক্ষা তীব্র ও দীর্ঘ বিপদের দিবস। 

NC Pd (EEE 7৮201 15541012135 অর্থাৎ পরিণামে 
টির পদ জিত THRO CUoth COO CIE LON 
তাহাদিগের চেহারায় প্রফুল্লতা ও মনে আনন্দ দান করিবেন। হাসান বসরী, কাতাদা, 
আবুল আলিয়া ও রবী ইব্ন আনাস (র) আলোচ্য আয়াতের এই ব্যাখ্যা করিয়াছেন। 
অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

25148517522 অর্থাৎ “অনেক মুখমণ্ডল হইবে 
সেইদিন উজ্জ্বল সহাস্য ও প্রফুল্প।” বলাবাহুল্য যে, মনে আনন্দ হইলে মুখমণ্ডল 
এমনিতেই উজ্জ্বল হইয়া যায়। কা'ব ইব্‌ন মালিক (রো) কর্তৃক বর্ণিত দীর্ঘ একটি 
হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) কোন কারণে আনন্দিত হইলে তাহার মুখমণ্ডল উজ্জ্বল 
হইয়া যাইত এবং দেখিতে চাদের টুকরার ন্যায় মনে হইত। 

আয়িশা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আনন্দিত অবস্থায় আমার কাছে 
আগমন করেন। দেখিতে পাইলাম যে, তাহার মুখমগ্ডলের শিরাগুলি যেন ঝকঝক 
করিতেছে। 

/+১:%%%৯1৮:০১1555 অর্থাৎ ধৈর্যের বিনিময়ে আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে জান্নাত তথা সুখময় প্রাসাদ ও মনোরম পোষাক দান করিবেন। 

হাফিজ ইব্‌ন আসাকির রে) বলেন আবু সুলাইমান ইব্‌ন দারানীকে একদিন সূরা 
দাহর পাঠ করিয়া শুনানো হয়। পাঠক ......... 17,::--০১1052 পৰ্যন্ত আসিলে 
তিনি বলিলেন ঃ ধৈর্যের সহিত দুনিয়াতে নিজের প্রবৃত্তির চাহিদা দমন করিবার ফলেই 
আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ইহা দান করিবেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা দাহ্‌র ৩৬৫ 
86282 "5৩০০৪ এ OE I DO ৫ Gs GEE গে) 
03205 855 055 ৩0৯ ০96 8৮55 (5) 
১1) SUDA 5 299 93 29৪5 ৬509) 
০129 7563 29 516) (৬) 

& ৫১৯৫১ 16 6৮ 4৫৬ 65255 0) 

০১৫১ FS GEES (9) 


A 


{2 2 AA রে 2 বে 25৩ 3 রত 
BE ১2619550655 06১৮6 4845 0৩) 


£/522 ৫ 
০1৯১৫ 


5 3 ple 
RS ESCs 66 LINES (০) 


ক 


2223 2 224, 
* 


৫ 1 LLG 922 ৯ 
২249 ৩5125582555 HALLE LE () 
015566 G4 5 25 


61054৫856৬9 254 BU 6৫165) CY) 

১৩. সেথায় তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে, তাহারা সেখানে 
অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না। ণ 

১৪. সন্নিহিত বৃক্ষ-ছায়া তাহাদিগের উপর থাকিবে এবং উহার ফলমূল 
সম্পূর্ণরূপে তাহাদিগের আয়ত্তাধীন করা হইবে । 

১৫. তাহাদিগকে পরিবেশন করা হইবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মত স্বচ্ছ 
পান-পাত্রে। ্‌ 

১৬. রজত শুভ্র স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ 
করিবে। 

১৭. সেথায় তাহাদিগকে পান করিতে দেওয়া হইবে যানজাবীল মিশ্রিত 
পানীয় । 

১৮. জান্নাতের এমন এক প্রত্রবণের, যাহার নাম সালসাবীল। 

১৯. তাহাদিগকে পরিবেশন করিবে চির কিশোরেরা, উহাদিগকে দেখিয়া মনে 
হইবে উহারা যেন বিক্ষিপ্ত মুক্তা । 


Wwww.quraneralo.com 


Contents 


৩৬৬ তাফসীরে ইবৃন কাছীর 


২০. তুমি যখন সেথায় দেখিবে, দেখিতে পাইবে ভোগ-বিলাসের উপকরণ এবং 
বিশাল রাজ্য । 

২১. তাহাদিগের আবরণ হইবে সৃষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, তাহারা 
অলংকৃত হইবে রৌপ্য নির্মিত কংকনে আর তাহাদিগের প্রতিপালক তাহাদিগকে 
পান করাইবেন বিশুদ্ধ পানীয়। 

২২. অবশ্য, ইহাই তোমাদিগের পুরস্কার এবং তোমাদিগের কর্ম প্রচেষ্টা স্বীকৃত ৷ 

তাফসীর £ জান্নাতের অধিবাসী এবং তাহাদিগকে জান্নাতে যেসব সুখ-সামগ্রী প্রদান 
করা হইবে সেই সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 

এ ১৯ ০০ 0685 Ss অর্থাৎ জান্নাতীরা জান্নাতের মধ্যে সুসজ্জিত 
আসনে সমাসীন হইবে । 1৫531 অর্থ কি শয়ন করা, নাকি হেলান দিয়া বা আসন করিয়া 
বসা বা অন্য কিছু-- এই বিষয়ে সূরা সাফৃফাতে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। 


1১৫১১ ৮০727510855 ৩১৮: অর্থাৎ জান্নাতের মধ্যে জান্নাতীরা 
অতিশয় গরম বা তীব্র শীত বোধ করিবে না- বরং সর্বদা এমন আবহাওয়া বিরাজমান 
থাকিবে যাহাতে তাহাদিগের বিন্দুমাত্র কষ্ট হইবে না। কখনো আবহাওয়ার কোন 
পরিবর্তন ঘটিবে না এবং পরিবর্তনের প্রয়োজনও হইবে না। 

SASS pry bolls Lele ২2155 অর্থাৎ বৃক্ষের ডালসমূহ 
ঝুঁকিয়া জান্নাতীদের নিকটবর্তী হইয়া ছায়াদান করিবে এবং উহার ফলমূল সম্পূর্ণ 
উহাদিগের আয়ত্তাধীন থাকিবে । যখনই ইচ্ছা করিবে, জান্নাতীরা অনায়াসে ফলমূল 
ছিড়িয়া লইতে পারিবে । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

৩/১ ৮১১১১1 ১৯9 অর্থাৎ দুই উদ্যানের ফল হইবে তাহাদিগের নিকটবর্তী । 
15095155110 -এর ব্যাখ্যায় মুজাহিদ রে) বলেন ৪ জান্নাতীরা দণ্ডায়মান 
হইলে ফল-বৃক্ষ তদানুযায়ী উপরে উঠিয়া যাইবে, বসিলে বা শয়ন করিলে পরিমাণ মত 
ঝুঁকিয়া যাইবে, যাহাতে অনায়াসে ফল আহরণ করা যায়। 

কাতাদা রে) বলেন ঃ কীটা বা দূরত্বের কারণে ফল আহরণে কোন প্রকার ব্যাঘাত 
সৃষ্টি হইবে না। মুজাহিদ (র) বলেন £ জান্নাতের জমি হইল রৌপ্যের, মাটি খাঁটি 
মিশকের, বৃক্ষের মূল কাণ্ড স্বর্ণ ও রৌপ্যের, ডাল হীরা, মোতী ও পান্নার । ইহারই মাঝে 
থাকিবে পাতা ও ফল। সেই ফল দীড়াইয়া খাইতেও কোন অসুবিধা হইবে না, বসিয়া 
2 শুইয়া খাইতেও কোন প্রকার অসুবিধা হইবে না। 

১০৯1০2১1৬৪- EE ৮১4, 1980 ২৯05 TOU le 0525 
নিন 
লইয়া ঘুরাফেরা করিবে । এই গ্রাস এতই স্বচ্ছ হইবে যে, উহার বাহির হইতে ভিতরের 
বস্তু স্পষ্ট দেখা যাইবে । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা দাহ্‌্র ৩৬৭ 


ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ জান্নাতে আল্লাহ্‌ তা'আলা যতকিছু দান করিবেন, 
দুনিয়াতে উহার সবগুলিরই নমুনা রাখিয়া দিয়াছেন। কিন্তু এই ৭১ ১ ১১১153 
অর্থাৎ স্ফটিকের ন্যায় স্বচ্ছ রৌপ্য পান পাত্রের কোন নমুনা দুনিয়াতে নাই । 

1,555,553 অর্থাৎ খাদিমগণ যথাযথভাবে উহা পূর্ণ করিয়া রাখিবে। তৃপ্তি 
লাভের জন্য যতটুকু প্রয়োজন তদপেক্ষা কমও হইবে না বেশীও.না। ইব্‌ন আব্বাস 
(রা), মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়র, আবু সালিহ, কাতাদা, ইব্‌ন আবযা, আব্দুল্লাহ 
ইব্‌ন উবায়দুল্লাহ ইব্‌ন উমায়র, কাতাদা, শাবী ও ইব্‌ন যায়দ (র) এই ব্যাখ্যা 
করিয়াছেন। ইব্‌ন জারীর রে)-ও এই ব্যাখ্যাটিই পছন্দ করিয়াছেন। 


১১১১ Ul LU ৮৪ (১৪ 5525 অর্থাৎ জান্নাতে সৎ 
কর্মশীলদেরকে সেই গ্রাসে করিয়া যানজাবীল মিশ্রিত সুরা পান করানো হইবে। 
মোটকথা সৎকর্মশীল জান্নাতীদিগকে কখনো কাফুর মিশ্রিত ঠাণ্ডা পানীয় পান করিতে 
দেওয়া হইবে আবার কখনো যানজাবীল মিশ্রিত গরম পানীয় পান করিতে দেওয়া 
হইবে । এইভাবে ভারসাম্য রক্ষা করা হইবে। পক্ষান্তরে আল্লাহ্র মুকার্রব বান্দাগণ 
সরাসরি কাফুর এবং যানজাবীলের গুস্রবণ হইতেই পান করিবে। 

SCE অর্থাৎ যানজাবীল জান্নাতের একটি প্রত্রবণের 
নাম, যাহাকে সালসাবীল বলা হয়। ইকরিমা (র) বলেন ৪ সালসাবীল জান্নাতের একটি 
প্রস্রবণের নাম । 

মুজাহিদ (র) বলেন £ অবিরাম ও দ্রুত প্রবাহিত হওয়ার কারণে উহার নাম 
সালসাবীল রাখা হইয়াছে। ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, অনেকের ধারণা, এই 
প্রত্রবণটির সালসাবীল নামকরণের কারণ হইল উহার পানীয় এতই সুস্বাদু ও সুপেয় যে, 
মুখে দেওয়ার সংগে সংগে উহা ভিতরে চলিয়া যাইবে। 


5 পা অর্থাৎ জান্নাতীদের সেবার জন্য জান্নাতের 
কিশোরদের হইতে এমন বহু কিশোর তাহাদিগের আশে-পাশে ঘুরাফেরা করিবে, 
যাহারা চিরকাল একই রকম থাকিবে । উহাদিগের কৈশোরে কখনো কোন পরিবর্তন 
আসিবে না এবং বয়সও বৃদ্ধি পাইবে না। 

1১১১১191১1৫ তি 1 অর্থাৎ উহাদিগকে দেখিলে মনে হইবে 
যেন উহারা বিক্ষিপ্ত মুক্তার ন্যায় । এদিক-ওদিক ছড়াইয়া-ছিটাইয়া রহিয়াছে। উহাদিগের 
চেহারা, গায়ের রং, পোশাক ও অলংকারাদি ঠিক মুক্তারই ন্যায় সুন্দর ও উজ্জ্বল । 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) হইতে আবু আইয়ুব (রা) সূত্রে কাতাদা রে) বর্ণনা 
করেন যে, ইব্‌ন আমর (রা) বলেন £ এক একজন জান্নাতীর সেবায় এক হাজার খাদিম 
নিয়োজিত থাকিবে । ইহাদিণের প্রত্যেকে পৃথক পৃথক কাজ আঞ্জাম দিবে। অর্থাৎ এক 
হাজার জন খাদিম এক হাজার রকম সেবায় তৎপর থাকিবে । 


Wwww.quraneralo.com 


Contents 


৩৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

ত্র া ৩ রি tl 1১13 অর্থাৎ হে মুহাম্মদ! আপনি 
জান্নাত, জান্নাতের সুখ-সামণ্রী, জান্নাতের প্রশস্ততা ও উচ্চতার প্রতি লক্ষ্য করিলে 
অফুরন্ত নাজ-নিয়ামাত ও বিশাল সাম্রাজ্য দেখিতে পাইবেন। 

সহীহ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ জাহান্নাম হইতে বাহির হইয়া 
সর্বশেষে যে লোকটি জান্নাতে প্রবেশ করিবে, আল্লাহ্‌ তা'আলা তাহাকে বলিবেন, যাও 
তোমার জন্য দুনিয়ার সমান এবং আরো দশগুণ সাম্রাজ্য রহিয়াছে। 

উপরে ইব্‌ন উমর (রো) কর্তৃক বর্ণিত একটি হাদীস উল্লেখ করিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন, “সর্বনি্নস্তরের একজন জান্নীতীকে যে স্থান দেওয়া হইবে উহা 
পরিদর্শন করিতে তাহার দুই হাজার বছর লাগিয়া যাইবে । তবুও উহার সবচেয়ে কাছের 
স্থান ও সবচেয়ে দূরের স্থান সমানভাবে দেখিতে পাইবে ।” সর্বনিম্নের জন্য এই নিয়ামত 
অনুমান করুন। 

তারারানী (র)....... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) 
বলেন, একদিন হাবশা হইতে এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আগমন করে । 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ “তোমার কোন প্রশ্ন থাকিলে করিতে পার।” লোকটি বলিল, 
হে আল্লাহ্‌র রাসূল! আকার-আকৃতি, রং-রূপ ও নবৃওত দ্বারা আপনাদিগকে আমাদিগের 
উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হইয়াছে। আচ্ছা আপনি যাহার উপর ঈমান আনিয়াছেন, আমিও 
যদি তাহার উপর ঈমান আনি এবং আপনি যেই আমল করেন, আমিও সেই আমল করি 
তো আমি কি আপনার সহিত জান্নাতে প্রবেশ করিতে পারিব? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ৪ “হ্যা, যেই সত্তার হাতে আমার জীবন তাহার শপথ! জান্নাতে (দুনিয়ার) কৃষ্ণ 
লোকদের এক হাজার বছরের দূরত্ব হইতেও দেখা যাইবে ।” অতঃপর রাসূলুল্লাহ্‌ সো) 
বলিলেন £ যে ব্যক্তি £111 %। 441 9 বলিল, সে আল্লাহ্‌র নিকট প্রতিশ্রুতিবদ্ধ হইয়া গেল' 
আর যে ব্যক্তি ১১3 «111 ০... পড়িল সে এক লক্ষ চব্বিশ হাজার নেকী 
লাভ করিল। এই কথা| শুনিয়া এক ব্যক্তি জিজ্ঞাসা করিল যে, ইহার পরও আমরা 
কিভাবে ধ্বংস হইব? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ “অনেক লোক কিয়ামতের দিন এত 
অধিক আমল লইয়া উপস্থিত হইবে যে, উহা কোন একটি পাহাড়ের উপর রাখিয়া 
দিলেও তাহার ভারী অনুভব করিবে । কিন্তু আল্লাহ্র নিয়ামতের তুলনায় উহা নিতান্তই 
নগণ্য বলিয়া পরিগণিত হইবে, তখন আল্লাহ্‌ যাহাকে স্বীয় রহমতের কোলে টানিয়া 
নিবেন কেবল সেই রক্ষা পাইবে । এই প্রসংগেই .......... SU Sd 015 i Ja 
1১২২৫ (1০ নাযিল হয়। অতঃপর হাবশী লোকটি জিজ্ঞাসা করিল, হুযুর! জান্নাতে 
আপনি যাহা দেখিবেন আমিও কি তাহা দেখিতে পাইব? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ 


www.quraneralo.com 


Contents 


সূরা দাহ্র ৩৬৯ 


হ্যা । শুনিয়া লোকটি কাদিতে লাগিল । অবশেষে মরিয়া গেল ৷ ইব্‌ন উমর (রা) বলেন £ 
আমি দেখিয়াছি, রাসূলুল্লাহ্‌ (সা) নিজে তাহাকে কবরে দাফন করিয়াছেন। 

ILL ৯০৯৯১০১০০০১ অৰ্থাৎ জান্নাতীরা জান্নাতে রেশমী 
পোশাক পরিধান করিবে। এই রেশমী পোশাক আবার দুই ধরনের হইবে। এক ধরনের 
নাম হইল ‘সুনদুস’ অর্থাৎ উন্নতমানের খাটি নরম রেশম যাহা দেহের সংগে মিলিয়া 
থাকিবে । আরেক প্রকার হইল ইসতাবরাক অর্থাৎ উন্নতমানের স্থুল রেশম যাহা উপরে 
পরিধান করা হইবে ও ঝিকমিক করিতে থাকিবে। 

২০০ ৮১০ ০3011 অর্থাৎ এই রেশমী পোশাকের সহিত রূপার কংকন 
দ্বারা সাজানো হইবে। এই গেল ‘আবরার’ তথা সৎকর্মশীলদের বর্ণনা। পক্ষান্তরে 

৮১১৮০45000৮ ১৮০৬০ ০৮৯৪ 
অর্থাৎ আল্লাহ্‌র নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে সোনার কংকন ও মুক্তা পরানো হইবে আর 
উহাদিগের আবরণ হইবে খাঁটি রেশম । . 

১4 ১/১ 5১44১০৫34০১ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা জান্ীতীদিগকে এমন 
পানীয় পান করাইবেন, যাহা তাহাদিগের আভ্যন্তরীণ যাবতীয় কুচরিত্র যেমন ৪ 
হিংসা-দ্বেষ, অহংকার ইত্যাদি দূর করিয়া নির্মল ও নিফলুষ করিয়া দিবে । যেমন £ 
হযরত আলী (রা) বর্ণনা করেন যে, জান্নাতীরা জান্নাতের দরজায় পৌছিয়া দুইটি প্রত্রবণ 
দেখিতে পাইবে । তাহার উহার একটির পানি পান করিবে । ফলে আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগের উদরস্ত যাবতীয় মলিনতা দূর করিয়া দিবেন। তাহার পর অপরটিতে নামিয়া 
তাহারা গোসল করিবে । ফলে তাহাদিগের মুখমণ্লে স্বাচ্ছন্দ্ের দীপ্তি ফুটিয়া উঠিবে। 

(৮৫:২০ ৫৮5 ১৮6 22৯ ME 095৩) অর্থাং জান্নাতীদেরকে 
সন্মানাৰ্থে বলা হইবে, ইহাই তোমাদিগের কর্মপ্রচেষ্টা স্বীকৃত। যেমন অন্য আয়াতে 
আল্লাহ বলেন ঃ 

২২10১117081 ৪ 1৯11০0355915275151515 অর্থাৎ দুনিয়াতে 
তোমরা যে নেক আমল করিয়াছিলে উহার বিনিময়ে এখন তোমরা স্বাচ্ছন্দ্যে পানাহার 
করিতে থাক। 

১৮৫৮5 শে ০১৮৮৮১50150 /'১১৮ অর্থাৎ 
জান্নাতীদিগকে ডাকিয়া বলা হইবে, এই হইল 'তোমাদিগের জান্নাত। তোমরা দুনিয়াতে 
যেই নেক আমল করিতে উহার বিনিময়ে তোমাদিগকে ইহা দেওয়া হইয়াছে। 

1১৬: ৮১৯5 049 অর্থাৎ আল্লাহ্‌ তা“আলা তোমাদিগের অল্প আমলের 
বিনিময়ে অনেক পুরস্কার দিয়াছেন। 


ইবনে কাছীর ১১তম খণ্ড-_৪৭ 


Wwww.quraneralo.com 


Contents 


৩৭০ ৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
১০১৩ OND DIC UF ৬০৬ (vv) 
ই 24 ০০৯1 3222 2)2 ৬ 2 2 204 
1৫৯5 (15 REI poy 08 (9 
2 rz ৮ টা 2. 4 
৬ 69৩ BST 50 (০) 
০৫৯৮৫ LLG 46 ৩৪ Yh 025 0০ 


৫০৮৮2 23 MVS Aare LT ্্তি5 
০৯১ ৩% ৮১35 ৩১১৬৬ 5 2৯৬) ০2 2৯3৮১ ৩) (4) 
5 2৫৩2৫ 2 22 পত্র রহ পু ৫ ১০৪। এপার 2 
DHE i 25121 ০৯/৭ ও 3 EIS LS (YA) 
০৮১৩৪ 


বে 


বি 5 রম {2/48 ৫... ৭ ৫ 
০৯৩৯৭ টার 558 


5. 2.5 রর A A 
6 LC ৫8421 0১2 TE 2 ৬ 02266 ৩১ (৫১) 


8 
৫658 ACD FAL CIE ৩৫০৯৩ ৮9 
[টি 

২৩. আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে 

২৪. সুতরাং ধৈর্যের সহিত তোমার প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষা কর এবং 
উহাদিগের মধ্যে যে পাপিষ্ঠ অথবা কাফির তাহার আনুগত্য করিও না। 

২৫. এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ কর সকাল ও সন্ধ্যায় ৷ 

২৬. রাত্রির কিয়দংশে তাহার প্রতি সিজদায় নত হও এবং দীর্ঘ সময় তাহার 
পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। 

২৭. উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহার- পরবর্তী কঠিন দিবসকে 
উপেক্ষা করিয়া চলে । 

২৮. আমি উহাদিগকে সৃষ্টি করিয়াছি এবং উহাদিগের গঠন সুদৃঢ় করিয়াছি। 
আমি যখন ইচ্ছা করিব উহাদিগের পরিবর্তে উহাদিগের অনুরূপ এক জাতিকে 
প্রতিষ্ঠিত করিব। 

২৯. ইহা এক উপদেশ, অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের দিকে 
পথ অবলম্বন করুক। 

৩০. তোমরা ইচ্ছা করিবে না যদি না আল্লাহ্‌ ইচ্ছা করেন। আল্লাহ্‌ সর্বজ্ঞ, 
প্রজ্ঞাময় । 


www.quraneralo.com 


Contents 


সূরা দাহ্‌র ৩৭১ 


৩১. তিনি যাহাকে ইচ্ছা তাহার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু জালিমরা- 
উহাদিগের জন্য তো তিনি প্রস্তুত রাখিয়াছেন মর্মস্ত্দ শাস্তি । 

তাফসীর ঃ স্বীয় রাসূলের প্রতি প্রদত্ত অনুগ্রহের কথা স্মরণ করাইয়া দিয়া আল্লাহ্‌ 
তা'আলা বলিতেছেন যে, আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে 
অল্প অল্প করে ধীরে ধীরে । সুতরাং আপনিও এই অনুগ্রহের মোকাবিলায় ধৈর্যের সহিত 
রিনার LL 
কাজের উত্তম রীতিনীতি ও পদ্ধতি শিখাইয়া দিব। . 

[নিশি (১14১০ ৮৮5%$ অর্থাৎ কাফির মুনাফিকদের কোন কথার প্রতি 
আপনি কর্ণপাত করিবেন না। উহাদিগের বাধা-বিপত্তি উপেক্ষা করিয়া আপনার 
প্রতিপালকের পক্ষ হইতে যাহা প্রত্যাদেশ হয় আল্লাহ্‌র উপর ভরসা করিয়া উহা মানুষের 
কাছে পৌছাইতে থাকুন । প্রতিপক্ষের অনিষ্টতা হইতে আন্মাহই আপনাকে রক্ষা 
5 
অস্বীকারকারীকে। 

১০ ১০৮২১ ৬১১ ২১/১ অর্থাৎ সকাল ও সন্ধ্যায় তোমার প্রতিপালকের 
নাম স্মরণ কর। | 


১১১৮ lds 0০১১/০০৩১ অর্থাৎ এবং রাত্রির কিয়দংশে 
তাহার প্রতি সিজদায় নত হও আর দীর্ঘ সময় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর । 
যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

5515 CEE ৬০৮০ এ 21908 i li ১5 
চিক অর্থাৎ এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে, ইহা তোমার এক 
অতিরিক্ত কর্তব্য । আশা করা যায়, শিহরিত রর তিতির 

প্রশংসিত স্থানে । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা কাফির ও তাহাদিগের সমমনাদের সম্পর্কে বলিতেছেন 

55755558115 ১১০৯: eT অর্থাৎ এই 
কাফির বে-ঈমানরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং উহার পরবর্তী কঠিন দিবস তথা 
কিয়ামত দিবসকে উপেক্ষা করিয়া চলে । অতঃপর আল্লাহ্‌ তা“আলা বলেন ঃ 

9555151ঘণল5158519-807 (৮5245815155 
অর্থাৎ আমি তাহাদিগকে সৃষ্টি করিয়াছি এবং উহাদিগের গঠন সুদৃঢ় করিয়াছি। আবার 
যখন আমি ইচ্ছা করিব কিয়ামতের দিন উঠাইয়া উহাদিগকে আমি নতুনভাবে সৃষ্টি 
করিব। 


www.quraneralo.com 


Contents 


৩৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন যায়দ ও ইব্‌ন জারীর (র) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন £ আমি যখন 
ইচ্ছা করিব উহাদিগের পরিবর্তে আমি আরেকটি জাতি সৃষ্টি করিতে পারিব। যেমন অন্য 
আয়াতে আল্লাহ্‌ বলেন £ 

EM জীন EE 
us অর্থাৎ ওহে মানুষ! আল্লাহ্‌ ইচ্ছা করিলে তোমাদিগকে নির্মূল করিয়া অন্য জাতি 
সৃষ্টি করিতে পারিবেন। আর আল্লাহ্‌ এই কাজ করিতে সম্পূর্ণ সক্ষম । 

আরেক আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

১১১ LINE US 1০ এই 1৯5 এ রাত Un 2 ul অর্থাৎ 
আল্লাহ্‌ ইচ্ছা করিলে তোমাদিগকে নির্মূল করিয়া নতুন এক জাতি আনিয়া দিবেন। আর 
এই কাজ আল্লাহর জন্য মোটেই কঠিন নহে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


52 LSS ১১৪ ১৮৯ | অর্থাৎ এই সুরাটি 
বিশেষ একটি উপদেশ। সুতরাং যে ব্যক্তি কুরআন দ্বারা হিদায়াত লাভ করিতে চাহে, সে 
উরি দিতে না রাও 

LEE বিরতি অর্থাৎ আল্লাহ্‌র ইচ্ছা না হওয়া পর্যন্ত কাহারো 


বিজ ০ en CCL ES UAL 
TET TT 


হিরা al ERTL 
আর যে ব্যক্তি বিভ্রান্ত হওয়ার যোগ্য তাহাকে হিদায়াত হইতে বঞ্চিত করেন। আর তিনি 
প্রজ্ঞাময় । অতঃপর আল্লাহ্‌ বলেন ৪ 


EEE EE MNES Ct অর্থাৎ 
আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা হিদায়াত দান করেন আর যাহাকে ইচ্ছা পথহারা করেন। আল্লাহ্‌ 
যাহাকে বিভ্রান্ত করেন, কেহ তাহাকে হিদায়াত দিতে পারে না । আর অত্যাচারীদের জন্য 
তিনি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা সুরসাল্নাত 


৫০ আয়াত, ২ রুকু, মক্কী 


ep ss 


ইমাম বুখারী (র).... আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত মিনার এক গুহায় অবস্থান করিতেছিলাম ৷ 
ইত্যবসরে সুরা মুরসালাত অবতীর্ণ হয়। তখন রাসূলুল্লাহ্‌ (সা) সূরাটি তিলাওয়াত 
করিতে লাগিলেন আর আমরা তাহার মুখ হইতে শুনিয়া মুখস্ত করিতে লাগিলাম। 
অকস্মাৎ একটি সর্প আমাদিগকে দংশন করিতে উদ্যত হয়। দেখিয়া রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, “উহাকে মারিয়া ফেল” । আমরা মারিতে উদ্যত হইলে সাপটি চলিয়া যায়। 
তখন রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ৪ “সাপটি তোমাদিগের অনিষ্ট হইতে রক্ষা পাইল আর 
তোমরাও উহার অনিষ্ট হইতে রক্ষা পাইয়াছ।” ইমাম মুসলিম ও আ“মাশ (র) সূত্রে এই 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)...... ইব্‌ন আব্বাস রো) হইতে উন্মে 
ইব্‌ন আব্বাস (রা) বর্ণনা করেন যে, উম্মে ইব্‌ন আব্বাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে মাগরিবের সালাতে 1১০1! ১115 পাঠ করিতে শুনিয়াছি। 


প 


£ 25. 1 ৩258৫ 


৮ ৩১৮ ৬১০৮১ (9) 
৯ (০০ ৮৬৪৩ (৭) 
১1৫৪ ৩৮৯১5 () 
5 535 ৯৯১৩৩ (9 


১62০১ EE 0) 


তে 


Wwww.quraneralo.com 


৩৭৪ 


Contents 


2/ ye 


2156 (A) 
টা 112 (৭) 
6 ০৬ CNS (১-) 
& ৩ PBS (NN) 
১ ০৫-22% (১) 


এপার 


০ Joon (১1) 


ক 4১১5৩ 5 (১5) 
CHAI OF (vo) 


১. শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর, 


২. আর প্রলয়ংকারী ঝটিকার, 
৩. শপথ সঞ্চালনকারী বায়ুর 
৪. আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর, 


৫. এবং তাহার যাহা মানুষের অন্তরে পৌছাইয়া দেয় উপদেশ- 

৬. অনুশোচনাস্বরূপ বা সতর্কতাস্বরূপ । 

৭. নিশ্চয়ই তোমাদিগকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী । 
৮. যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে, 


৯. যখন আকাশ বিদীর্ণ হইবে, 
১০. এবং যখন পর্বতমালা উন্মুলিত 


ও বিক্ষিপ্ত হইবে, 


১১. এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে, 
১২. এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন্‌ দিবসের জন্য? 


১৩. বিচার দিবসের জন্য । 


১৪. বিচার দিবস সম্বন্ধে তুমি কী জান? 
১৫. সেই দিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদিগের জন্য । 


www.quraneralo.com 


sjuol 


সূরা মুরসালাত ৩৭৫ 


তাফসীর ঃ ইব্‌ন আবূ হাতিম (র) .............. আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা 
করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন £ (৫,৩51, দ্বারা উদ্দেশ্য হইল, 
ফেরেশতা, মাসরূক আবূ যোহা, মুজাহিদ, সুদ্দী এবং রবী ইব্‌ন আনাস রে) হইতেও 
এইরূপ বর্ণনা পাওয়া যায়। আবূ সালিহ (র) হইতে বর্ণিত যে, তিনি বলেন, 
১০৩০১০), দ্বারা উদ্দেশ্য হইল, রাসূলগণ | - ০১-৮১-০০৮৮ ৪ 
৩০১০০ এবং ৪1, সম্পর্কেও আবূ সালিহ (র) বলেন যে, .এইগুলি দ্বারা 
উদ্দেশ্য ফেরেশতা । 

ছাওরী রে) আবুল আবী দায়ন রে) হইতে বর্ণনা করেন যে, হিরা দার 
বলেন, আমি আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রো)-কে ৩,115 সম্পর্কে জিজ্ঞাসা করিলে 
তিনি বলিলেন, ৩,১15 অর্থ £ বায়ু । অনুরূপভাবে ০৬০৮ ও ৩1৯ 
সম্পর্কেও তিনি বলেন যে, এইগুলি দ্বারা উদ্দেশ্য হইল, বায়ু। ইব্‌ন আব্বাস (রা), 
মুজাহিদ এবং কাতাদা রে) অনুরূপ মত পোষণ করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র) ০১... .)। দ্বারা অর্থ ফেরেশতা না বায়ু কোন স্থির মত পোষণ 
করেন নাই। তবে ৩৬১.০: দ্বারা বায়ু বলিয়াছেন। ইহা ইবন মাসউদ ও আলী (রা) 
এবং সুদ্দীও বলিয়াছেন। কিন্তু -৷, 5. দ্বারা ফেরেশতা না বায়ু কোন স্থির মত প্রকাশ 
করেন নাই। 

আবু সালিহ রে) হইতে বর্ণিত যে, ০1,১১১ অর্থ বৃষ্টি। তবে প্রসিদ্ধ মতে 
উঠি ফিরি রা বারি 

৮5151 ০2411117215 অর্থাৎ আমি বারুসমূহকে প্রেরণ করিয়াছি যাহা 
মেঘমালা পরিচালিত করে। অন্যত্র আল্লাহ্‌ বলেন ঃ 

PE UE OE ৬৪ ১2217500891 ৫০৮৪ ও৯|। ৩৯৩ অর্থাৎ আল্লাহ্‌ 
তা'আলা রহমত প্রেরণের পূর্বে সুসংবাদ স্বরূপ বায়ু প্রেরণ করেন। ৰ 

অনুরূপভাবে ৫.০৮ অর্থও বায়ু যেমন প্রবলবেগে শৌ শৌ করে বায়ু প্রবাহিত 
হইলে বলা হয় cence তদ্রুপ ৬,১১১ অর্থও বায়ু, যাহা" আল্লাহ্র 
ইচ্ছানুযায়ী আকাশ প্রান্তে মেঘমালা ছড়াইয়া দেয় । 

a Ie PETE EE (5,35,313 অৰ্থাৎ শপথ 
বিচ্ছিন্নকারীর এবং তাহার যাহা মানুষের অন্তরে পৌছাইয়া দেয় উপদেশ, অনুশোচনা 
স্বরূপ বা সতর্কতা স্বরূপ । 

আব্দুল্লাহ্‌ ইবৃন মাসউদ, ইব্‌ন আব্বাস (রা), মাসরূক, মুজাহিদ, কাতাদা, রবী 
ইব্‌ন আনাস, সুদ্দী ও ছাওরী রে) বলেন 8 1 ৮3১ ০১৪১৪ 10৪ অর্থাৎ ফেরেশতা 


www.quraneralo.com 


Contents 


৩৭৬ রস তাফসীরে ইব্‌ন কাছীর 


বস্তুত ইহাতে কোন দ্বিমত নাই। কারণ ফেরেশতাই আল্লাহ্‌র পক্ষ হইতে রাসূলদের 
নিকট এমন বাণী অবতীর্ণ করেন যাহা হক-বাতিল, হিদায়াত-গোমরাহী ও 
হালাল-হারামের মাঝে পার্থক্য সৃষ্টি করে এবং রাসূলদের নিকট এমন ওহী অবতীর্ণ করে 
যাহাতে সত্যের প্রতি আহ্বান ও সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য আযাবের ভীতি প্রদর্শন 
বানি 
৮3151 ১9১০৮১।-৮৪। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা উপরিউক্ত কয়েকটি বিষয়ের শপথ 

টি কিয়ামত, শিংগায় ফুৎকার প্রদান, পুনরুথান, পূর্বাপর সকল 
মানুষকে একই চত্বরে সমবেত করা ও ভালোমন্দ সব ধরনের কর্মের প্রতিফল প্রদান 
ইত্যাদি সম্পর্কে তোমাদিগকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে উহা বাস্তবায়িত হইবে, 
তাহাতে সন্দেহের লেশমাত্র অবকাশ নাই । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

০.৮ (৮৯১11195 অর্থাৎ যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে, যেমন 
অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

০524 ry 313 “যখন নক্ষত্ৰরাজি নিল্প্রভ হইয়া যাইবে।” অন্য আয়াতে 
বলেন ঃ 

৪5585181558 19 “যখন তারকারাজি বিক্ষিপ্ত হইয়া পড়িবে ।” 

৯১১০০:।9$ “আর যখন আকাশ ফারিয়া বিদীর্ণ চূর্ণ-বিচূর্ণ হইবে এবং 
তাহার পার্শ্ব ও কিনারা ধ্বংস হইবে ।” 

১০১৮৯৯11199 আর যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত নিশ্চিত হইবে। 
যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

(৮০১০১১৮৮৯08 ০0] ০০ আদি অর্থাৎ লোকেরা 


আপনাকে পর্বতমালা সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে । আপনি বলিয়া দিন যে, আমার 
প্রতিপালক উহাকে নিশ্চিহ্ন করিয়া দিবেন। 


০,351 114১11151 আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) বলেন ঃ এই আয়াতের অর্থ 
যখন রাসূলগণকে সমবেত করা হইবে । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

041141117৯2 “যেই দিন আল্লাহ্‌ তা'আলা রাসূলদিগকে একত্রিত 
করিবেন ।” 


মুজাহিদ রে) বলেন ৪ :.2% অর্থ ০.1: অর্থাৎ যেইদিন রাসূলদিগকে নির্ধারিত 
সমেত করা হই নতি লেন 


4158 


www.quraneralo.com 


Contents 


সূরা মুরসালাত রর ৩৭৭ 
অর্থাৎ যমীন তাহার প্রতিপালকের নূরে আলোকিত হইবে, আমলনামা স্থাপন করা 
হইবে, নবী ও সাক্ষীদিগকে উপস্থিত করা হইবে এবং তাহাদিগের মাঝে 
ন্যায়সংগতভাবে মীমাংসা করা হইবে ও কাহারো প্রতি অবিচার করা হইবে না। অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ . 
Jill TEESE SIL অর্থাৎ বিচার 
দিবসের জন্য এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে। বিচার দিবসে কিয়ামতের মাঠে এই 
সকল বিষয়ে মীমাংসা করা হইবে । হে রাসূল! আপনি কি জানেন যে, বিচার দিবস কী? 
উল্লেখ্য যে, বিচার দিবসের গুরুত্ব বুঝাইবার জন্যই আল্লাহ্‌ তা'আলা এই কথা জিজ্ঞাসা 
করিয়াছেন। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
১১০১০৮০০০৮৫ 028 অর্থাৎ সেই দিবসের মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ 
রহিয়াছে। . 
১4১৪১ (১০) 
০৪৮৯১) ৮৩ (19) 


2 পা LA 


০ ডাকা: Ua WLS (১/) 
(53৫20৮850১৭) 
নালা ০৩৯, রা (9 

9০ ১:৮৪ 215 0 ৫8৩ (৫১) 
8৫9৪ ৪১ 233 0) (YY) 
pe SEU (vy) 
LHI I 6০5১2 (YE) 

5 ৩ বশ (০) 
125 ZL (৫) 

১4 HE ৫০৪০৫ মরন? 55 (Nv) 
ACE TT 


PAR FH) 


ইবনে কাছীর ১১তম খণ্ড__৪৮ 


www.quraneralo.com 


Contents 


৩৭৮ * তাফসীরে ইব্ন কাছীর 


১৬. আমি কি পূর্ববতীদিগকে ধ্বংস করি নাই! 
১৭. অতঃপর আমি পরবরতীদিগকে উহাদিগের অনুগামী করিব । 
১৮. অপরাধীদিগের প্রতি আমি এইরূপই করিয়া থাকি। 
১৯. সেইদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদিগের জন্য । 
২০. আমি কি তোমাদিগকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই? 
২১. অতঃপর আমি উহা স্থাপন করিয়াছি নিরাপদ আধারে, 
২২. এক নির্দিষ্ট কাল পর্যন্ত, 
২৩. আমি উহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ সৃষ্টা! 
২৪. সেইদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদিগের জন্য । 
২৫. আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে, 
২৬. জীবিত ও মৃতের জন্য? 
২৭. আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদিগের 
দিয়াছি সুপেয় পানি। 
২৮. সেইদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদিগের জন্য । 
তাফসীর $ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ ১4051 এ। ৮১11 অর্থাৎ পূর্বযুগে 
যাহারা রাসূলদিগকে অস্বীকার করিয়াছিল এবং আল্লাহ্‌র বিধানের বিরোধীতা করিয়াছিল 
আমি কি তাহাদিগকে ধ্বংস করি নাই? অর্থাৎ তাহাদিগকে আমি ধ্বংস করিয়া দিয়াছি। 
১১৯৯১1৮১১১৪ পরবর্তীতেও যাহারা উহাদের ন্যায় আচরণ করিবে আমি 
তাহাদিগকেও ধ্বংস করিয়া দিব । এই প্রসং গেই আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
মি নি ০০৬০৩ 2৮০৯০104৮৮5 915 অর্থাৎ 
অপরাধীদিগের প্রতি আমি এইরূপই করিয়া থাকি। মিথ্যারোপকারীদিগের জন্য তো 
ংস রহিয়াছেই। এই ব্যাখ্যা ইব্‌ন জারীর রে) বর্ণনা করিয়াছেন। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা সৃষ্টির প্রতি স্বীয় অনুগ্রহের কথা স্মরণ করাইয়া দিয়া 
পুনরুথানের সপক্ষে প্রমাণ পেশ করিয়া বলিতেছেন ৪ 
১০৭০ (০ 2 ৫ ৯1১১1 অর্থাৎ আমি কি তোমাদিগকে এমন পানি দ্বারা 
সৃষ্টি করি নাই, যাহা আল্লাহ্‌র শক্তির মুকাবিলায় নিতান্তই তুচ্ছ, হীন ও অপদার্থ? 
১1৮ ০৬৭ ৮1১5 ১৩ তি বলছ ১ অর্থাৎ অতঃপর এক নির্ধারিত 
সময় তথা ছয় কিংবা নয় মাস পর্যন্ত আমি সেই পানিকে এক নিরাপদ আধার তথা 
মাতৃজরায়ূতে স্থাপন করিয়া রাখিয়াছি। 
352581। ১% 09১5৪ অতঃপর আমি পরিমিতভাবে উহাকে গঠন করিয়াছি। 
দেখ আমি কত বড় নিপুণ স্রষ্টা! 


‘WwW.quraneralo.com 


Contents 


সূরা মুরসালাত ৩৭৯ 


EEE EE ৬০০০৫ ৫25 দুর্ভোগ সেইদিন মিথ্যারোপকারীদিগের জন্য । 
অতঃপর আল্লাহ্‌ তাআলা বলেনঃ 
ভে বে বেদনা 
খিদমতের জন্য সৃষ্টি করিয়াছি যে, উহা জীবিতাবস্থায় তোমাদিগকে পিঠে বহন করিবে 
আর মৃত্যুর পর পেটে ধারণ করিবে? শা'বী, মুজাহিদ ও কাতাদা রে) এই ব্যাখ্যা 
করিয়াছেন । 

Sst ULL টিনার রাহ ঢচ খরতয়লা 
স্থাপন করিয়াছি যাহাতে যমীন হেলিয়া দুলিয়া না পড়ে। 

EE AE অর্থাৎ আকাশ হইতে বারিবর্ষণ করিয়া এবং যমীন 
হইতে প্রত্রবণ উৎসারিত করিয়া আমি তোমাদিগের জন্য সুপেয় পানির ব্যবস্থা 
করিয়াছি । 

৬০১২০] ৬০০৮৫ 055 অৰ্থাৎ ধ্বংস সেই সব লোকদের জন্য যাহারা স্রষ্টার 
রিট তি রর TUE 
কুফরী করে। 


রি পর 5 রিয়া (v৭) 
EAE aS (Y.) 
65833 JES (১) 
6 LE ১৫৪ (5৬) (ry) 


০? ৬৫1৯ 450 (YY) 


০৫৬৬ ১5 (৮). 


ADA 
5652442350০) 


পা 2 NEA AA 2৮৫ ৪৫২৪ ৭ 


০১৯৬-৯৯৫5১%5(৯) 
০৬১১৫ I উপ (YV) 


পরে 


www.quraneralo.com 


Contents 


৩৮০ তাফসীরে ইব্ন কাছীর 


0051 2৩০০ ০ Jail A262 (TA) 
99532 EE BH IESE (৭) 
২৯. তোমরা যাহাকে অস্বীকার করিতে, চল তাহারই দিকে 
৩০. চল তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে, 

৩১. যে ছায়া শীতল নহে এবং যে ছায়া রক্ষা করে না অগ্নি শিখা হইতে । 

৩২. উহা উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য, 

৩৩. উহা গীতবর্ণ উষ্টশ্রেণী সদৃশ, 

৩৪. সেইদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদিগের জন্য । ূ 

৩৫. ইহা এমন একদিন যেইদিন কাহারো বাকস্ফুর্তি হইবে না, 

৩৬. এবং তাহাদিগকে অনুমতি দেওয়া হইবে না অপরাধ স্থালনের । 

৩৭. সেই দিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদিগের জন্য । 

৩৮. ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদিগকে এবং 

পূর্ববতীদিগকে। ্‌ 

৩৯. তোমাদিগের কোন অপকৌশল থাকিলে তাহা প্রয়োগ কর আমার বিরুদ্ধে । 

৪০. সেইদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদিগের জন্য । 

তাফসীর ৪ পুনরুথান, প্রতিদান ও জান্নাত-জাহান্নাম অস্বীকারকারী কাফিরদিগকে 
আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, কিয়ামতের দিন তাহাদিগকে বলা হইবে ৪ 

| bn ay 

অর্থাৎ তোমরা যাহাকে অস্বীকার করিতে তাহারই দিকে চল । চল, তিন শাখা 
বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নহে এবং যে ছায়া রক্ষা করে না অগ্ন শিখা হইতে । 
তিন শাখা বিশিষ্ট ছায়া বলিয়া অগ্নিশিখাকে বুঝানো হইয়াছে। কারণ, প্রজ্বলিত অগ্নি 
যখন দাউ দাউ করিয়া উপরের দিকে উঠে এবং সংগে ধোয়া থাকে তখন আগুনের 
তীব্রতা ও শক্তির কারণে উহার তিনটি শাখা পরিলক্ষিত হয়। এই লেলিহান অগ্নিশিখার 


মুকাবিলায় ধোয়ার ছায়া শীতল নহে এবং উহা অগ্নিশিখা হইতে মানুষকে রক্ষা করিতে 
পারিবে না। 


www.quraneralo.com 


Contents 


সূরা মুরসালাত ৩৮১ 


> ১১১১১5 (4 অর্থাৎ সেই অগ্নিশিখা হইতে প্রাসাদতুল্য স্ফুলিঙ্গ 
উৎক্ষেপিত হইতে থাকিবে । 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, কাতাদা, মালিক (র) প্রমুখ বলেন , ০1 অর্থ 
১৯৪৭৬৭৫ অর্থাৎ বৃহৎ বৃক্ষ মূলের ন্যায় । 

Meelis অর্থাৎ দেখিতে যেন উহা ঠিক কালো বর্ণের উদ্টর শ্রেণী । 
মুজাহিদ, কাতাদা, হাসান, ও যাহ্হাক (র) ৭৯০৮৯ -এর অর্থ করিয়াছেন 
Syl 0318 অর্থাৎ কালো উক্্র শ্রেণী। এবং ইব্‌ন জারীর (র) ইহাকে পছন্দ 
করিয়াছেন। ্‌ 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ ও সাঈদ ইবৃন জুবায়র রে) হইতে বর্ণিত যে, তাহারা 
বলেনঃ ৮৮০১৯ অর্থ জাহাজের রশি। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আরেক বর্ণনায় আছে যে, তিনি বলেন ঃ Hels 
অর্থ তামার টুকরা । 

ইমাম বুখারী (র)......... ইবৃন আব্বাস (রা) হইতে এই তাফসীরে বর্ণিত, তিনি 
বলেন, আমরা তিন হাত বা ইহার অধিক দীর্ঘ খুঁটি গাড়িয়া যখন কোন কোছ নির্মাণ 
করি তখন উহাকে আমরা ১০৪ বলিয়া থাকি। 

৬৮০৯০১১ ১১০১০ 429 অর্থাৎ ধ্বংস সেই দিন মিথ্যা আরোপকারীদিগের 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ | 

LULL SLT 0৮8৮2505215 অর্থাৎ কিয়ামতের দিবসে 
কেহই মুখ খুলিয়া কথা বলিতে সক্ষম হইবে না এবং অপরাধ স্বীকার করিয়া ক্ষমা 
প্রার্থনা করিবারও অনুমতি দেওয়া হইবে না। 

এইখানে উল্লেখ্য যে, নান 
বিরাজ করিবে । তাই আল্লাহ্‌ তা'আলা কখনো এক অবস্থা আবার কখনো আরেক অবস্থা 
বর্ণনা করিয়া সেই দিবসের ভয়াবহতা প্রকাশ করিতেছেন। বিধায় প্রতি অধ্যায়ের পরই 
১৯১৫] 1] ৯:৭১: এই বাক্যটি বলিতেছেন | | 

১5০১০১55811 088 30১০১ MET LONE 
অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা বান্দাদিগকে বলিবেন, ইহা মীমাংসার দিন। 
আমি তোমাদিগকে এবং পূর্ববর্তী সকলকে এইখানে সমবেত করিয়াছি । এখন যদি 
করিতে পার তো চেষ্টায় ক্রুটি করিও না। চুপ করিয়া আছ কেন? তোমাদিগের সেই 
বুদ্ধি-বিবেক আজ কোথায় গেল? কিন্তু সেই দিন আল্লাহ্‌র হাত হইতে ছুটিয়া যাইবার 
শক্তি কাহারো থাকিবে না। 


Wwww.quraneralo.com 


Contents 


৩৮২ তাফসীরে ইব্ন কাছীর 


যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 


sbi ১ 19১৯5 011 5 ১১১19 ১৯) 5 শি 
০৮৮০ এ ১5১৮১5815১8৯ ১০০৪০ yall অর্থাৎ হে জিন ও মনুষ্য 
সম্প্রদায়! আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা যদি তোমরা অতিক্রম করিতে পার, ত তবে 
অতিক্রম কর, কিন্তু তোমরা তাহা পারিবে না শক্তি ব্যতিরেকে । অন্য আয়াতে আল্লাহ্‌ 
বলেন $ 

5৩,০১৭১ তোমরা আল্লাহ্‌র কোনই ক্ষতিসাধন করিতে পারিবে না। 
হাদীসে কুদসীতে আছে যে, আল্লাহ্‌ তা'আলা বলেন £ হে আমার বান্দারা! তোমরা না 
আমার কোন উপকার করিতে পার, না আমার বিন্দুমাত্র ক্ষতি করিতে পার। 

ইব্‌ন আবূ হাতিম....... আবূ আব্দুল্লাহ্‌ জাদালী (র) হইতে বর্ণনা করেন যে, আবু 
আব্দুল্লাহ্‌ জাদালী রে) বলেন, একদিন আমি বায়তুল মুকাদ্দাস আসিয়া দেখি, উবাদা 
ইব্‌ন সামিত, আব্দুল্লাহ ইব্‌ন আমর ও কা'ব (রা) বায়তুল মুকাদ্দাসে বসিয়া আলাপ 
করিতেছেন । এক পর্যায়ে উবাদা (রা) বলিলেন, কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা 
পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একটি চত্বরে সমবেত করিবেন এবং ঘোষণাকারী 
ঘোষণা প্রদান করিয়া সবাইকে হুঁশিয়ার করিয়া দিবেন। সেই দিন আল্লাহ্‌ তা'আলা 
বলিবেন ৪ || 15811 ৮১215৯ আব্দুল্লাহ ইবৃন আমর (রা) বলেন, কিয়ামতের দিন 
জাহান্নাম তাহার ঘাড় বাহির করিয়া মানুষের মাঝে আসিয়া ঘোষণা দিবে যে, হে লোক 
সকল! আমি আজ তিন শ্রেণীর লোককে গ্রাস করিব । পিতা নিজ সন্তানকে যেমন চিনে, 
এক সহোদর আরেক সহোদরকে যেমন চিনে, আমি তাহাদিগকে তদপেক্ষা বেশি চিনি । 
কোন প্রকারেই আজ তাহারা আমার গ্রাস হইতে রক্ষা পাইবে না। (১) আল্লাহ্র সংগে 
অংশীদার স্থাপনকারী (২) খোদাদ্বোহী এবং অহংকারী ও (৩) নাফরমান শয়তান। 
অতঃপর জাহান্নাম বাছিয়া বাছিয়া এই শ্রেণীর লোকদিগকে গ্রাস করিয়া ফেলিবে। অথচ 
তখন হিসাব-নিকাশের চন্লিশ বছর বাকী । 

2৯৮6 $) 


৮৬০০৫ 0 GEE ৩ (£ 
LOE Cs LB (EY) 
০৫%৫৫$ 784০ CEE 1374513 (ty) 
০০৪ শী $ ১ INL টপ 


নী পর্ণ pw 


525 035 (5০) 


2 


www.quraneralo.com 


Contents 


সূরা মুরসালাত | | ৩৮৩ 


32 2 


০ ৩%১০ ৬ J 124857 5 13% (£) 
oO 5৮০5 ০5 (6০ 


০০55 পদ ৫8 629 15) 2(£/) 
| ০১১৫ ০ 025 (5৭) 


2 224 


6 ৩৯৪৮ ৪৩০৫ SIS TY (০-) 
৪১. মুত্তাকীরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে, 
৪২. তাহাদিগের বাঞ্ছিত ফলমূলের প্রাচূর্যের মধ্যে । 
৪৩. “তোমাদিগের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সহিত পানাহার কর ।” 
88. এইভাবে আমি সৎকর্ম পরায়ণদিগকে পুরস্কৃত করিয়া থাকি। 
৪৫. সেই দিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদিগের জন্য । 
৪৬. তোমরা পানাহার কর এবং ভোগ করিয়া লও অল্প কিছুদিন, তোমরা তো 
অপরাধী । 
৪৭. সেইদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদিগের জন্য, 
৪৮. যখন উহাদিগকে বলা হয়, “আল্লাহ্‌র প্রতি নত হও, উহারা নত হয় না।' 
৪৯. সেইদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদিগের জন্য ৷ 
৫০. সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন্‌ কথায় বিশ্বাস স্থাপন 
করিবে! 
তাফসীর £ উপরে আল্লাহ্‌ তা'আলা নাফরমান ও বদকার বান্দাদের প্ররিণামের কথা 
উল্লেখ করিয়াছেন। এইখানে মুত্তাকী তথা যাহারা দুনিয়াতে আল্লাহ্‌র বিধান মানিয়া চলে 
উহাদিগের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 


| 56577755818 | মুত্তাকীরা 
থাকিবে, ছায়ায় ও ত্রবণ বহুল স্থানে। তাহার্দিগের বাঞ্ছিত রকমারী ফল-মূলের প্রাচূর্যের 
মধ্যে । বদকারদের বিপরীতে । তাহারা কাল ও দুর্গন্ধ ধোয়া এবং উষ্ণ ছায়ায় থাকিবে। 


202 


uses ৮০৪ iin 351, 1,14 অৰ্থাৎ তখন তাহাদিগকে 
বলা হইবে, তোমাদিগের কর্মের পুরক্কার স্বরূপ তোমরা তৃপ্তির সহিত পানাহার কর। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
Ells Dk (| অর্থাৎ যাহারা উত্তমভাবে আমল করে আমি 
তাহাদিগকে এইরূপ পুরস্কারই প্রদান করিব। 


Wwww.quraneralo.com 


Contents 


৩৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


০১১11১৮০355 সেইদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের উপর । 

অতঃপর আল্লাহ্‌ তাআলা বিচার দিবসকে অস্বীকারকারীদিগকে ধমক দিয়া বলিতেছেন ৪ 

১৮০০০ EIGN ig তোমরা অল্প কিছুদিন পানাহার কর 
ও ভোগ করিয়া লও। তোমরা তো অপরাধী । ফলে এক দিন তোমাদিগকে জাহান্নামে 
নিক্ষেপ করা হইবে । যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

5215 PE MAb SSG is অর্থাৎ আমি তাহাদিগকে 
অল্প কিছুদিন ভোগের সুযোগ দিব, অতঃপর কঠোর শাস্তি প্রদান করিব ৷ 

১৮০৫১ %194)1141 15515159 অর্থাৎ এই নাদান কাফিরদিগকে যখন 
বলা হয় যে, আল্লাহ্র সামনে নত হও, জামাতের সহিত সালাত আদায় কর, তখন 
তাহারা অহংকার ও অবজ্ঞাবশত সেই আহ্বান উপেক্ষা করিয়া চলে। তাই আল্লাহ 
তা'আলা বলেন ঃ 

০541] ১০৮ দুর্ভোগ সেইদিন মিথ্যা আরোপকারীদের জন্য। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

১৬১০৯ ১৮১২০2৮৯458 অর্থাৎ ইহারা যদি এই কুরআনের উপর বিশ্বাস 
স্থাপন না করে আর কোন্‌ কথায় বিশ্বাস স্থাপন করিবে? 

ইব্‌ন আবূ হাতিম .... ইসমাঈল ইব্‌ন উমায়রা (র) হইতে বর্ণনা করেন যে, 
ইসমাঈল রে) বলেন যে, আমি এক বেদুঈন লোককে বন্ীতে শুনিয়াছি, আবূ হুরায়রা 
(রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ কেহ সূরা মুরসালাত পাঠ করিলে 
১1১০৯ (0৪ এই আয়াতটি পাঠ করিয়া যেন সে বলে, (০9 4110: ৬১০১ 
43% অর্থাৎ আমি আল্লাহ্‌ ও তাহার অবতীর্ণ ওহীর উপর ঈমান রাখি। সূরা কিয়ামায় 
এই হাদীসটি বৰ্ণনা করা হইয়াছে 


www.quraneralo.com 


Contents 


ত্ৰিশতম পারা 


৪০ আয়াত, ২ রুকু, মক্কী 


pnts 


ইবনে কাছীর ১১তম খণ্ড--৪৯. 


b SALES (0) 

6 ABS 0 ৬০ 0) 

৩ ০463০ % 2 GH -0) 
৯০৮০০ (5) 

0 GEL ES (০) 
১1682 ০539 ৩৩০5 শা (০) 
৪12৬ 0৩5 (9 
১0125 480৬5 (9) 
৩৩০ চি ৬৬৪১ (৭) 

6 EONS (১০) 
90৬98) (১)) 
090৩ ৬৫০ ০৯ CSE (NY) 


রত 


Wwww.quraneralo.com 


৩৮৬ 


Contents 


655 ৫৮ এ $ (১) 


৯৬৬ He ৬৪০ 2 ৮50১5) 
পা ই 


৩৩5 ৬০49 22 (১০) 


০ ৫ ও; (১7) 


১. উহারা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে? 


২. সেই মহাসংবাদ বিষয়ে, 
৩. যেই বিষয়ে উহাদিগের মধ্যে মতানৈক্য আছে। 


৪. কখনই না, উহাদিগের ধারণা অবাস্তব, উহারা শীঘ্র জানিতে পারিবে । 


৫. আবার বলি, কখনই না, উহারা অচিরেই জানিবে। 
৬. আমি কি-করি নাই, ভূমিকে শয্যা 

৭. ও পর্বতসমূহকে কীলক? 

৮. আমি সৃষ্টি করিয়াছি তোমাদিগকে জোড়ায়-জোড়ায়, 
৯. তোমাদিগের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম, | 
১০. করিয়াছি রাত্রিকে আবরণ, 

১১. এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময়, 


১২. আর নির্মাণ করিয়াছি তোমাদিগের উর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ 


১৩. এবং সৃষ্টি করিয়াছি প্রোজ্জল দীপ ৷ 

১৪. এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বারি। 
১৫. তদ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ, 

১৬. ও ঘন সমনিবিষ্ট উদ্যান । 


তাফসীর ৪ যে সব মুশরিক কিয়ামত দিবসকে অস্বীকার করিত এবং উহাকে মিথ্যা 
প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে পরস্পর জিজ্ঞাসাবাদ করিত আল্লাহ্‌ তাআলা উহাদিগের 
জিজ্ঞাসার জবাব প্রদান করিয়া কিয়ামতের হাকীকত বর্ণনা করিয়া এবং উহাদিগের 
মতামত খণ্ডন করিয়া বলিতেছেন ৪ 

শী] (০1৮৭ ০৮০0৪ ৮৪ অর্থাৎ মুশরিকরা একে অপরকে কি 
বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে? উহারা কি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিতেছে? 
বস্তুত কিয়ামতের বিষয়টি তো একটি ভয়াবহ সংবাদ। 

কাতাদা ও ইব্‌ন যায়দ (র) বলেন £ ১১৮11 041 অর্থ হইল মৃত্যুর পর 
পুনরুখান । মুজাহিদ (র) বলেন কুরআন । তবে প্রথম অর্থটিই সমধিক গ্রহণীয়। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নাবা ৩৮৭ 


৬৯৮১১১০ ৭১১৯ ১25 অর্থাৎ এই কিয়ামত দিবস সম্পর্কে মানুষ দুই ভাগে 
বিভক্ত । একদল উহা সংঘটিত হইবে বলিয়া বিশ্বাস করে আরেক দল বিশ্বাস করে না। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা কিয়ামত দিবস অস্বীকারকারীদিগকে ধমক প্রদান করিয়া 
বলিতেছেন ৪ 

০৩২9৫ বউ ০৮৮15৮5%-র অর্থাৎ কিয়ামতের হাকীকত উহারা 
শীঘ্রই জানিতে পারিবে- শুধু শীঘ্রই কেন, এইতো এই এখনই উহা তাহাদিগের সম্মুখে 
উদ্ভাসিত হইয়া যাইবে । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা স্বীয় অদ্ভুত ও আশ্চর্যজনক সৃষ্টির কথা উল্লেখ করিয়া 

নিজের মহান কুদরতের নিদর্শন সমূহ বর্ণনা করিয়াছেন । যদ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় 
যে, যিনি কোন নমুনা ছাড়াই প্রথম পর্যায়ে এতসব বস্তু সৃষ্টি করিতে পারিয়াছেন, 
একবার ধ্বংস হইবার পর পুনরায় উহা সৃষ্টি করা তাহার পক্ষে মোটেই অসম্ভব নয়। এই 
555 


লি ৬84 
1১591 0. ৯115 অর্থাৎ পর্বতমালাকে কি ভূমির জন্য কীলক বানাইয়া দেই 
হা জন হাচি জাত 4 
পূর্বের ন্যায় এখন আর ভূমি নড়াচড়া করে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
(১151 ৫১19 অর্থাৎ আর আমি তোমাদিগকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি 
করিয়াছি। অর্থাৎ তোমাদিগের কাউকে বানাইয়াছি পুরুষ আর কাউকে বানাইয়াছি নারী । 


ফলে তোমরা একজন অপরজন দ্বারা উপকৃত হও এবং নারী-পুরুষের মিলন দ্বারা বংশ 
বৃদ্ধি পায়। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন $ 


3৮৯9 WEA CECE PS EY TE UO Ee) 5781 উ150 502 55, 


৯22 
অর্থাৎ আল্লাহ্র নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হইল এই যে, তিনি তোমাদিগ 
হইতেই তোমাদিগের জোড়া সৃষ্টি করিয়াছেন, যেন তোমরা প্রশান্তি লাভ করিতে পার 
আর তিনি তোমাদিগের মাঝে ভালোবাসা ও প্রীতি সৃষ্টি করিয়াছেন। . .. 
[5৮০4 295 (এও অর্থাৎ আমি নিদ্রাকে বিশ্রাম বানাইয়াছি যে, 
তোমাদিগের দিনের যাবতীয় ক্লান্তি ও শ্রান্তি দূর হইয়া যায়। সূরা ফুরকানেও এই 
ধরনের আয়াত রহিয়াছে। 
(11711 1519 অর্থাৎ আমি রাত্রিকে আবরণ করিয়াছি, অর্থাৎ রাতের 
অন্ধকার সমস্ত মানুষকে আচ্ছাদন করিয়া দেয়। যেমন অন্যত্র আছে 131 J, 


Wwww.quraneralo.com 


Contents 


৩৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


(৯04১5 অর্থাৎ রাতের কসম, যখন অন্ধকার তাহাকে আচ্ছাদন করে। কাতাদা (র) 
বলেন ৪ (0 অর্থ ।১_ অর্থাৎ রাতকে আমি প্রশান্তি লাভের মাধ্যম বানাইয়াছি। 

(5020৮421115 অর্থাৎ দিবসকে আমি আলোকময় করিয়া সৃষ্টি 
করিয়াছি যাহাতে মানুষ কাজকর্ম, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন উপায়ে জীবিকা 
উপার্জন করিতে সক্ষম হয়। 

101, ৩ 12+ ০২75৮ ৮১25 অর্থাৎ তোমাদিগের মাথার উপর আমি 
নির্মাণ করিয়াছি, সাত আকাশ। যাহা অত্যন্ত প্রশস্ত, সুবিস্তৃত, লম্বা, চওড়া, অত্যন্ত 
মজবুত, সুদৃঢ় ও তারকারাজি দ্বারা সাজানো । 

(১19 [21,119 অর্থাৎ আর আমি সূর্যকে অত্যন্ত উজ্জ্বল ও আলোকময় 
করিয়াছি, যাহা গোটা জগতকে আলোকিত করিয়া দেয় ! 

[2185 ৩১০১১১০ ১1১%, অর্থাৎ আর আমি মেঘমালা হইতে 
প্রচুর পানি বর্ষণ করিয়াছি। 

আওফী (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, | 
অর্থ ০১11 অর্থাৎ বায়ু 

ইব্‌ন আবু হাতিম.......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, ১১৯৯৮] অর্থ ০০2১1 অর্থাৎ বায়ু। ইকরিমা, কাতাদা, 
মুকাতিল, কালবী, যায়দ ইব্‌ন আসলাম এবং আব্দুর রহমান (র) এইরূপ মত পেশ 
করিয়াছেন । অর্থাৎ বায়ু মেঘমালাকে পানি একস্থান হইতে অন্য স্থানে পরিচালিত করে 
আর উহাতেই বারি বর্ষিত হয়। 

আলী ইব্‌ন আবু তালহা (র) ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করেন ০,১11 
অর্থ £ _৯_..|| অর্থাৎ মেঘ ৷ অনুরূপ ইকরিমা, আবুল আলিয়া, যাহ্হাক, হাসান, রবী 
ইব্‌ন আনাস ও ছাওরী (র) বর্ণনা করিয়াছেন। ফাররা বলেন 8 ১,০২১ সেই মেঘ 
যাহা বারি বর্ষণ করিবার উপক্রম হইয়াছে, কিন্তু এখনও বারি বর্ষিত হয় নাই। যেমন, 
যেই মহিলার স্রাব আসার সময় ঘনাইয়া আসিয়াছে কিন্তু এখনও শুরু হয় নাই। 
আরবের পরিভাষায় তাহাকে ৮১--৯২+০ 2-৮| বলা হয় । হাসান ও কাতাদা (র) হইতে 
বর্ণিত আছে ০১১11 অর্থ =, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হইল 
০১০৮৭ অর্থ মেঘ। 

(১15 ৮1০ ছাওরী রে) বলেন 8 122৪ অর্থ 05, অর্থাৎ অবিরাম । 
ইব্‌ন যায়দ (র) বলেন 817১৫ অর্থাৎ প্রচুর। এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন ৪ চে* 11৬ .......-০৮০ ৮১11 -.১১! অর্থাৎ সেই হজ্জ সর্বোত্তম যাহাতে 
উচ্চস্বরে অধিক পরিমাণ লাব্বায়ক বলা হয় এবং অত্যধিক রক্ত প্রবাহিত করা হয়- 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নাবা ৩৮৯ 


অর্থাৎ বেশি বেশি কুরবানী করা হয়। এস্তেহাযা ওয়ালী এক মহিলাকে রাসূলুল্লাহ্‌ (সা) 
কুরসুক তথা তুলা ব্যবহার করিবার পরামর্শ দিলে মহিলাটি বলিয়াছিল যে. না হুযুর ৷ 
তুলা দ্বারা উহা বন্ধ করা সম্ভব নয়। [২ ১ ডে 5১ অর্থাৎ অবিরাম রক্ত বাহির 
হইতেই থাকে। ইহা প্রমাণ করে যে, ₹১|। শব্দটি অনবরত অত্যধিক প্রবাহিত হওয়ার 
অর্থে ব্যবহৃত হইয়া থাকে। 

Uns UE US > অর্থাৎ আকাশ হইতে বর্ষিত এই 
পানি দ্বারা আমি শস্য, উদ্ভিদ ও ঘন সন্নিবিষ্ট উদ্যান উৎপন্ন করি। £,: অর্থ শস্য, যাহা 
মানুষ ও অন্যান্য প্রাণীরা আহার করে । ০,.১ অর্থ উদ্ভিদ তথা সবুজ তরি-তরকারী 
যাহা তাজা খাওয়া যায় । ০.২ অর্থ- বাগান বা উদ্যান যাহাতে নানা রং ও নানা স্বাদের 
রকমারী ফল-ফলাদি উৎপন্ন হয় । ইব্‌ন আব্বাস (রা) বলেন ৮3111 অর্থ > 


অর্থাৎ ঘন সনিবিষ্ট। 
56৬৩৪ ৫৪০ ৬ 9101) 
১৩ 3955০৮ GFE 86 


১6৮৩৬ ৫৬ 592 (x) 


৯৫৩ ৫ a (Y*) 

5 ৪৫৬০ তর ৫5) 

50095 35135332 035525 (5) 
ত 0555 (৮৯) (৭০) 

উকি (৭) 

৮৩0০৯ ০৮৯৮ * বে 9) (4) 
১৩৬85 3 $ (YA) 


Wwww.quraneralo.com 


Contents 
৩৯০ তাফসীরে ইবৃন কাছীর 


OGL ৬৪ () 


| 2,0 urs SG aad IAS 
0 (৩৩৮৮ 2 (৩) 13:35 (Y.) 


১৭. নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিবস । 
১৮. সেইদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে, এবং তোমরা দলে দলে সমাগত 
হইবে, 
১৯. আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহুদ্ার বিশিষ্ট । 
২০. এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে 
মরীচিকা। 
২১. নিশ্চয় জাহান্নাম ওৎ পাতিয়া রহিয়াছে, 
২২. সীমালংঘন কারীদিগের প্রত্যাবর্তনস্থল । 
২৩. সেথায় উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে । 
২৪. সেথায় উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোন পানীয় 
২৫. দুর্গন্ধ পানি ও পুঁজ ব্যতীত; 
২৬. ইহাই উপযুক্ত প্রতিফল । 
২৭. উহারা কখনও হিসাবের আশংকা করিত না, 
২৮. এবং উহারা দৃঢ়তার সহিত আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল । 
২৯. সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে । 
৩০. অতঃপর তোমরা আস্বাদন গ্রহণ কর, আমি তো তোমাদিগের শাস্তিই শুধু 
বৃদ্ধি করিব। 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, বিচার দিবস তথা কিয়ামত দিবস 
একটি নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হইবে । উহার এক মুহুর্ত আগেও হইবে না এবং 
পরেও হইবে না। কিন্তু উহা কখন সংঘটিত হইবে আল্লাহ্‌ ব্যতীত কেহই উহা জানে না। 
যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
১১০৮৭ এ৯ঠ 9 ৮১৬০ অর্থাৎ একটি নির্ধারিত সময়ের জন্যই আমি উহাকে 
সুযোগ দিতেছি। 
(৯191 3525 | ৬৪ (৮৮১১৮? অর্থাৎ সেইদিন শিংগায় ফুৎকার 
দেওয়া হইলে সমস্ত মানুষ দলে দলে সমবেত হইবে। 
মুজাহিদ (র) বলেন 8 [21৯ অর্থ 1১১১1) _০১ অর্থাৎ দলে দলে । ইব্‌ন জারীর 
(র) বলেন ঃ প্রত্যেক উম্মত সেইদিন নিজ নিজ রাসূলের সংগে সমবেত হইবে। 


www.quraneralo.com 


Contents 


সুরা নাবা | ৩৯১ 


যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

Lb ALOIS ei ৮ অর্থাৎ সেই দিন আমি প্রত্যেক মানুষকে নিজ 

নিজ নেতার সংগে উপস্থিত হইবার জন্য আহ্বান করিব। ৰ 

ইমাম বুখারী (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন $ দুই ফুৎকারের মাঝে ব্যবধান হইবে চল্লিশ । 
সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, কি চল্লিশ দিন? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ “জানি না? । 
অতঃপর সাহাবাগণ জিজ্ঞাসা করিল, কি চন্লিশ মাস? হুযূর (সা) বলিলেন, ‘জানি না’ 
সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন হুযূর! তাহা হইলে কি চল্লিশ বছর? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ঃ “আমি তাহাও জানি না” রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
আকাশ তথা উপর হইতে বারি বর্ষণ করিবেন। ফলে যমীন হইতে যেমন ফসল উৎপন্ন 
করা হয়, তেমনি মানুষও মাটি ভেদ করিয়া উপরে উঠিতে আরম্ভ করিবে। মৃত্যুর পর 
মানবদেহের সবই গলিয়া পঁচিয়া যায় কিন্তু একটি হাড্ডি অর্থাৎ মেরুদণ্ডের নীচের 
রিকি মহ উন রি রাত নি 
হইবে। 

71588 2 = ১% অৰ্থাৎ আকাশ উন্মত করা হইবে। ফলে 
উহা বহুদ্বার বিশিষ্ট হইয়া ফেরেশতা অবতরণের পথ হইয়া যাইবে । 


L১৫১ U১ ০১১০৪ অৰ্থাৎ পর্বতসমূহকে চলমান করা হইবে 
ফলে সেইগুলি মরীচিকায় পরিণত হইয়া যাইবে। যেমন, অন্য এক আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা বলেন £ 


ALIN ০5 তেই ১১০৮৯ 0৮৮11 5255 অর্থাৎ পর্বতসমূহকে 
দেখিয়া তুমি মনে করিতেছ উহা মজবুততভাবে স্থির রহিয়াছে। কিন্তু একদিন সেইগুলি 
মেঘের ন্যায় চলিতে শুরু করিবে । অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

hI 0৫11 ১৮855 অর্থাৎ পৰ্বতসমূহ হইবে ধুনিত রংঙিন 
পশমের মত। | 

(০1. ০5045 অর্থাৎ পর্বতসমুহ চূৰ্ণ-বিচৰ্ণ হইয়া এমন হইয়া যাইবে যে, 
দেখিয়া উহাকে কিছু-একটা মনে হইবে, কিন্তু আসলে উহা কিছুই নয়। অতঃপর উহার 
অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হইয়া যাইবে। 

UUs lb LU es ১৮৪ তিন 9। অর্থাৎ জাহান্নাম সীমা 

ংঘনকারীদিগের জন্য ওঁৎ পাতিয়া রহিয়াছে। এই জাহান্নামই উহাদিগের 
প্রত্যাবর্তনস্থল। 


Wwww.quraneralo.com 


Contents 


৩৯২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাসান বসরী ও কাতাদা (র) বলেন, জাহান্নাম 
অতিক্রম না করিয়া কেহই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। যার আমল ভালো হইবে 
নয় সে জাহান্নামে নিক্ষিপ্ত হইয়া যাইবে । সুফিয়ান ছাওরী (র) বলেন, জাহান্নামের 
উপর তিনটি পুল থাকিবে । 

(218210625০2 অর্থাৎ যুগ যুগ ধরিয়া উহারা সেথায় অবস্থান করিবে। 
১1৪৯] শব্দটি _.ও এর বহুবচন। দীর্ঘ একটি সময়কে _, ৪ = বলা হয়। তবে উহার 
পরিমাণ সম্পর্কে মতভেদ রহিয়াছে। 

ইব্‌ন জারীর (র)......... সালিম ইব্‌ন আবুল জাদ (র) হইতে বর্ণনা করেন যে, 
সালিম ইব্‌ন আবুল জাদ (র) বলেন, হযরত আলী (রা) একদিন হিলাল হাজারীকে 
জিজ্ঞাসা করিলেন যে, কুরআনে যে হাকাব এর কথা বলা হইয়াছে উহার পরিমাণ কত? 
উত্তরে তিনি বলিলেন, আশি বছর । প্রতি বছর বার মাসে হইবে এবং প্রতি মাস ত্রিশ 
দিনে হইবে আর প্রত্যেকটি দিন এক হাজার বছরের সমতুল্য হইবে । আবু হুরায়রা (রা) 
আব্দুল্লাহ ইব্‌ন আমর, ইব্‌ন আববাস (রা), সাঈদ ইব্‌ন জুবায়র, আমর ইব্‌ন মায়মূন, 
হাসান, কাতাদা রবী ইব্‌ন আনাস এবং যাহ্হাক (র) হইতেও এইরূপ বর্ণনা পাওয়া 
যায়। হাসান বসরী ও সুদ্দী (র)-এর এক বর্ণনা মতে অনুরূপ সত্তর বছর ৷ আব্দুল্লাহ 
ইব্‌ন আমর (রা)-এর এক বর্ণনা মতে চল্লিশ বছর যার প্রত্যেকটি দিন এক হাজার 
বছরের সমান হইবে । বশীর ইব্‌ন কা'ব (র) বলেন, এক হাজার হইল তিনশত বছর 
মতে এক হাজার বছর ৷ ইব্‌ন আবূ হাতিম (র)...... আবূ উমামা (রা) হইতে বর্ণনা 
করেন যে, আবু উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) (2৮৪1 142৬ LY এর 
ব্যাখ্যায় বলেন, “এক হাকাব এক মাসে, এক মাসে ত্রিশ দিনে এবং এক বছর বার 
মাসে ও তিনশত ষাট দিনে । আর ইহার প্রতিটি দিন হইল তোমাদিগের হিসাব মতে 
এক হাজার বছর । কিন্তু এই হাদীসটি মুনকার ৷ বর্ণনাকারী কাসিম ও জা'ফর উভয়েই 
সনদের ক্ষেত্রে প্রত্যাখ্যাত বলিয়া বিবেচিত। 

বায্যার (র)....... সুলায়মান ইব্‌ন মুসলিম আবুল আ'লা (র) হইতে বর্ণনা করেন 
যে, মুসলিম ইব্‌ন আবুল আ'লা (র) বলেন, আমি সুলায়মান তায়মীকে জিজ্ঞাসা 
করিয়াছিলাম যে, জাহান্নাম হইতে কি কেহ কখনো বাহির হইতে পারিবে? উত্তরে তিনি 
বলিলেন, নাফি“ (র) ইব্‌ন উমর (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্‌ (সা)-এর হইতে বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, জাহান্নাম 
হইতে কেহ কখনো বাহির হইতে পারিবে না। হাকাবের পর হাকাব তাহারা সেথায় 
অবস্থান করিবে । এক হাকাবে প্রায় আশির অধিক বছর ৷ প্রত্যেক বছর হইল 
তোমাদিগের হিসাব অনুযায়ী তিন শত ষাট দিন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নাবা , ৩৯৩ 


সুদ্দী (র) বলেন 81311575839 -এ (2181 বলিয়া সাতশত হাকাব 
বুঝানো হইয়াছে। প্রতি এক হাকাব সত্তর বছরে, প্রতিটি বছর হইল তিনশত ঘাট দিনে 
আর প্রতিটি দিন হইল দুনিয়ার হিসাব মতে, এক হাজার বছরের সমান। 

মুকাতিল ইবৃন হায়য়ান (র) বলেন ৪ এই আয়াতটি পরবর্তী আয়াত ১ $ 151 & 
(১১০ 115২১ দ্বারা রহিত হইয়া গিয়াছে। খালিদ ইবৃন মা'দান (র) বলেন ৪ এই 
আয়াত এবং 5) +55 1 (অর্থাৎ আল্লাহ্‌ যাহা ইচ্ছা করেন) ঈমানদারদের 
ব্যাপারে নাযিল হইয়াছে। | 

সাঈদ (র) কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, কাতাদা রে) বলেন ৫১৯ 
(১.551 U4 -এর মধ্যে যেই হাকাবের কথা বলা হইয়াছে উহা কখনো শেষ হইবার 
নহে। এক হাকাব শেষ হওয়ার সংগে সংগে আরেক হাকাব শুরু হইয়া যাইবে। বস্তুত 
ইহাই সঠিক কথা । রবী ইব্‌ন আনাস (র) বলেন এক হাকাবের প্রকৃত পরিমাণটা যে 
কত উহা আল্লাহ্‌ ব্যতীত কাহারোই জানা নাই । তবে বর্ণিত হইয়াছে যে, এক হাকাব 
হইল আশি বছরে এবং এক বছর তিনশত ষাট দিনে যাহার প্রতিটি দিন এক হাজার 
বছরের সমান। 

GLE Leia UIs 15১ 4৯ ১১35১9 অৰ্থাৎ জাহান্নামীরা 
জাহান্নামে হৃদয় জুড়ানোর মতো কোন বস্তু এবং সুপেয় কোন পানীয়ও পাইবে না। 
পাইবে শুধু ফুটত্ত পানি ও পূজ। » = অর্থ যার পর নাই গরম ফুটন্ত পানি আর 
‘5.2 হইল জাহান্নামীদের পূঁজ, ঘাম ও অশ্রুর সমষ্টি । যাহা অসহনীয় ঠাণ্ডা ও 
দুর্গন্ধময় হইবে । সূরা ১০ -এ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইয়াছে । আল্লাহ্‌ 
আমাদিগকে এই সব আযাব হইতে রক্ষা করুন। কেহ কেহ বলেন £ আলোচ্য আয়াতে 
১১১ অর্থ দ্বারা উদ্দেশ্য হইল, ন্দ্রা । 

(৪ 8307২ অর্থাৎ এইসব হইল দুনিয়ায় কৃত উহাদিগের অপকর্মের পরিপূর্ণ 
পরিণাম । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন 8 

(১৮ ১১৯১৪১1১৩%। অর্থাৎ মৃত্যুর পর একদিন দুনিয়ায় কৃতকর্মের 
হিসাব দিতে হইবে বলিয়া তাহারা বিশ্বাস করিত না। 

(314 (১5051 অর্থাৎ আর আমি আমার রাসূল (সা)-এর উপর. যে সব 
নিদর্শন ও দলীল-প্রমাণ নাযিল করিয়াছিলাম উহারা সেইগুলিকে মিথ্যা প্রতিপন্ন করিত 
ও অস্বীকার করিত। 

2৮544৯০৮০৫5 অর্থাৎ বান্দার প্রতিটি আমলই আমি লিখিতভাবে 

দক নাসা একদিন আমি উর পরতিকন দিব আমল বনি ভালো হয় 


ইবনে কাছীর ১১তম খণ্ড---৫০ 


Wwww.quraneralo.com 


Contents 


৩৯৪ | তাফসীরে ইব্ন কাছীর 


তাহা হইলে ফলাফলও ভালো হইবে আর র আমল যদি মন্দ হয় তাহা হইলে ফলাফলও 
টি 

(2135 এ 7৫১১5 ১131589১৪ অর্থাৎ জাহান্নামীদিগকে জাহান্নামে নিক্ষেপ 
করার পর উহাদিগকে লক্ষ্য করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিবেন, তোমরা যাহাতে আছ 
উহাই আস্বাদন করিতে থাক। এখন হইতে তোমাদিগের শাস্তি বৃদ্ধি হ্রাস করা হইবে 
না। এক এক সময় এক এক রকম শাস্তি আসিয়া তোমাদিগের সম্মুখে উপস্থিত হইবে। 
কাতাদা রে)...... আব্দুল্লাহ ইবন আমর (রা) হইতে তিনি বলেন ৪ জাহান্নামীদের 
সম্পর্কে এই আয়াত ব্যতীত এত কঠোর অন্য কোন আয়াত নাযিল হয় নাই। 

ইব্‌ন আবূ হাতিম (র)..... হাসান (র) হইতে বর্ণনা করেন যে, হাসান (র) বলেন, 
আমি আবূ বারযা (রা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, কাফিরদের ব্যাপারে পবিত্র 
কুরআনের সবচেয়ে কঠোর আয়াত কোন্টি? উত্তরে তিনি বলিলেন £ রাসূলুল্লাহ্‌ (সা) 
একদিন [| 1১4131১3১১১ এই আয়াতটি তিলাওয়াত করিয়া বলিলেন ৪ “উহারা 
আল্লাহ্র নাফরমানীর কারণেই ধ্বংস হইয়া গিয়াছে ।” এই হাদীসের রাবীদের মধ্যে 
জিসর ইব্‌ন ফারকাদ দুর্বল বলিয়া প্রমাণিত। 


9192 Lh ৫১১৫১) 
(s) ভণে 9৩৩ (YY) 


৪৬৬ ও GALIS (৮০) 
৪৬৬৬ ৪৬ ১ ৩৪ 32 (YN) 
৩১. মুত্তাকীদের জন্য আছে সাফল্য, 


৩২. উদ্যান, দ্রাক্ষা, 

৩৩. সমবয়ঙ্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী 

৩৪. এবং পূর্ণ পান পাত্র । 

৩৫. সেথায় তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য । 
৩৬. ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের ৷ 


তাফসীর £ সৌভাগ্যের অধিকারী ব্যক্তি এবং আল্লাহ্‌ তা'আলা উহাদিগের জন্য যে 
সব নিয়ামত প্রস্তুত করিয়া রাখিয়াছেন, সেই সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা নাবা ৩৯৫ 


5১০ 53505 অৰ্থাৎ মুত্তাকীদের জন্য রহিয়াছে সাফল্য । ইহারা জাহান্নাম 
হইতে মুক্তি লাভ করিয়া জান্নাতে প্রবেশ করিবে। 5:১২ অর্থাৎ খর্জুর এবং বৃক্ষের 
উদ্যান । _,_১। অর্থ- আঙ্গুর বা দ্রাক্ষা। 1,51 1:54 অর্থ উন্নত বক্ষ বিশিষ্টা 
নবযৌবনা সমবয়স্কা হুর। অর্থাৎ জান্নাতে মুস্তাকীদিগকে এইসব দেওয়া হইবে। 

ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ (র) সহ অনেকে বলেন, ০৭54 অর্থ ০০5 
অর্থাৎ উন্নত সুডৌল স্তন বিশিষ্টা । সূরা ওয়াকিয়ায় হুরদের সম্পর্কে বিস্তারিত আলোচনা 
করা হইয়াছে। 

ইব্‌ন আবু হাতিম (র)............ আবু উমামা রো) হইতে বর্ণনা করেন যে, আবু 
উমামা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “আল্লাহ্‌র সন্তুষ্টি প্রকাশ পাইবে 
জান্নাতীদের পোশাকে এবং মেঘমালা তাহাদেরকে আসিয়া বলিবে, হে জান্নাতবাসীরা! 
তোমরা কি বর্ষণের আকাক্কাকারী, তখন 1৪৮৯১ 14৫৭ সমবয়ঙ্কা সুডৌল স্তন বিশিষ্টা 
হুর বর্ষণ করিবে। ইবৃন আব্বাস (রা) বলেন, ৫৪৮৯, (০4৫ অর্থ পরিপূর্ণ পানপান্র। 

ইকরিমা (র) বলেন 13৯১ অর্থ «হ._. ৯.০ অর্থাৎ পরিচ্ছন্ন । মুজাহিদ, হাসান, 
কাতাদা ও ইব্‌ন যায়দ রে) বলেন ৯, অর্থ «০১3, 11,5১.০1| অর্থাৎ কানায় 
কানায় পরিপূর্ণ । | 

(৮১9 21951 1+৬ 9৮৮০-5 2 অৰ্থাৎ জান্নাতীরা জান্নাতে কোন অসার ও 
মিথ্যা কথা শুনিকে না। যেমন, অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

৮3395 UY অর্থাৎ জান্নাতে কোন অসার বা গুনাহের কথা বা কাজ 
থাকিবে না। কারণ জান্নাত হইল শান্তি নিকেতন। উহা যাবতীয় ত্রুটি হইতে সম্পূর্ণ 
পবিত্র ও নিরাপদ । 

UU 7002 3177 5 22 অর্থাৎ মুত্তাকীদের জন্য যেসব নিয়ামতের কথা 
উল্লেখ করা হইল উহা আল্লাহ্‌র পক্ষ হইতে প্রদত্ত উহাদিগের কৃতকর্মের প্রতিদান স্বরূপ 
দেওয়া হইবে। আল্লাহ্‌ তা'আলা স্বীয় অনুগ্রহে এই সব অফুরন্ত নিয়ামত দান করিবেন । 


455 05৩52 ৬৮০ CELUI ০9০05 nl ০ (TV) 
র & (৫১ ৮ 

পু পার ঠা ৫ 2 কল 2/2 2% 2d 

SSL IEG S TEL IN BY EL Om 


0 G2 03 2৩৮) 


Wwww.quraneralo.com 


Contents 


৩৯৬ তাফসীরে ইবন কাছীর 
০৫৮ 255 BL 69 ডে ৩ « Gd 2201 YS (৭) 


de EX হল 


2 155৩৩০43550 ৮.) 
6 CH ৬ GE 22 UR 5 


৩৭. যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও মিলের অন্তর্বতী সমস্ত 
কিছুর, যিনি দয়াময়; তাহার নিকট আবেদন-নিবেদনের শক্তি তাহাদিগের থাকিবে 
না। 

৩৮. সেই দিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাড়াইবে । দয়াময় যাহাকে 
অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে। 

৩৯. এই দিবস সুনিশ্চিত, অতএব যাহার অভিরুচি সে তাহার প্রতিপালকের 
শরণাপন্ন হউক। 

৪০. আমি তোমাদিগকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম; সেইদিন মানুষ 
তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, “হায়, আমি যদি মাটি 
হইতাম ৷” 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা তাহার শ্রেষ্ঠত্‌ ও মহত্ব সম্পর্কে বলিতেছেন যে, তিনি 
আকাশমগুলী পৃথিবী ও উহাদিগের অন্তর্বতী সমস্ত কিছুর প্রতিপালক এবং তিনি পরম 
দয়ালু, তাহার দয়া ও রহমত সর্বত্র বিস্তৃত। 

UU 4০ ১159 অর্থাৎ আল্লাহ্র অনুমতি ব্যতীত আগে বাড়িয়া কেহ 
তাহার সহিত কথা বলিতে সক্ষম হইবে না। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৫ 


331 91 ০১১০৭ ৮8 ভা |১ "১ অর্থাৎ কে আছে, যে আল্লাহ্র নিকট 
তাহার অনুমতি ব্যতীত সুপারিশ করিবে? অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন 8 


55১5 41 ৭০০৪০ 4550952 অৰ্থাৎ সেইদিন তাহার অনুমতি কেহ তাহার 
সহিত কথা বলিতে পারিবে না। 

(১.০ ৫৮171190১11 827: অর্থাৎ সেইদিন রূহ ও ফেরেশতাগণ 
সারিবদ্ধভাবে দীড়াইবে। এই আয়াতে রূহ দ্বারা কি বুঝানো হইয়াছে; সেই সম্পর্কে 
মুফাস্সিরগণের দ্বিমত রহিয়াছে । কেহ বলেন, রূহ অর্থ আদম সন্তান তথা মানুষের 
রূহ । আওফী রে) .... ইব্‌ন আববাস (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । হাসান ও 
কাতাদা (র) বলেন 3 রূহ দ্বারা উদ্দেশ্য হইল আদম সন্তান। কেহ বলেন ঃ এই রূহ দ্বারা 
উদ্দেশ্য হইল আল্লাহ্‌র এক ধরনের সৃষ্ট জীব! উহারা মানুষও নয় জিনও নয়। তবে 
উহারা পানাহার করে৷ ইব্‌ন আব্বাস (রা). মুজাহিদ, আবু সালিহ ও আ“মাশ (রে) এই 
ব্যাখ্যা করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নাবা ৩৯৭ 


শা'বী, সাঈদ ইব্‌ন জুবায়র ও যাহ্‌হাক (র) বলেন, রূহ দ্বারা উদ্দেশ্য হইল হযরত 
775 


Dall 5০ OIE uli 12 তই 0০159 ০9 অর্থাৎ 'রূহুল 
রর উহা তোমার অন্তরে অবতীর্ণ করিয়াছেন, যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত 
হইতে পার। এই আয়াতে রুহুল আমীন দ্বারা উদ্দেশ্য হইল হযরত জিবরাঈল (আ)। 

ইব্‌ন যায়দ (র) বলেন £ রূহ দ্বারা উদ্দেশ্য হইল কুরআন । যেমন, এক আয়াতে 
টির 


“০০০4 ল 


তে aon নতি না 
হইয়াছে। 

কেহ বলেন, রূহ এমন একজন ফেরেশতা, যিনি আল্লাহ্‌র সমগ্র সৃষ্ট জীবের সমান। 
আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, এই রূহ দ্বারা 
উদ্দেশ্য হইল সর্ববৃহৎ আকৃতি বিশিষ্ট ফেরেশতা । 

ইব্‌ন মাসউদ (রা) বলেন, রূহ নামক এই ফেরেশতার অবস্থান হইল চতুর্থ 
আকাশে । আকাশমণ্ডলী, পাহাড়-পর্বত ও সমস্ত ফেরেশতা অপেক্ষাও সে বড় । প্রতিদিন 
বার হাজার তাসবীহ পাঠ করে। প্রত্যেক তাসবীহ হতে একজন করে ফেরেশতা সৃষ্টি 
হয়। কিয়ামতের দিন একাই সে এক সারি লইয়া উপস্থিত হইবে । এই মতটি খুবই 
গরীব ৷ 

তাবারানী (র)....... আব্দুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, আল্লাহ্‌র এমন একজন 
ফেরেশতা আছে, যদি তাহাকে সমগ্র আকাশ-যমীন গিলিয়া ফেলিতে বলা হয় তো সে 
এক লোকমায়ই সেইগুলি গিলিয়া ফেলিতে পারিবে । তাহার তাসবীহ হইল ঃ 
০৮৫ (5৮৮৯ এ 2৮৯৮৭ এই হাদীসটিও খুবই গরীব । ইহা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কথা 
কিনা তাহাতে আপত্তি রহিয়াছে। ইসরাঈলী বর্ণনা হওয়াও বিচিত্র নয় । 

উল্লেখ্য যে, ইব্‌ন জারীর রে) রূহ সম্পর্কিত উপরোক্ত সব ক'টি ব্যাখ্যাই উল্লেখ 
করিয়াছেন। কিন্তু তিনি কোন ফয়সালা দেন নাই । আমার কাছে রূহ দ্বারা আদম সন্তান 
উদ্দেশ্য হওয়াই বেশি যুক্তিসংগত বলিয়া মনে হয়। 

৯১ 4 03151 ১ 5০4 অর্থাৎ কিয়ামতের দিন দয়াময় আল্লাহ্‌র 
অনুমতি ব্যতীত কেহই কথা বলিতে পারিবে না। যেমন, অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

নি OE UY অর্থাৎ “কিয়ামতের দিন আল্লাহ্‌র অনমুতি 
ব্যতীত কেহই তাহার সহিত কথা বলিতে পারিবে না।” সহীহ হাদীসে আছে যে, 
কিয়ামতের দিন রাসূলগণ ব্যতীত কেহই কথা বলিতে পারিবে না। 


Wwww.quraneralo.com 


Contents 


৩৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


জারির জিডি 
হইল, দ1191 019 

17911 ৩56 অর্থাৎ কিয়ামত দিবসের সংগঠন সুনিশ্চিত। ইহাতে সন্দেহের 
লেশমাত্র নাই। 

(4555 এ EUs ক সুতরাং যাহার অভিরুচি তাহার প্রতিপালকের 
শরণাপন্ন হউক। অর্থাৎ এমন পথ অবলম্বন করুক, যাহা তাহাকে আল্লাহ্‌ পর্যন্ত 
পৌছাইয়া দিবে। 

(১:১৪ 7213215১০১9 09 অর্থাৎ আমি তোমাদিগকে শীঘ্ব আসন্ন তথা 
কিয়ামত দিবসের শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম। উল্লেখ্য যে, কিয়ামত দিবসের 

শাস্তিকে শীঘ্র আসন্ন এই জন্য বলা হইয়াছে যে, উহার আগমনের ব্যাপারে কোন সন্দেহ 
নাই । আর যাহার আগমন ও সংগঠন নিশ্চিত বলিতে গেলে উহা আসিয়াই পড়িয়াছে। 

5১2 5০৮8৮০ ০৮০11৮052৯5 অর্থাৎ কিয়ামতের দিন মানুষের যাবতীয় 
ভালো-মন্দ ও নতুন-পুরাতন যাবতীয় আমল উহাদিগের সম্মুখে পেশ করা হইবে । ফলে 
মানুষ নিজেদের কৃতকর্ম স্বচক্ষে দেখিতে পাইবে । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

৮০১ 1১১০০১১১০০১ অর্থাৎ মানুষ নিজেদের কৃতকর্ম উপস্থিত দেখিতে 
পাইবে । অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন $ 

০15 6০5 05 ১০১০ 505881 ৪ অর্থাৎ সেইদিন মানুষকে পূর্বাপর 
UE 

১৪:০৪ :55১65১5811155:9 অৰ্থাৎ কিয়ামতের দিন যখন কাফিররা 
লা 2৮৬৮5 
পাইবে, তখন তাহারা বলিবে হায়! যদি আমরা দুনিয়ার জীবনে মানুষ না হইয়া মাটি 
হইতাম! 

কেহ কেহ বলেন ঃ মানব ও জিন জাতি ব্যতীত অন্যান্য প্রাণীকুল দুনিয়ার জীবনে 
একের প্রতি অপরে যে অবিচার করিয়াছে, কিয়ামতের দিন ন্যায়সঙ্গতভাবে উহার 
প্রতিশোধের ব্যবস্থা করিয়া আল্লাহ্‌ তাআলা বলিবেন যে, এবার তোমরা মাটি হইয়া 
যাও, তখন কাফিররা বলিবে হায়! আমরাও যদি মাটি হইয়া যাইতাম! অর্থাৎ আমরাও 
যদি মানুষ না হইয়া পশু হইতাম আর এখন মাটি হইয়া যাইতাম। 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা নাবি ‘আত 


৪৬ আয়াত, ২ রুকু, মক্কী 


AAs 
66% ৬১২) (+) 
৩05 45050) 
6 ৬৬০ ১০ () 


£ ঠা 


১৬ 5৪৮৬ (£) 


61 ৬৩৩৬ (০) 


চি পট 2 224%, 42 


644212) 225 22 (1) 
১2৩04 (9) 


০60৫2 পঠ৫ 


৩৪৪5 তু 2১5 (4) 


কর্তার ৩1 05582 0১.) 
১65 ৬ ৫০৮ (১১) 
68০ 8৫616) 40512 (৫) 


রা 


Wwww.quraneralo.com 


Contents 


৪০০ | তাফসীরে ইব্‌ন কাছীর 
684215 8325 ৫৩50 (৮) 
১৪৮১০ ৮2 (15) 


১. শপথ তাহাদিগের যাহারা নির্মমভাবে উৎপাটন করে, 
২. এবং যাহারা মৃদুভাবে বন্ধন মুক্ত করিয়া দেয়, 
৩. এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে, 
৪. আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়, 

৫. অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে। 

৬. সেইদিন শিংগা ধ্বনি প্রকম্পিত করিবে। 

৭. উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগা ধ্বনি, 

৮. কত হৃদয় সেইদিন সন্ত্রস্ত হইবে । 

৯. উহাদিগের দৃষ্টি ভীতি-বিহবলতায় নত হইবে। 

১০. তাহারা বলে, “আমরা কি পুর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই-- 

১১. গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?" 

১২. তাহারা বলে, “তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন ।” 
১৩. ইহাতো কেবল এক বিকট আওয়াজ । 

১৪. তখনই ময়দানে উহাদিগের আবির্ভাব হইবে। 


তাফসীর £ ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস (রা), মাসরুক, সাঈদ ইব্‌ন জুবায়র, আবু 
সালিহ, আবু যোহা ও সুদ্দী (র) বলেন ৪ 18১2 ০১১11? দ্বারা উদ্দেশ্য হইল 
ফেরেশতা । অর্থাৎ ফেরেশতা বিভিন্নভাবে মানুষের রূহ কবজ করিয়া থাকেন। কাহারো 
আরামের সহিত কবৃজ করা হয়। ৮% ১০৮ ১, দ্বারা উদ্দেশ্য হইল সেই সকল 
ফেরেশতা যাহারা মৃদুভাবে রূহ কবজ করেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে 
যে, কাফিরদের রূহ নির্মমভাবে উৎপাটন করিয়া বন্ধন মুক্ত করিয়া দেওয়া হয়, অতঃপর 
জাহান্নামে ডুবাইয়া দেওয়া হয়। 

মুজাহিদ (র) বলেন ৪ (৪2০,১11 দ্বারা উদ্দেশ্য হইল মৃত্যু । হাসান ও 
কাতাদা (র) বলেন, iiss nil 3,4 ০০১১, দ্বারা উদ্দেশ্য হইল 
নক্ষত্ররাজি। আতা ইব্‌ন আবু রাবাহ (র) বলেন ঃ ০২৮ silly ttl অর্থ 
কঠোর যোদ্ধা। কিন্তু এই সবক'টি ব্যাখ্যার মধ্যে প্রথমটিই সর্বাধিক বিশুদ্ধ । অর্থাৎ রূহ 
কবজকারী ফেরেশতা । অধিকাংশ মুফাস্সিরের মত ইহাই। 


(১+-+০+১4:5 যাহারা তীব্র গতিতে সন্তরণ করে। ইব্‌ন মাসউদ (রা) 
বলেন, (১4:০০:49 ছারা উদ্দেশ্য হইলে ফেরেশতা । আলী (রা), মুজাহিদ, 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নাযি'আত 8০১ 


সাঈদ ইবন জুবায়র এবং আবূ সালিহ (র)-ও এইরূপ মত ব্যক্ত করিয়াছেন । মুজাহিদ 
(র) হইতে বর্ণিত আছে যে, ৮১: ০ ১115 দ্বারা উদ্দেশ্য মৃত্যু । কাতাদা (র) 
বলেন $ নক্ষত্ররাজি। আতা ইবৃন আবূ রাবাহ রে) বলেন £ নৌযান। 

(০৯413 -আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়। আলী (রা), মাসরূক মাসরূক, 
মুজাহিদ, আবূ সালিহ ও হাসান বসরী রে) হইতে বর্ণিত আছে যে, 811) 
(3. অর্থ ফেরেশতা । হাসান (র) বলেন ঈমান ও আকীদা-বিশ্বাসে যে সব ফেরেশতা 
অগ্রগামী । মুজাহিদ (র) হইতে বর্ণিত আছে যে, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হইল মৃত্যু । 
কাতাদা (র) বলেন ঃ নক্ষত্ররাজি । আতা (র) বলেন, আল্লাহ্‌র পথে যুদ্ধরত ঘোড়া । 

1১51 ০১০১১০৯ অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে। আলী (রা), 
মুজাহিদ, আতা, আবূ সালিহ, হাসান, কাতাদা, রবী ইব্‌ন আনাস ও সুদ্দী (র) বলেন, 
।১-,| ১১১১ দ্বারা উদ্দেশ্য হইল ফেরেশতা । হাসান (র) বলেন, যে সব 
ফেরেশতা আল্লাহ্‌র নির্দেশে আকাশ হইতে পৃথিবীর সকল কর্ম নির্বাহ করে। 

২711 (93 ২8৯19112৯০০ 752 অর্থাৎ সেইদিন শিংগা ধ্বনি 
প্রকম্পিত করিবে উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগা ধ্বনি। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ এই আয়াতে প্রথম ও দ্বিতীয় শিংগা ফুৎকারের কথা 
বলা হইয়াছে। মুজাহিদ, হাসান, কাতাদা ও যাহ্হাক (র)-সহ অনেকেই এই মত ব্যক্ত 
করিয়াছেন। 

ইমাম আহমদ (র).........., উবাই ইব্‌ন কাব (রা) হইতে বর্ণনা করেন যে, 
উবাই ইবৃন কা'ব (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, “প্রকম্পিতকারী শিংগা ধ্বনি 
আসিবে উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি। অর্থাৎ মৃত্যু যাবতীয় বিপদাপদসহ 
আগমন করিবে । এই কথা শুনিয়া এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, হুযূর! আমি যদি আমার 
অযীফার পূর্ণ সময়ে আপনার উপর দরূদ পাঠ করি তাহা হইলে কেমন হয়? উত্তরে 
রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ তাহা হইলে, আল্লাহ্‌ তা'আলা তোমাকে দুনিয়া ও 
আখিরাতের যাবতীয় চিন্তা ও অশান্তি দূর করিয়া দিবেন। 

' অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) রাতের শেষ তৃতীয়াংশে উঠিয়া 
বলিতেন, হে লোক সকল! তোমরা আন্নাহ্‌কে স্মরণ কর। প্রকম্পিতকারী শিংগা ধ্বনি 
আসিয়া পড়িবে। উহার অনুসরণ করিবে পরবর্তী শিংগা ধ্বনি অর্থাৎ মৃত্যু উহার যাবতীয় 
বিপদাপদসহ আসিয়া পড়িবে। 

2৮৯1০১০9251 অৰ্থাৎ ‘ “কত হৃদয় সেইদিন ভীত সন্্স্ত হইয়া পড়িবে ।” 
ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ ও কাতাদা (র) বলেন £ 515 অর্থ 8৬414 
ভীত-সন্রস্ত। | 
ভবনে কাছীর ১১তম ৪৮৫১ 


www.quraneralo.com 


Contents 


৪০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


{545 1 উহাদিগের দৃষ্টি সেইদিন ভীতি-বিহবলতায় নত হইবে। 
অর্থাৎ সেইদিনের ভয়াবহতা প্রত্যক্ষ করিয়া লাঞ্চিত ও অপমানিত হইবে । 

১১৯ ৮78550১8191- ELA 5৪ ০১৩০৮] 4517 ১১1১8 অর্থাৎ 
কুরাইশরা মুশরিকরা এবং যাহারা মৃত্যুর পরে পুনরুথানকে অস্বীকার করে তাহারা বলে, 
মৃত্যুর পর গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পরও কি আমরা পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত 
হইব? 

মুজাহিদ (র) বলেন £ ৮) ৪১ অর্থ 'কবর'। ইব্‌ন আব্বাস (রা), মুহাম্মদ ইব্‌ন 
‘কা'ব ও ইকরিমা (র) প্রমুখ হইতে বর্ণিত আছে যে, ৮১ ১.1 অর্থ মৃত্যুর পর জীবন 
লাভ করা। ইবৃন যায়েদ (র) বলেন * ৪.1 অর্থ জাহান্নাম । ইহার আরো কয়েকটি 
নাম রহিয়াছে । যথা জাহীম, সাকার, হাবিয়া, লাযা ও হুতামা এবং হাফিরাও 
জাহান্নামের একটি নাম। 

ঠা 24191 এর অৰ্থাৎ কুরাইশরা বলে যে, মৃত্যুর পর যদি আল্লাহ্‌ 
আমাদিগকে পুনরায় জীবিত করেন তাহা হইলে তো আমরা সর্বনাশ হইয়া যাইব । 

১১৯১৮০106৯1505 ১৮৯19 ১৮৯০ ৯ ৮৮০০৪ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 
বলিতেছেন, কাফির মুশরিকরা যেই পুনরথানকে অসম্ভব মনে করিতেছে । আমার 
কুদরতের কাছে উহা একটি ব্যাপারই নয়। একদিকে বিকট একটি আওয়াজ দেওয়া 
হইবে আরেকদিকে সকলে ময়দানে উপস্থিত হইবে । অর্থাৎ আল্লাহ্‌র নির্দেশে হযরত 
ইসরাফীল (আ) শিংগায় ফুৎকার দিবে । সংগে সংগে পূর্বাপর সকল মানুষ আল্লাহ্‌র 
সন্মুখে উপস্থিত হইয়া এদিক-ওদিক তাকাইতে থাকিবে । যেমন এক আয়াতে আল্লাহ্‌ 
বলেন ঃ 


29০৮০ 


উরি ভব OD ETE 
ডাকে সপ্রশংস সাড়া দিবে । তখন তোমরা মনে করিবে যে, তোমরা কবরে কিছুক্ষণ 
মাত্র অবস্থান করিয়াছ। অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

৮৯161185981 ৮৮০০০ অর্থাৎ চোখের পলকের ন্যায় আমার 
একটি নির্দেশ হইবে। 


মুজাহিদ (র) বলেন £ ৯৬19১) অর্থ ১৯০ ₹২ একটি বিকট 
আওয়াজ । ইবরাহীম তায়মী (র) বলেন ৪ আল্লাহ্‌ তা'আলা স্বীয় সৃষ্টির উপর সর্বাপেক্ষা 
বেশি রাগান্বিত হইবেন কিয়ামতের দিন। আবু মালিক ও রবী ইব্‌ন আনাস (র) বলেন, 
১৯9 ১০৯০ অর্থ শেষ শিংগা ধ্রনি। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নাযি'আত ৪০৩ 


৮১১৮1 +৯150 ইবৃন আব্বাস (রা), সাঈদ ইব্‌ন জুবায়র, কাতাদা ও আবু 
সালিহ (র) বলেন ৪ ১১ দ্বারা সমগ্র পৃথিবীকে বুঝানো হইয়াছে। ইকরিমা, হাসান, 
যাহ্হাক 'ও ইব্‌ন যায়দ বলেন ৪৪ ৯... অর্থ ভূ-পৃষ্ঠ । মুজাহিদ' (র) বলেন, ভূগর্ভ 
হইতে ভূপৃষ্ঠে বাহির করিয়া আনা হইবে । উছমান ইব্‌ন আবুল আলিয়া রে) বলেন ৪ 
৮১৯. অর্থ বায়তুল মুকাদ্দাসের ভূমি। ওহাব ইব্‌ন মুনাবিবহ (র) বলেন 8 ০১৯. 
অর্থ হইল, বায়তুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী পাহাড়। ছাওরী (র) বলেন £ ৮১-১৮, হইল 
শাম দেশ। কাতাদা (র) বলেন £ ৮১১... অর্থ জাহান্নাম। তবে এই সবক'টি মতের 
মধ্যে প্রথম মতটি সর্বাধিক গ্রহণযোগ্য । অর্থাৎ ৪৯... দ্বারা উদ্দেশ্য, এই পৃথিবীর 
উপরিভাগ । 


০০৪৮০ LUA CALS ৩৩ (১০) 


০2৮ ০১৩৪৮) 9155 96 4৩ 2) (১৯) 
42) | AG 2/2, 2/2 


6 ৪৮ 91 95229 BY 521 (NV) 


১৫. তোমার নিকট মৃসার বৃত্তান্ত পৌছিয়াছে কি?. 
১৬. যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়ায় তাহাকে 
বলিয়াছিলেন, 


রর 


Wwww.quraneralo.com 


Contents 


৪০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৭. “ফিরআওনের নিকট যাও, সে তো সীমালংঘন করিয়াছে ।" 

১৮. এবং বল, "তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও-_ 

১৯. ‘আর আমি তোমাকে তোমার প্রতিপালকের পথে পরিচালিত করি, যাহাতে 
তুমি তাহাকে ভয় কর?’ 

২০. অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল ৷ 

২১. কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল । 

২২. অতঃপর সে পশ্চাত ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল । 

২৩. সে সকলকে সমবেত করিল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করিল, 

২৪. আর বলিল, ‘আমিই তোমাদিগের শ্রেষ্ঠ প্রতিপালক 1" 

২৫. অতঃপর আল্লাহ্‌ উহাকে আখিরাতে ও দুনিয়াতে কঠিন শাস্তি দেন। 

২৬. যে ভয় করে তাহার জন্য ইহাতে অবশ্যই শিক্ষা রহিয়াছে । 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূল মুহাম্মদ (সা)-কে এই সংবাদ দিতেছেন 
যে, তিনি হযরত মূসা (আ)-কে ফিরআওনের নিকট প্রেরণ করিয়াছিলেন এবং তাহাকে 
বিভিন্ন মু'জিযা দ্বারা সাহায্য করিয়াছিলেন । কিন্তু তথাপিও ফিরআওন আবাধ্যতা ও 
আল্লাহ্‌দ্ৰোহীতায় অবিচল থাকে । ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাকে অত্যন্ত শক্তভাবে 
পাকড়াও করেন। সুতরাং যাহারা আপনার বিরোধিতা করিবে এবং আপনার প্রতি প্রেরিত 
ওহীকে অস্বীকার করিবে তাহাদিগকেও অনুরূপ শাস্তি দেওয়া হইবে । এই দিকে ইংগিত 
করিয়াই সবশেষে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

০8১১2 (১০0 41512 অৰ্থাৎ যাহারা ভয় করে ইহাতে তাহাদিগের | 
জন্য শিক্ষা রহিয়াছে। আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ | 

৯০ mE lL 555 21059 ০০৮০ ৬০০৯ এ 205 অর্থাৎ আপনি 
কি মুসার সংবাদ শুনিয়াছেন যখন তাহার প্রতিপালক তাহাকে তুওয়া নামক পবিত্র 
উপত্যকায় ডাকিয়া বলিলেন, 

৮৮৮ এ9। 99০১ ৪৮11 ২2১। ফিরআওনের নিকট যাও, কারণ সে সীমালংঘন 
ও অবাধ্যতা করিয়াছে। 


৪৯৯০ ৬|। 42০৮5 ৮৫৮৪ 91 এ। এ 38৪ অর্থাৎ কিরআওনের 
নিকট গিয়া তাহাকে বল, তোমার কি আগ্রহ আছে যে, আল্লাহ্‌র আনুগত্য লাভ করিয়া 
পবিত্র হও এবং আমি তোমাকে তোমার প্রতিপালকের আনুগত্য দাসত্বের সন্ধান দিব, 
যাহাতে তুমি আল্লাহ্‌র সামনে নত হইয়া তাহার অনুগত হইয়া যাইবে । 

৬১৫৭ 21 ১115 অর্থাৎ মুসা (আ) ফিরআওনকে ঈমানের দাওয়াত প্রদানের 
সহিত আল্লাহ্‌ হইতে প্রাপ্ত সুস্পষ্ট দলীল ও এক শক্তিশালী নিদর্শনও দেখান । 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা লয় আত ৪০৫ 


৩৩৫৩৩ 


(আ)-এর বিরোধিতা করিল । 

৯:০2 ১24175 অর্থাৎ অতঃপর সে পশ্চাতে ফিরিয়া অতিবিধানে সচেষ্ট হইল। 
অর্থাৎ মুস! (অ1)-কে ঘায়েল করিবার জন্য যাদুকরদেরকে একত্রিত করিবার সিদ্ধান্ত 
গ্রহণ করিল! বস্তুত এই চক্রান্ত ছিল সত্যকে মিথ্য! দ্বারা পরাজিত করিবার অপচেষ্টা 
মাত্র । 

৮15১1 ৮29 091 UE SSL 9০৯৪ অর্থাৎ অতঃপর নিজ-জাতির সকলকে 
সমবেত করিয়া ঘোষণা করিল যে, আমি তোমাদিগের শ্রেষ্ঠ প্রতিপালক । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, “আমি ছাড়া তোমাদিগের আর কোন ইলাহ আছে 
বলিয়া আমার জানা নাই।” ফিরআওন এই কথাটি বলার চল্লিশ বছর পর “আমিই 
. তোমাদিগের শ্রেষ্ঠ প্রতিপালক” কথাটি বলিয়াছেন । আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

1,31, 5১5১। 04551015535 অর্থাৎ ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাকে দুনিয়া 
ও আখিরাতে এমন শাস্তি প্রদান করেন ,যাহা তাহার সমমনা দুনিয়ার অন্যান্য 
খোদাদ্রোহীদের জন্য শিক্ষা হইয়া রহিয়াছে । 

অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন 8 

১১১ ৪১ ০1758116523 Ee এ]। তিতির ৯১১ ১১ অর্থাৎ 
আমি উহাদিগকে জাহান্নামের প্রতি আহ্বানের হোতা বানাইয়াছি। কিয়ামতের দিন 
উহাদিগকে কোন প্রকার সাহায্য-সহযোগিতা করা হইবে না। 

উল্লেখ্য যে, ৮/5315 ১১৯১ J -এর সঠিক অর্থ হইল, ৮৪১৫ J; 
১১১১1 অর্থাৎ দুনিয়া ও আখিরাতের শাস্তি । কেহ কেহ বলেন, উহা দ্বারা উদ্দেশ্য 
হইল ফিরআউনের প্রথম ও দ্বিতীয় উক্তি। কেহ বলেন, ফিরআউনের কুফরী ও 
নাফরমানী । তবে প্রথম ব্যাখ্যাটিই হীরার HL সঠিক। 

(০০৯৯১০৯১৫০৭ 1১751 অর্থাৎ যাহারা উপদেশ গ্রহণ করে এবং 
আল্লাহ্‌কে ভয় করে ফিরআওনের এই ঘটনায় শিক্ষা রহিয়াছে। 


OGG ৮৪৮12 HE IESG (vv) 
GPL 257 ( (YA) 
০0৫ 1 £ 27215 পর্ব পু রা 


Wwww.quraneralo.com 


Contents 


৪০৬ তাফসীরে ইবন কাছীর 
১ (৬১০ ১১৩৩৫ 5514 (০) 
3 ৮৮22 [2%6 পাঠ এ 22 (3) 


১৬৫৮ 0৬2 (YY) 
১৫৩৩3 1-2 ৬৫ (গা) 


২৭. তোমাদিগকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই ইহা নির্মাণ 
করিয়াছেন। 

২৮. তিনি ইহাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করিয়াছেন । 

২৯. তিনি রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন সূর্যালোক। 

৩০. এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন । 

৩১. তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ, 

৩২. এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করিয়াছেন। 

৩৩. এই সমস্ত তোমাদিগের ও তোমাদিগের আন “আমের ভোগের জন্য ৷ 

তাফসীর ঃ যাহারা মৃত্যুর পর পুনরুথানকে অস্বীকার করে, তাহাদিগকে বুঝাইবার 
জন্য আল্লাহ্‌ তা'আলা প্রমাণ পেশ করিয়া বলিতেছেন ঃ 

52405417108 22552 অৰ্থাৎ হে মানুষ! তোমাদিগকে সৃষ্টি করা 
কঠিনতর না আকাশ সৃষ্টি করা? অর্থাৎ তোমাদিগকে সৃষ্টি করা অপেক্ষা আকাশ সৃষ্টি 
করা অধিক কঠিন। যেমন, অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

০০1৮1 ১০ ৮০৫1 ৮১০ ০৬০:। 19 অর্থাৎ নিশ্চয় আকাশমণ্ডলী 
ও পৃথিবী সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় কাজ। অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 


৬1০1৮০৩1৯55 1 15১30857০৯০) Sl GE 01 ০০৪ 21 
1৮11 SA অর্থাৎ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি 
তাহাদিগের অনুরূপ সৃষ্টি করিতে সক্ষম নহেন? হ্যা, নিশ্চয়ই তিনি মহাসষ্টা, সর্বজ্ঞ। 

(১. অর্থাৎ আল্লাহই আকাশমগুলীকে নির্মাণ করিয়াছেন। এই (৯&0, এর 
ব্যাখ্যায় আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

La 4২০১০০2, অর্থাৎ আকাশকে আল্লাহ্‌ তা'আলা সুউচ্চ, অত্যন্ত 
চওড়া সুবিস্তৃত, সুবিন্যস্ত করিয়া সৃষ্টি করিয়াছেন। 

[৫১১০২191814 ১১ %15 অৰ্থাৎ তিনি রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন 
এবং সূর্যালোক দ্বারা দিবসকে করিয়াছেন আলোকময় । 


Wwww.quraneralo.com 


sjuol 


সূরা নাযি'আত ৪০৭ 


ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন ৪ (4151 ১২০%, অর্থ 415151 অর্থাৎ 
রাত্রিকে তিনি অন্ধাকারাচ্ছন্ন করিয়াছেন মুজাহিদ, ইকরিমা ও সাঈদ ইবৃন জুবায়র (র) 
সহ অনেকেই এই অর্থ করিয়াছেন। 14111 519 অর্থ (৯ (45১১1 অর্থাৎ 
দিবসকে আলোকময় করিয়াছেন। 

[১০ 01১ ১৮০ ১০১19 অর্থাৎ ইহার পর পৃথিবীকে বিস্তৃত করিয়াছেন। এই 
আয়াতের ব্যাখ্যায় পরবর্তী আয়াতে বলা হইয়াছে ৪ 

(৫৮০ 15 5 (2 অর্থাৎ পৃথিবী হইতে তিনি বহির্গত করিয়াছেন 
পানি ও তৃণ ৷ উল্লেখ্য যে, সূরা হামীম সাজদায় বলা হইয়াছে যে, পৃথিবীকে আকাশ 
সৃষ্টির পূর্বে সৃষ্টি করা হইয়াছে। কিন্তু পৃথিবীর বিস্তার ও নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানো 
হইয়াছে আকাশ সৃষ্টির পরে । ইব্‌ন আব্বাস (রা)সহ আরো অনেক হইতে এইরূপ বর্ণনা 
পাওয়া যায়। হযরত ইবৃন জারীর রে)-ও ইহাই পছন্দ করিয়াছেন। 

(৫১1 J, অর্থাৎ পাহাড়সমূহকে অত্যন্ত মজবুতভাবে তিনি যথাস্থানে 
প্রোথিত করিয়াছেন। বস্তুত আল্লাহ্‌ তা'আলা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী ও দয়াময় ৷ 

ইমাম আহমদ (র)..... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
ইব্‌ন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “আল্লাহ্‌ তা'আলা পৃথিবীকে 
সৃষ্টি করিবার পর উহা নড়াচড়া করিতে শুরু করে। তখন পর্বত সৃষ্টি করিয়া চাপা দিলে 
পরে পৃথিবী স্থির হইয়া যায়। ইহা দেখিয়া অবাক হইয়া ফেরেশতারা জিজ্ঞাসা করে যে, 
হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পাহাড় অপেক্ষা আর কোন শক্তিশালী বস্তু আছে কি? 
আল্লাহ্‌ বলিলেন, হ্যা, আছে, লোহা । ফেরেশতারা জিজ্ঞাসা করিয়া, হে আল্লাহ্‌! লোহা 
অপেক্ষা কোন শক্তিশালী বস্তু আছে কি? আল্লাহ্‌ বলিলেন, হ্যা, আছে, আগুন। 
ফেরেশতারা জিজ্ঞাসা করিল, আগুন অপেক্ষা কোন শক্তিশালী জিনিস আছে কি? আল্লাহ্‌ 
বলিলেন, হ্যা আছে, পানি। ফেরেশতারা জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্‌! পানি অপেক্ষা 
কোন শক্তিশালী বস্তু আছে কি? আল্লাহ্‌ বলিলেন, হ্যা আছে, বায়ু । অতঃপর ফেরেশতা 
জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্‌! আপনার সৃষ্টির মধ্যে বায়ু অপেক্ষা কোন শক্তিশালী কিছু 
আছে কি? উত্তরে আল্লাহ্‌ তা'আলা বলিলেন, “হ্যাঁ, আছে, সেই আদম সন্তান, যে ডান 
হাতে দান করে আর তার বাম হাতও তাহা টের পায় না।” 

৮ ০05595০5455 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার পৃথিবীর বিস্তার সাধন, পানি 
প্রবাহ করা, গুপ্ত ধন প্রকাশ করা, নদী-নালা প্রবাহিত করা, ফসলাদি, গাছ-গাছড়া, 
তরু-লতা ও ফল-ফলাদি উৎপন্ন করা ইত্যাদি সবই মানুষ এবং সেই সব জীবজন্তু 
ভোগের জন্য যাহা এই দুনিয়ার জীবনে মানুষের বিভিন্ন উপকারে আসে । 


Wwww.quraneralo.com 


Contents 
৪০৮ তাফসীরে ইবন কাছীর 
6 5৮৫0 220 ৬৬1০৬ Cl 
AAS SE 
0 


1৫৩ 232 পাও Lud 


১৩ (2০ ১১৫১ ( (7) 
১8৮০০৬$ (rv) 
8(36)185201%2 (YA) 


৫ (৮৭) 

৮৫) ৬০ বিনা (০৬5 (£:) 
পপ CXS ৫06 (8) 

On Gf FEL PEERS (EY) 


৮ ১৫ ৪০৬১৭) $$ 


পে 2৫ পা 5525 ৫2 ৰ) 0) 
Eh 


০ ৬০১৬০ ES 
০৫৫১৫ 2212৫ Ladd oN 33642 
6 Gb HALEN ELL BS AS el (£7) 

৩৪. অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে, 
৩৫. সেই দিন মানুষ যাহা করিয়াছে তাহা স্মরণ করিবে, 
৩৬. এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য । 
৩৭. অনন্তর যে সীমালংঘন করে, 
৩৮. এবং পার্থিব জীবনকে বাছিয়া লয়, 
৩৯. জাহান্নামই হইবে তাহার আবাস । 
৪০. পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং 

প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে, 


৪১. জান্নাতই হইবে তাহার আবাস। 
৪২. উহারা তোমাকে জিজ্ঞাসা করে, “কিয়ামত সম্পর্কে”, “উহা কখন ঘটিবে? 


( 
Lr ol 

( 

( 


www.quraneralo.com 


Contents 


সূরা নাযি‘আত ৪০৯ 


৪৩. ইহার আলোচনার সহিত তোমার কী সম্পর্ক! 

88. ইহার চরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট । 

8৫. যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী । 

৪৬. যেইদিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে, সেইদিন উহাদিগের মনে হইবে যেন 

উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে! 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ৪১১৫) ০৮%1) ০০০6৯ 59 অর্থাৎ 
যখন মহাসংকট উপস্থিত হইবে, ইব্‌ন আববাস (রা) বলেন ৪ ৫11401 অর্থ 
কিয়ামত দিবস । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

415 ৯১18 205415 অর্থাৎ কিয়ামত দিবস বড় কঠোর ও অনভিপ্রেত বস্তু । 

sue 96598) 2855 192 অর্থাৎ সেইদিন প্রত্যেক মানুষ দুনিয়ার জীবনে 
কৃত ভালো ও মন্দ প্রতিটি আমলের কথাই স্মরণ করিবে । যেমন, এক আয়াতে আল্লাহ্‌ 
বলেন ঃ 

১২11 As 00০১3185559 অর্থাৎ সেইদিন মানুষ উপদেশ গ্রহণ 
করিবে। কিন্তু সেই উপদেশ গ্রহণে কোন ফল হইবে না। 

জে 11 ০১১9 অর্থাৎ জাহান্নামকে প্রকাশ করা হইবে । ফলে 

5৮11 ০৯ ib 01216551765 
অর্থাৎ যে ব্যক্তি সীমালংঘন করে এবং পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য 
দেয়, তাহার আবাস হইবে জাহান্নাম, খাদ্য হইবে যাক্কুম এবং পানীয় হইবে হামীম বা 
ফুটন্ত গরম পানি। 

৬৯ ইশ] 005- ৯1১০ ১৯৭1 ৮6994271085 GUS io Ll 
111 অর্থাৎ অপরদিকে যাহারা আল্লাহ্র সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে এবং 


প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখিয়া স্বীয় প্রতিপালকের আনুগত্য ও ইবাদতে 
মনোনিবেশ করে তাহার আবাস হইল জান্নাত । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


১11-021285 ১5 5255 ৮8৮5 ULL He আপি 
৫ £4% ৫ অর্থাৎ লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে যে, 
উহা কখন সংঘটিত হইবে? আপনি বলিয়া দিন যে, আমার এবং সৃষ্টির অন্য কারোই 
ইহা জানা নাই । একমাত্র আল্লাহই জানেন, কিয়ামত কবে সংঘটিত হইবে । 


ইবনে কাছীর ১১তম খণ্ড-৫২ 


www.quraneralo.com 


Contents 


8১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আর এই কারণে হযরত জিবরীল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-কে কিয়ামত সম্পর্কে 
বেশি জানেন না।” 

(4৯১6 ১2 ৬০5 551 ২: অর্থাৎ আপনার দায়িত্ব হইল মানুষকে 
আল্লাহ্‌র আযাব সম্পর্কে সতর্ক করা। অতঃপর যে আল্লাহ্‌কে ভয় করিবে এবং আপনার 
আনুগত্য করিবে সেই সফলতা লাভ করিবে আর যাহারা আপনাকে অস্বীকার করিবে ও 
আপনার বিরুদ্ধাচরণ করিবে তাহাদিগের জন্য ধ্বংস অনিবার্য । 

(+--91২2-৯54115871271085521219 অর্থাৎ মানুষ যখন 
কবর হইতে উঠিয়া হাশর ময়দানে উপস্থিত হইবে, তখন তাহাদিগের মনে হইবে যেন 
দুনিয়ার জীবনটা ছিল এক সকাল বা এক বিকালের সময়ের পরিমাণ । 

ইব্‌ন আব্বাস (রা) এই আয়াতের ব্যাখ্যায় বলেন ৪ জোহর হইতে সূর্যাস্ত পর্যন্ত 
=| কাতাদা রে) বলেন £ আখিরাতের দীর্ঘ জীবনকে দেখিয়া দুনিয়ার এই 
জীবনকে এত ক্ষুদ্র বলিয়া মনে হইবে । 


www.quraneralo.com 


Contents 


সুরা আবাসা 
৪২ আয়াত, ১ রুকু, মক্কী 


৮১/১১/৭০৮৪ 
১৩৪০০ Ard (১) 
OIE L(Y) 
রন ৩৩৬৫ (*) 


34৫ 55৫2 (9 


& রি (০) 


65422 (৭) 
bE 4223 (১) 
96593566১46 (১) 
শক (1) 


LEGAL 3 (৮) 


www.quraneralo.com 


Conte 


৪১২ ' তাফসীরে ইব্‌ন কাছীর 


০৮৫৮০2০$ স (১5) 


Pst (vo) 

6BFAS (১৭) 
সে জ্বকুঞ্চিত করিল ও মুখ ফিরাইয়া লইল, 
কারণ তাহার নিকট অন্ধ লোকটি আসিল । 


তুমি কেমন করিয়া জানিবে- সে হয়ত পরিশুদ্ধ হইত, 
অথবা উপদেশ গ্রহণ করিত, ফলে উপদেশ তাহার উপকারে আসিত । 
পক্ষান্তরে যে পরওয়া করে না, 

তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ। 

. অথচ সে পরিশুদ্ধ না হইলে তোমার কোন দায়িত্ব নাই, 
৮. অন্য পক্ষে যে তোমার নিকট ছুটিয়া আসিল, 

৯. আর সে সশংকচিত্ত, 

১০. তুমি তাহাকে অবজ্ঞা করিলে। 

১১. না, এই আচরণ অনুচিত, ইহা তো উপদেশবাণী; 
১২. যে ইচ্ছা করিবে, সে ইহা স্মরণ রাখিবে, 

১৩. উহা আছে মহান লিপিসমূহে 

১৪. যাহা উন্নত মর্যাদাসম্পন্ন, পবিত্ৰ, 

১৫, ১৬. মহান, পৃত-চরিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ । 


তাফসীর £ বহু মুফাস্সিরের অভিমত হইল এই যে, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন 
জনৈক কুরাইশ'নেতাকে দীনের কথা বুঝাইতে ছিলেন । ইত্যবসরে ইব্‌ন উম্মে মাকতুম, 
যিনি পূর্বেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন- আসিয়া দীনের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করিতে 
আরম্ভ করেন। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) একটি বিশেষ গুরুত্বপূর্ণ দীনী কাজে ব্যস্ত ছিলেন 
বিধায় ইব্‌ন উম্মে মাকতৃমের প্রতি মনোযোগ দেন নাই। তখন আল্লাহ্‌ তা'আলা এই 
আয়াতগুলি নাযিল করেন। 


2০ তে নি ০০০৮ ৮ 


225০4 6.2. 15 CEE ass 0.3 শত হত IEEE “ত চা 
১৪১৪ sl mtd ৩০৪ ০৮৯ 012 Mrs 


0115 1-537- 0 ০ রা 


অর্থাৎ হে নবী! বারা EY TOTNES হারার, 
হইতে বিমুখ হইয়া খোদাদ্বোহী ও অহংকারী লোকটির সহিত আলাপে রত থাকা 
আপনার শান ও উন্নত চরিত্রের জন্য শোভনীয় হয় নাই ! কারণ, বিচিত্র কি ছিল যে, এই 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আবাসা ৪১৩ 


লোকটি হয়ত পরিশুদ্ধ হইত, আল্লাহ্র কথা শুনিয়া অন্যায় ও অপরাধ হইতে বিরত 
থাকিত এবং আল্লাহ্‌র বিধান পালন করিবার জন্য প্রস্তুত হইয়া যাইত । সুতরাং কেন 
আপনি এই বেপরোয়া ও খোদা বিমুখ লোকটির প্রতি পূর্ণ মনো-সংযোগ করিলেন? সে 
পবিত্রতা অর্জন না করিলে তো তজ্জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা হইবে না। 

মোটকথা, এই আয়াতসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, দাওয়াত ও তাবলীগের ব্যাপারে 
ইতর-ভুদ্র, দুর্বল-সবল, ধনী-গরীব, দাস-যুনিব, ছোট-বড় ও নারী-পুরুষ ইত্যাদির 
মাঝে কোন ভেদাভেদ নাই- বরং এ ব্যাপারে সকলকেই সমান চোখে দেখিতে হইবে। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা যাহাকে ইচ্ছা তাহাকে হিদায়াত দান করিবেন। হাফিজ আবু 
ইয়ালা (রে) ০০ আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস (রো) ০ 
১|। 1559 -এর ব্যাখ্যায় বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন উবাই ইব্‌ন খালফের সংগে 
বসিয়া কথা বলিতেছিলেন। ইত্যবসরে ইব্‌ন উন্মে মাকতুম (রা) তাহার কাছে আগমন 
করেন। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাহার প্রতি মনোযোগ দেন নাই। ফলে আল্লাহ্‌ তা'আলা 
ট11,1০.-০ নাযিল করেন। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) ইব্‌ন উম্মে মাকতৃমকে 
অত্যন্ত শ্রদ্ধা করিতেন । 

আবু ইয়ালা ও ইব্‌ন জারীর (র) 8 আয়িশা (রা) হইতে বর্ণনী করেন যে, 
আয়িশা (রা) বলেন ৪ 1 ৮1১59০ এই আয়াতগুলি অন্ধ সাহাবী ইব্‌ন উন্মে 
মাকতুম সম্পর্কে নাযিল হয়। তিনি একদা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, 
হুযুর! আমাকে হিদায়াতের কথা শিক্ষা দিন৷ রাসূলুল্লাহ্‌ (সা) তখন জনৈক কুরাইশ. 
নেতার সহিত কথা বলিতেছিলেন। ফলে তিনি ইব্‌ন উম্মে মাকতৃমের প্রতি মনোযোগ না 
দিয়া সেই কুরাইশ নেতার সহিতই আলাপ করিয়া যাইতেছিলেন' এবং কথার ফাকে 
বলিতেছিল, না, আপনি ভুল বলেন নাই। এই প্রসংগেই আল্লাহ্‌ তা'আলা ১০ 
১11 ৮1935 নাযিল করেন। 

ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম (র) আওফীর সুত্রে ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) উতবা ইবৃন রবীয়া, আবূ জাহল, ইব্‌ন 
হিশাম ও আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিবের ঈমান ও হিদায়াতের প্রতি খুবই কৌতূহলী ও 
আকাজিক্িত ছিলেন। একদিন তিনি ইহাদিগের সহিত বসিয়া আলাপ করিতেছিলেন। 
ইত্যবসরে আব্দুল্লাহ ইব্‌ন উম্মে মাকতুম নামক এক অন্ধ সাহাবী আসিয়া বলিল, ইয়া 
রাসূলাল্লাহ! আল্লাহ্‌ তা'আলা আপনাকে যাহা শিখাইয়াছেন উহা হইতে আমাকে কিছু 
শিক্ষা দিন। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাহার হইতে মুখ ফিরাইয়া ভ্র কুঞ্চিত করিয়া 
অন্যদের সহিতই কথা বলিয়া যাইতে লাগিলেন । আলাপ শেষে ঘরে. যাইবার পথে 
আল্লাহ্‌ তা'আলা ৷ ৮1২১: আয়াতগুলি নাযিল করেন। ইহার পর রাসূলুল্লাহ 
(সা) ইব্‌ন উম্মে মাকতৃমকে শ্রদ্ধা করিয়া চলিতেন এবং যতুসহকারে তাহার কথা 
শুনিতেন এবং সর্বদা তাহার কোন প্রয়োজন আছে কি না খোজখবর নিতেন। 


www.quraneralo.com 


Contents 


8১৪ তাফসীরে ইবৃন কাছীর 


উল্লেখ্য যে, অধিক সংখ্যক মুফাস্সিরদের মতেই আলোচ্য আয়াতগুলি ইব্‌ন উন্মে 
মাকতৃমের সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। তাহার নাম ছিল আব্ুুল্পাহ্‌। তবে অনেকে 
. তাহাকে আমর বলিয়া ডাকিত। 

£,<%55 (৫1 9.4 অৰ্থাৎ এই সূরা বা দীনী ইল্মের তাবলীগের ব্যাপারে বৈষম্য 
সৃষ্টি না করার নির্দেশ প্রদান করা একটি উপদেশ । কাতাদা ও সুদ্দী (র) বলেন ৪ (৫%। 
৪০5১5 এই কুরআন একটি উপদেশ । | 

45৮৮৮ অৰ্থাৎ যে ইচ্ছা করিবে সে তাহার প্রতিটি কাজে আল্লাহ্‌কে 
স্মরণ রাখিবে ও তাহার আইন মানিয়া চলিবে । কিংবা আয়াতের অর্থ হইল, যে ইচ্ছা 
করিবে, সে আল্লাহ্‌র ওহীর কথা স্মরণ রাখিবে। 

৮৮৫১ HPCE Sd SS EEE CSE ও অর্থাৎ এই সূরা বা এই 
উপদেশবাণী- বরং গোটা কুরআনই উন্নত মর্যাদা সম্পন্ন যাবতীয় পংকিলতা ও ত্রাস-বৃদ্ধি 
হইতে পবিত্র মহান লিপিসমূহে রহিয়াছে। 

৯১১71০৩৮০৯4 অর্থাৎ উহা পূত-চরিত্র লিপিকরের হস্তে লিপিবদ্ধ । 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, যাহ্হাক ও ইব্‌ন যায়দ (র) বলেন, ৮১১. দ্বারা 
উদ্দেশ্য হইল ফেরেশতা । ওহাব ইব্‌ন মুনাব্বিহ (র) বলেন ৪ ৮ $:. দ্বারা উদ্দেশ্য 
হইল, মুহাম্মদ (সা)-এর সাহাবীগণ । কাতাদা রে) বলেন £১ $:. দ্বারা উদ্দেশ্য হইল 
মুহাম্মদ (সা)-এর সাহাবীগণ। কাতাদা (র) বলেন, £, দ্বারা উদ্দেশ্য হইল কারী 
সম্প্রদায় । ইব্‌ন জুরাইজ রে) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, নিবতী 
ভাষায় ৮১৪... অর্থ কারী। ইব্‌ন জারীর রে) বলেন, এই সব কয়টি মতের মধ্যে সঠিক 
মত হইল যে, দ্বারা উদ্দেশ্য ফেরেশতা । ইমাম বুখারী রে) বলেন ৪ ৮৪... দ্বারা 
উদ্দেশ্য সেইসব ফেরেশতা যাহারা আল্লাহ্‌র পক্ষ হইতে ওহী অবতরণ করেন যাহা দ্বারা 
মানুষ সংশোধন লাভ করে। 

৪১১21০ অর্থাৎ উহাদিগের চরিত্র পৃত-পবিত্র, নিষ্লংক ও নির্দোষ। এই 
আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, হর নারির যা কাছে যর 
অধিকারী হইতে হইবে । 

ইমাম আহমদ (র)....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “দক্ষতার সহিত যে ব্যক্তি কুরআন পাঠ করে সে 
করিবে। আর যে ব্যক্তি, কষ্ট করিয়া কুরআন পাঠ করিবে, তাহাকে দুইগুণ সওয়াব 
দেওয়া হইবে ৷” বুখারী ও মুসলিমসহ অনেকেই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 
সূরা আবাসা 8১৫ 
0 4২ 2৫ 33৩৪ ( ১%) 


FEAL 


০০৪০৬ PE ts Gis (A) 


৮৫৫৫৫ ৫৫৫৫ ০৮৫০৫ 5 (১%) 


9৮৩৫১ ০৪০-৮2৮১ ৩০ 


রর UE (*.) 

5৫864 (১) 

র ১৫740 

১৫6 BLY KY) 

82৫৩৯ BS (6) 

চর (v০) 

৩6০59105855 (৭) 

০৬০৩ ও ( 

6550 ৫ 52 (YA) 

6335508253 (5) 

& $ ৪৩ 5 (-) 

১৬$%$৫ (YN) 

১৫৩৬০৩০০৬৩৪ () 

১৭. মানুষ ধ্বংস হউক! সে কত অকৃতজ্ঞ! 

১৮. তিনি উহাকে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন? 

১৯. শুক্রবিন্দু হইতে তিনি উহাকে সৃষ্টি করেন, পরে উহার পরিমিত বিকাশ 

সাধন করেন, 

২০. অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন। 


২১. তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন ।' 
২২. ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনজীবিত করিবেন । 


www.quraneralo.com 


Contents 


৪১৬ তাফসীরে ইবৃন কাছীর 


২৩. এই প্রকার আচরণ অনুচিত, তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন সে 
এখনও উহা পুরাপুরি করে নাই । 

২৪. মানুষ তাহার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। 

২৫. আমিই প্রচুর বারি বর্ষণ করি; 

২৬. অতঃপর আমি ভূমি প্রকৃষ্টরূপে বিদারিত করি; 

২৭. এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য; 

২৮. দ্রাক্ষা, শাক-সবজি, 

২৯. যায়তুন, খর্জুর, 

৩০. বহুবৃক্ষ বিশিষ্ট উদ্যান, 

৩১. ফল এবং গবাদির খাদ্য, 

৩২. ইহা তোমাদিগের ও তোমাদিগের আন “আমের ভোগের জন্য । 


তাফসীর ঃ যাহারা মানুষের মৃত্যুর পর পুনরুথানকে অস্বীকার করে; আল্লাহ্‌ 

উড tC ১৮০-১৪। 45০৪ অর্থাৎ 
ধ্বংস হউক! সে কত অকৃতজ্ঞ! 

Lee ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ 08 

০০--১১। অর্থ Gea ০৮] অর্থাৎ মানুষ অভিশপ্ত হউক! ইব্‌ন জুরাইজ (র) 
বলেনঃ ০১৪২1 ৮ অর্থ ১১৪৫ ১5.5 অর্থাৎ সে কত বড় অকৃতজ্ঞ। কেহ বলেন, এই 
আয়াতের অর্থ হইল, কোন্‌ জিনিস তাহাকে কাফির বানাইল অর্থাৎ পুনরুথানকে 
অস্বীকার করিবার প্রতি উদ্ুদ্ধ'করিল? কাতাদা (র) বলেন ৪ ১১3২1 (5 অর্থ «311 5 
অর্থাৎ মানুষ কত অভিশপ্ত! অতঃপর আল্লাহ্‌ তা'আলা একটি তুচ্ছ বস্তু দ্বারা মানুষ সৃষ্টি 
করা এবং প্রথমবারের ন্যায় পুনরায় জীবিত করার ব্যাপারে নিজের শক্তি সম্পর্কে 
বলিতেছেন £ 

ছি Lilt. ls et । ১ অর্থাৎ তিনি মানুষকে কোন্‌ 
বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন? তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন শুক্রবিন্দ্ু হইতে, পরে উহার 
হায়াত, রিযষক, আমল এবং ভালো কি মন্দ তাহা নির্ধারণ করিয়াছেন। 

০১০/১1 5 “অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দিয়াছেন” 
আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ১০১১১১০ ০5 অর্থ 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা মানুষের জন্য মায়ের পেট হইতে বাহির হইবার পথ সহজ 
করিয়া দিয়াছেন। ইকরিমা, যাহহাক, আবু সালিহ, কাতাদা এবং সুদ্দী (র) এই ব্যাখ্যা 
করিয়াছেন। 

মুজাহিদ (র) বলেন £ এই আয়াতের অর্থ হইল £ অতঃপর আমি মানুষের জন্য 
দীনের উপর চলার পথ সহজ করিয়া দিয়াছি। 


Wwww.quraneralo.com 


Conte 


সূরা আবাসা ৪১৭ 
যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

PAS Lely TSU 151 ৮০1 ০০৪৬৪ 0 অর্থাৎ আমি মানুষকে পথের 
সন্ধান দিয়াছি। হয়ত সে কৃতজ্ঞ হইবে নতুবা অকৃতজ্ঞ হইবে৷ হাসান এবং ইব্‌ন যায়দ 
(র) আলোচ্য আয়াতের এই ব্যাখ্যাই করিয়াছেন। বস্তুত এই ব্যাখ্যাই নির্ভরযোগ্য । 

১১৪৪ 2৮1 78 অর্থাৎ এইভাবে আল্লাহ্‌ তা'আলা মানুষকে সৃষ্টি করিবার পর 
একদিন উহাকে মৃত্যু দান করেন ও কবরস্থ করেন। 

১১১১1205510 28 অর্থাৎ অতঃপর যখন ইচ্ছা করে আল্লাহ্‌ উহাকে কবর হইতে 
জীবিত করিয়া হাশর ময়দানে উপস্থিত করিবেন এই পুনরদ্খানকেই অন্য শব্দে বা'ছ ও 
নুশূর বলা হয়। 

ইব্‌ন আবু হাতিম (র)...... আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ “মাটি মানুষের প্রতিটি অংগ-প্রত্যঙ্গকে 
খাইয়া ফেলে । কিন্তু সরিষার দানা পরিমাণ মেরুদণ্ডের মাথার একটি হাড্ডি অক্ষত 
থাকে । উহা হইতেই মানুষ পুনরায় জীবিত হইবে ।” এই হাদীসটি বুখারী ও মুসলিম 
কিতাবদয়ে উল্লেখ রহিয়াছে। 

১০0০ ০০৮০] ১ ইবন জারীর রে) বলেন, আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 
এই যে, অকৃতজ্ঞ মানুষ দাবী করে যে, তাহারা নিজের আত্মার এবং নিজের সম্পদের 
ব্যাপারে আল্লাহ্‌র হক আদায় করিয়াছে; তাহা সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন। বস্তুত মানুষ 
আল্লাহ্‌ কর্তৃক প্রদত্ত দায়িত্ব আদায় করিতে পারে নি। 

ইব্‌ন আবু হাতিম রর), ইব্‌ন আবূ নাজীহ রে) সূত্রে মুজাহিদ রে) হইতে বর্ণনা 
করেন যে, তিনি বলেন, ১৮১1 ১০৪৮০ 3১ অর্থ মানুষ কখনো নিজের দায়িত্ব 
পুরাপুরি আদায় করিতে পারিবে না। ইমাম বাগাবী রে) হাসান বসরী (র) হইতে 
এইরূপ ব্যাখ্যা উদ্ধৃত করিয়াছেন। 

আমার মতে, আলোচ্য আয়াতের ব্যাখ্যা হইল, আল্লাহ্‌ তাআলা মানুষকে কবর 
হইতে এখনই উদিত করিবেন না বরং নির্ধারিত তাকদীর ও তাহার মেয়াদ শেষ হইবার 
পরই এইরূপ করিবেন। 

ইব্‌ন আবূ হাতিম রে) ওহাব ইব্‌ন মুনাব্বিহ (র) হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন, হযরত উযায়র (আ) বলিয়াছেন £ এক ফেরেশতা আসিয়া আমাকে বলিল, 
কবরসমূহ হইল পৃথিবীর পেট আর পৃথিবী হইল, সৃষ্টির মা। যখন সমস্ত মাখলুক সৃষ্টি 
করা শেষ হইয়া যাইবে এবং মৃত্যুবরণ করিয়া সবাই কবরে চলিয়া যাইবে তখন দুনিয়ার 
পরিসমাপ্তি ঘটিবে এবং পৃথিবী তাহার উদরস্ত সমুদয় বস্তু বাইরে নিক্ষেপ করিবে আর 
কবরসমূহ তাহার মধ্যকার সবকিছু বাহির করিয়া ফেলিবে। এই বর্ণনা আমার বক্তব্যের 
সামঞ্জস্য রাখে । 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৫৩ 


www.quraneralo.com 


Contents 


৪১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


Ub 531 3031 ৯৮৮৯ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহার নিয়ামতের 
কথা স্মরণ করাইয়া দিয়া বলিতেছেন যে, মানুষ তাহার খাদ্যের প্রতি লক্ষ্য করুক যে, 

Es aL, lll অর্থাৎ আমি আকাশ হইতে 
পৃথিবীতে বারি বর্ষণ করি এবং ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদারিত করি। 

(21635554755 LAS 05558 ০০0০ Ua 
(219 ২$9-39 অর্থাৎ আকাশ হইতে বারি বর্ষণ করিয়া, ভূমিকে প্রকৃষ্টরূপে বিদারিত 
করিয়া উহাতে উৎপন্ন করি শস্য, আঙ্গুর, শাক-সবজী, যায়তুন, খর্জুর, বহুবৃক্ষ বিশিষ্ট 
উদ্যান, ফল এবং গবাদির খাদ্য । 119 £ ৫৮ হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন :.. 
বলা হয় ভূমি উৎপন্ন সেইসব বস্তুকে যাহা গবাদি পশুর খাদ্য- মানুষের নয় । মুজাহিদ, 
সাঈদ ইব্‌ন যুবায়র ও আবূ মালিক (র) বলেন £ ১ অর্থ ঘাস। মুজাহিদ, হাসান, 
কাতাদা ও ইব্‌ন যায়দ (র) প্রমুখ হইতে বর্ণিত আছে যে, তাহারা বলেন ঃ মানুষের জন্য 
১ যেমন গবাদি পশুর জন্য £, তেমন। আতা (র) হইতে বর্ণিত আছে যে, ভূমিতে 
যাহা কিছু উৎপন্ন হয় তাহাকেই £, বলা হয়। যাহ্হাক (র) বলেন, ফল ছাড়া ভূমিতে 
উৎপন্ন সবকিছুকেই £,1 বলা হয় ইত্যাদি । 

4০৬১১০4 ৮০৮০০ অর্থাৎ এই সব কিছু পাৰ্থিব জীবনে আমি তোমাদিগের . 
এবং UT FRO EU 

0 ৬০০) ৬5160 (YY) 


০৫৮ Get ১9252 (75) 


০০২ পো 
645415413 (Y০) 


2 ৩ 


১4৪১১৭৩৯৯০০ (৯) 
45৩5 ২৮৮1896580১) 


8855১ ১522 0523 (YA) 
নি ধরবে EL 22 EE (৭) 


Y ঠিপপ [৩৫৫১ পা ১৫০5৪৮ 


087% 5৬৯০ 5৮259 (5০) 
2৫ LEA 

৯ ৪৮১৮ (£)) 

OES EAN ASS (EY) 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আবাসা | ৪১৯ 


৩৩. যখন কিয়ামত উপস্থিত হইবে, 

৩৪. সেই দিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে 

৩৫. এবং তাহার মাতা, তাহার পিতা, 

৩৬. তাহার পত্নী ও তাহার সন্তান হইতে; | 

৩৭. সেইদিন উহাদিগের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যাহা তাহাকে 
সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে। 

৩৮. অনেক মুখমণ্ডল সেইদিন হইবে উজ্জ্বল, 

৩৯. সহাস্য ও প্রফুল্ল 

৪০. এবং অনেক মুখমণ্ডল সেইদিন হইবে ধুলি-ধৃসর, 

৪১. সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা । 

৪২. ইহারাই কাফির ও পাপাচারী। 


তাফসীর ঃ OEE EEE বারি রা OTE HE 
মধ্যে একটি নাম । ইব্ন জারীর (র) বলেন £ {£4০01 সম্ভবত শিংগায় ফুৎকারের 
নাম । বাগাবী (র) বলেন ৪ £4411 অর্থ কিয়ামত দিবসের বিকট ধ্বনি । 

sila ly ly Si ০৮৮11 ১8202 অর্থাৎ 
কিয়ামতের দিন মানুষ আত্মীয় স্বজনকে চোখে দেখিয়া পলায়ন করিয়া দূরে সরিয়া 
যাইবে । কারণ সেই দিন অবস্থা খুবই ভয়াবহ হইবে। 

ইকরিমা (র) বলেন, কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে দেখিতে. পাইয়া বলিবে, বলতো 
স্বামীর যথাসম্ভব প্রশংসা বর্ণনা করিবে । তখন স্বামী তাহাকে বলিবে, বেশি কিছু নয়; 
আজ তোমার কাছে আমি একটি মাত্র নেকী প্রার্থনা করিতেছি । তুমি আমাকে একটি 
মাত্র নেকী দান কর। আশা করি উহা দ্বারা আমি এই ভয়াবহ বিপদ হইতে মুক্তি লাভ 
করিতে পারিব। উত্তরে স্ত্রী বলিবে, তুমি আমার নিকট যাহা প্রার্থনা করিয়াছ, উহা 
নিতান্তই নগণ্য বস্তু। কিন্তু একটি নেকীও আমি তোমাকে দিতে পারিব না। কারণ 
তোমার ন্যায় আমিও আজ বিপদগ্রস্ত । তুমি যাহার ভয় করিতেছ, আমিও উহার ভয় 
করিতেছি। 

অপরদিকে পিতা ছেলেকে দেখিতে পাইয়া বলিবে, বৎস! বলতো দুনিয়াতে আমি 
তোমার কেমন পিতা ছিলাম? উত্তরে ছেলে পিতার যথাসম্ভব প্রশংসা করিবে । তখন 
পিতা বলিবে, বৎস! আজকের এই ভয়াবহ দিনে বিপদ হইতে মুক্তি লাভের জন্য আমার 
বিন্দু পরিমাণ নেকীর প্রয়োজন। তুমি আমাকে সামান্য একটু নেকী দান কর। উত্তরে 
ছেলে বলিবে, আব্বাজান! আপনি যাহা চাহিলেন, তাহা বেশি কিছু নহে, কিন্তু আপনি 
যেই বিপদের ভয় করিতেছেন, আমিও উহার ভয় করিতেছি । আপনাকে কোন নেকী দান 
করা আজ আমার পক্ষে সম্ভব নয়। 


Wwww.quraneralo.com 


Contents 


৪২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সহীহ হাদীসে আছে যে, সেইদিন মুক্তি লাভের 
সুপারিশের জন্য মানুষ একে একে প্রত্যেক নবীর কাছে ধর্ণা দিবে। কিন্তু সকলেই 
অপারগতা প্রকাশ করিয়া নাফ্সী নাফ্সী করিতে থাকিবে । এমনকি হযরত ঈসা (আ) 
বলিবেন, অন্য কারো জন্যে তো দূরের কথা আজ জন্ধাত্রী মা মরিয়মের জন্য আল্লাহ্‌র 
775 


কারি | 

ইব্‌ন আবূ হাতিম (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবৃন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “কিয়ামতের দিন তোমাদিগকে নাঙ্গা 
পা, উলঙ্গ দেহ এবং খতনাবিহীন অবস্থায় হাশর ময়দানে সমবেত করা হইবে ।” এই 
কথা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর জনৈকা স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তাহা হইলে কি আমরা 
একে অপরের গুপ্তাংগ দেখিতে পাইব না? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) >) 
২১০১ 5১5 ৬০৭৮ আয়াতটি তিলাওয়াত করেন। অর্থাৎ সেই প্রত্যেক মানুষ 
নিজেকে লইয়া এমনভাবে ব্যস্ত থাকিবে যে, অন্য সবদিক হইতে তারা সম্পূর্ণ বিমুখ 
থাকিবে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে অন্য এক সুত্রে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
উপরোক্ত হাদীস বলার পর এক মহিলা বলিল, হে আল্লাহ্র রাসূল! তবে কি একে 
অপরের গুপ্তাংগ দেখিবে না? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ আরে সেইদিন প্রত্যেকে 
নিজেকে লইয়া এমনভাবে ব্যস্ত হইয়া পড়িবে যে, অন্যদের হইতে তাহারা সম্পূর্ণ বিমুখ 
থাকিবে। 

ইব্‌ন আবূ হাতিম (র)........ আয়িশা রো) হইতে বর্ণনা করেন যে, আয়িশা রো) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “কিয়ামতের দিন তোমরা নাঙ্গা পা, উলঙ্গ দেহ ও 
খতনা বিহীন অবস্থায় উথিত হইবে ।” এই কথা শুনিয়া আমি জিজ্ঞাসা করিলাম, তাহা 
হইলে গুপ্তাংগ দেখা যাইবে না ? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ সেই দিন প্রত্যেকেই 
নিজেকে লইয়া ব্যস্ত থাকিবে । হযরত সাওদা (রা) হইতেও এই মর্মে একটি হাদীস 
রহিয়াছে। 

sii. ১৪:৯২:১৪ ১৮৯৩ অর্থাৎ কিয়ামতের দিন মানুষ 
দুই দলে বিভক্ত হইবে৷ এক দলের মুখমণ্ডল হইবে উজ্জ্বল, হাস্য এবং অন্তর হইবে 
শিরা হরর হযে জা =! 

১০৪৫11-8 SCE Liss. ১০১ 25 3 
3 251 অর্থাৎ অপর দলের মুখমণ্ডল হইবে ধুলি-ধূসর ও কালিমা লিগ্ত। ইহারা হইল 
কাফির ও পাপাচারী। অর্থাৎ ইহারা সেই সম্প্রদায় যাহাদিগের অন্তরে কুফরী রহিয়াছে 
এবং কাজে-কর্মে যাহারা পাপী ও আল্লাহ্র অবাধ্য । 


www.quraneralo.com 


Contents 


সুরা তাকবীর 


২৯ আয়াত, ১ রুকু, মক্কী 


ps 


৮ 2 
09 ৬. 


৩0522010169) 
৪১৩৫১801002 (1) 
6 ৩০3৩8 19)5 () 

6 ৩৫০০১৪৪1512 (6) 

62552 Bx 1515 (০) 
9 ও Dr 1৬19, (7) 


2/02 2324 


$ ৩ (0০521, 1205 (২) 
83৫28219509 
6 39 35 ৩ (৭) 


পেত PAE 


6 DIE FANS); (\.) 


ৰ ১1৫ ৫ 


21125 (১১) 


YL 23/423 233 2 (১) 


০ ১১৯৭ (1, 


থা 


www.quraneralo.com 


Contents 


৪২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


EAA SANA Y) 


& <} Ss (\ 


১৩৫6৩ (0) 


uy 


. সূর্য যখন নিপ্রভ হইবে, 
. যখন নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, 
পর্বতসমূহকে যখন চলমান করা হইবে, 
যখন পূর্ণগর্ভী উ্্রী উপেক্ষিত হইবে, 
যখন বন্য পশু একত্র করা হইবে, 
সমুদ্র যখন স্ফীত হইবে, 
দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হইবে, 
. যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে, 

৯. “কী অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল ?" 

১০. যখন আমলনামা উন্মোচিত হইবে, 

১১. যখন আকাশের আবরণ অপসারিত হইবে, 

১২. জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে, 

১৩. এবং জান্নাত যখন সমীপবর্তা করা হইবে, 

১৪. তখন প্রত্যেক ব্যক্তিই জানিবে সে কী লইয়া আসিয়াছে । 

তাফসীর ৪ ইমাম আহমদ (র) ...... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন উমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ৪ কেহ কয়াযত [বসতে চকে 
দেখিতে _চাহিলে যেন 538 mi 9 - 5৮১৮ ৪51 দত 1119 ও 19 
০501০ 2125. 1| এই তিনটি সূরা পাঠ করে।” ইমাম তিরমিযী (র) আব্বাস ইব্ন 
NT জিভের হরিতে ক্ত সনদে বর্ণনা 


ERG 


ECE EET EE 
বর্ণনা করেন যে, তিনি বলেন, ০,4 অর্থ - ৮1 অর্থাৎ সূৰ্য যখন আলোহীন হইয়া 
অন্ধকার হইয়া পড়িবে । আওফী (র) ..... ইব্‌ন আব্বাস রো) হইত বর্ণনা করেন, 
০০৫ অর্থ -.-৪১ অর্থ সূর্য যখন অস্তিত্হীন হইয়া পড়িবে। কাতাদা (র) বলেন, যখন 
সূর্য নিম্প্রভ হইবে। 

রবী ইব্‌ন খুছায়ম রে) বলেন ৪ 4 অর্থ (4.০) অর্থাৎ যখন সূর্য নিক্ষিপ্ত 
হইবে। যায়দ ইব্‌ন আসলাম রে) বলেন £ ০4 ₹১.:511131 অর্থ সূর্য যখন 
₹ পৃথিবীতে পতিত হইবে। ইব্‌ন জারীর (র) বলেন, এক অংশকে অন্য অংশের সহিত 
একত্রিত করিয়া নিক্ষেপ করিয়া আলোকহীন করা হইবে । 


www.quraneralo.com 


Contents 


সূরা তাকবীর ৪২৩ 
8 রর নর 


ভারি ভি দিতি 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বায়ু প্রবাহিত করিবেন ও সমুদ্রে আগুন ধরিয়া যাইবে । আমির 
শা'বীও এইরূপ ব্যাখ্যা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)..... আবূ মারয়াম (র) হইতে বর্ণনা করেন যে, আবু 
মারয়াম রে) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ০) ধ 511 151 -এর ব্যাখ্যায় বলেন, 
সূর্যকে আলোকহীন করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে । 

ইমাম বুখারী (র) ...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “কিয়ামতের দিন চন্দ্র ও সূর্য উভয়কেই 
নিম্্রভ করা হইবে ।” 

১৫91 ১১৯11 1915 অর্থাৎ যখন নক্ষত্ররাজি খসিয়া বিক্ষিপ্ত হইয়া পড়িবে। 
যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ | 
০8521 41954111919 অর্থাৎ যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হইয়া পড়িবে । 

উবাই ইব্‌ন কাব (রা) বলেন ঃ কিয়ামতের পূর্বে ছয়টি নিদর্শন প্রকাশ পাইবে । 
মানুষ হাটে-বাজারে নিজ নিজ কাজে ব্যস্ত থাকিবে, ইত্যবসরে অকস্মাৎ ৪ (১) সূর্যের 
আলো বিলুপ্ত হইয়া যাইবে, (২) নক্ষত্ররাজি খসিয়া বিক্ষিপ্ত হইয়া পড়িবে, (৩) 
পৰ্বতসমূহ ভূপৃষ্ঠে ধ্বসিয়া পড়িবে, (৪) ফলে পৃথিবী কীপিতে শুরু করিবে, (৫) মানুষ, 
জিন ও পশুপাখী সব একাকার হইয়া যাইবে এবং (৬) মানুষ একে অপরের উপর দোলা 
খাইতে থাকিবে । 

আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন ৪ ৩০১১৫ অর্থ ০,১৭৯ অর্থাৎ যখন নকষত্ররাজি বিকৃত হইয়া যাইবে । | 
ইয়াধীদ ইবৃন আবূ মারয়াম (রো) রাসূলুল্লাহ্‌ (সা) হইতে ১৫১ 2৮১৯১111319 
-এর ব্যাখ্যায় বলিয়াছেন, আল্লাহ্‌র পরিবর্তে যেইসব জিন ও নক্ষত্র ইত্যাদির উপাসনা 
. করা হইয়াছিল সবই জাহান্নামে প্রবেশ করিবে । তবে হযরত ঈসা ও মরিয়ম (আ) ইহা 
হইতে রক্ষা পাইবেন কিন্তু ইহারাও যদি ইহাদিগের উপাসনায় রাষী থাকিত তাহা 
হইলে ইহারাও জাহান্নামে প্রবেশ করিত। 

৩১১৮০ ০5৯11 1915 অর্থাৎ যখন পৰ্বতসমূহ স্থানচ্যুত হইয়া চূৰ্ণ-বিচূৰ্ণ হইয়া 
যাইবে । ফলে যমীন সম্পূর্ণ সমতল ভূমিতে পরিণত হইয়া যাইবে । 

০ ১০১০11515 ইকরিমা ও মুজাহিদ (র) বলেন, "১:.1। অর্থ ১১০ 
4:৯1 অর্থ দশ মাসের গর্ভবতী উদ্ী। মুজাহিদ (র) বলেন, ০.1 অর্থ ০.১ অর্থাৎ 


www.quraneralo.com 


Contents 
8২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


পরিত্যাগ করা হইবে । উবাই ইব্‌ন কা'ব (রা) ও যাহ্হাক রে) বলেন £ ৬. অর্থ 
[$1 ৯১৫! ৯. অর্থাৎ মালিক উহা পরিত্যাগ করিবে । সারকথা কিয়ামতের পূর্বে এমন 
ভয়াবহ অবস্থার সৃষ্টি হইবে যে, মানুষ দশ মাসের গর্ভবতী উটনীর মত আকর্ষণীয় 
নিজদিগের মূল্যবান সম্পদের খোঁজ-খবর ছাড়িয়াই দিবে । এই অর্থ ছাড়াও আরো কিছু 
অর্থ অন্যরা বর্ণনা করিয়াছেন যাহা গ্রহণযোগ্য নয়। 

আলোচ্য আয়াতে '-:১,.০: অর্থ ০.২ অর্থাৎ যখন বন্য পশুসমূহকে একত্ৰিত 
করা হইবে। ইব্‌ন আব্বাস (রা) বলেন, কিয়ামতের দিন প্রতিটি বস্তু এমনকি মাছি 
180 
বলিয়াছেন। ইকরিমা (র) বলেন, মৃত্যুই বন্য পশুর হাশর । 

ইব্‌ন জারীর (র) ... রানি ইব্‌ন আব্বাস 
(রা) ::১-৬:১+৮১ 119 -এর ব্যাখ্যায় বলেন ৪ চতুষ্পদ জন্তূসহ সকল বস্তুর 
মৃত্যুই হইল সেইগুলির হাশর । তবে মানুষ ও জিন জাতিকে কিয়ামতের দিন হিসাবের 
' জন্য তাহাদেরকে দণ্ডায়মান করা হইবে। 

২০০৯১ 9০৯৭1 185 ইব্‌ন জারীর (র) ......সাঈদ ইবৃন মুসাইয়াব (রা) 
হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন মুসাইয়াব রো) বলেন, হযরত আলী (রা) এক 
ইয়াহুদীকে জিজ্ঞাসা করিলেন, বলতো জাহান্নাম কোথায় ? উত্তরে সে বলিল, সমুদ্রে। 
শুনিয়া আলী (রা) বলিলেন, তোমার কথা ঠিকই বলিয়া মনে হয়। কারণ পবিত্র 
bla OAL 2 

০০ set অর্থাৎ উদ্বেলিত সমুদ্রের শপথ! আর যখন সমুদ্র উদ্বেলিত 
হইবে। 9১০119১১115 এর আওতায় এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা 
হইয়াছে। 

সুনানে আবূ দাউদে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন $ হজ্জ, উমরা এবং 
জিহাদ ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সমুদ্র ভ্রমণ করিবে না। কারণ সমুদ্রের নীচে 
জাহান্নামের অগ্নি রহিয়াছে এবং আগ্নির নীচে আবার সমুদ্র রহিয়াছে। সূরা ফাতিরে এই 
বিষয়ে আলোচনা করা হইয়াছে। 

মুজাহিদ ও হাসান ইব্‌ন মুসলিম (র) বলেন ৪ = অর্থ ০, ৪9| অর্থাৎ যখন 
সমুদ্র প্ৰজ্বলিত করা হইবে । হাসান বসরী রে) বলেন £ :-.. অর্থ ০..... অর্থ 
শুকাইয়া যাইবে । 

০ ৯১১১০৮৯1151 অর্থাৎ যখন সর্বপ্রকারের মানুষ একত্রিত করা হইবে। 
যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

৮619)1919-,1 52511 19১৮1 অর্থাৎ জালিম এবং উহাদিগের 


www.quraneralo.com 


Contents 


সূরা তাকবীর ৪২৫ 


ইব্‌ন আবূ হাতিম (র) ......নুমান ইব্‌ন বশীর (রা) হইতে বর্ণনা করেন যে, 
নু'মান ইব্‌ন বশীর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন:ঃ যে যেই জাতির পথ 
অনুসরণ করিবে সে সেই জাতির সহিত তাহার হাশর হইবে । আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
“কিয়ামতের দিন তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হইবে । কতিপয় ডান হাতে আমলনামা 
লাভ করিবে, কতিপয় বাম হাতে লাভ করিবে, আর কতিপয় হইবে আল্লাহ্র নৈকট্য প্রাপ্ত 
অগ্রগামী দল। ইহারাই সমগোত্রীয় দল যাহাদেরকে একত্র করা হুইবে। 

ইব্‌ন আবু হাতিম (র) ...... হযরত উন রা) হইতো বিত ডিন একদিন 
খুতবা দানকালে :-.২:১”১০১৮%111315 আয়াতটি পাঠ করিয়া বলিলেন £ কিয়ামতের 
দিন প্রত্যেক মানুষ নিজ নিজ সমগোত্রীয়দের সহিত একত্রিত করা হইবে । 

অন্য এক বর্ণনায় আছে যে, যেই দুই ব্যক্তি একই ধরনের আমল করে তাহারা হয়ত 
একত্রে জান্নাতে প্রবেশ করিবে বা জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। 

এক বর্ণনায় আছে যে, হযরত উমর (রা)-কে এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করা 
সহিত মিলিত হইবে । 

নু'মান রো) কর্তৃক বর্ণিত এক বর্ণনায় আছে যে, হযরত উমর (রা) একদিন 
লোকদিগকে :-.২:১1১-১৯%411919 এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করিলেন। কিন্তু 
কাহারো কোন উত্তর না পাইয়া তিনি নিজেই বলিলেন £ এই আয়াতের ব্যাখ্যা হইল, 
জান্নাতী ব্যক্তি তাহার ন্যায় জান্নাতীর এবং জাহান্নামী তাহার ন্যায় জাহান্নামীর সঙ্গলাভ 
করিবে । অতঃপর তিনি 1 33411: এই আয়াতটি পাঠ করেন। 

কেহ কেহ বলেন, এই আয়াতের অর্থ হইল যখন দেহের সহিত আত্মার সংযোগ 
করা হইবে। কেহ বলেন ঃ ঈমানদারদিগকে হুরদের সহিত এবং কাফিরদিগকে 
শয়তানেদের সহিত মিলাইয়া দেওয়া হইবে। ইমাম কুরতুবী ভাষকিরা গ্রন্থে ব্যাখ্যাটি 
উল্লেখ করিয়াছেন! 

০1-৯০-5307 li Segall iy যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে 
জিজ্ঞাসা করা হইবে, কী অপরাধে উহাকে হত্যা করা হইয়াছে। 

অর্থাৎ জাহেলী যুগে কন্যা সন্তানকে অপছন্দ করা হইত । ফলে কন্যা সন্তান জন্মগ্রহণ 
করিলে উহাদিগকে জীবন্ত কবর দিয়া রাখা হইত । কিয়ামতের দিন উহাদিগকে জিজ্ঞাসা 
করা হইবে যে, তাহাদিগকে কী অপরাধে হত্যা করা হইয়াছিল। এইভাবে নিহতদেরকে 
হত্যার কারণ জিজ্ঞাসা করা হইলে দেখিয়া হত্যাকারীরা বেশী আতংকিত হইবে । আর 
যখন এই হত্যাকাণ্ড সম্পর্কে নিহতদেরকেই জিজ্ঞাসাবাদ করা হইবে, তাহা হইলে 
হাক কতজাদ কার জা হি 


ইবনে কাছীর ১১তম খণ্ড--৫৪ 


Wwww.quraneralo.com 


Contents 


৪২৬ তাফসীরে ইব্ন কাছীর 


আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন ৪ ১1:১৮! 51,9 অর্থ যখন জীবন্ত সমাধিস্থ কন্যা নিজের হত্যার বিচার 
প্রার্থনা করিবে। সুদ্দী এবং কাতাদা (র) হইতে এইরূপ ব্যাখ্যা পাওয়া যায়। এই 
55: তথা জীবন্ত সমাধিস্থ কন্যা সম্পর্কে বহু হাদীস বর্ণিত আছে। যেমন £ 

ইমাম আহমদ রে) ...... জুযামা বিনতে ওহাব (রা) হইতে বর্ণনা করেন যে, 
জুযামা বিনতে ওহাব (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, আমি একবার 
লোকদিগকে গর্ভাবস্থায় সহবাস করিতে নিষেধ করিতে চাহিয়াছিলাম। কিন্তু জানিতে 
পারিলাম যে, রোম ও পারস্যের মানুষ এইরূপ করিয়া থাকে কিন্তু তাহাতে সন্তানের 
কোন ক্ষতি হয় না। অতঃপর কতিপয় সাহাবা আযল (যোনি গর্ভের বাহিরে বীর্যপাত 
ঘটানোকে আযল বলা হয়) করিবার অনুমতি প্রার্থনা করিলে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 
ইহাও এক ধরনের গোপন জীবন্ত সমাধিস্থ করার শামিল । ১ 83595111919 
-এর মধ্যে ইহাও অন্তর্ভুক্ত 

ইমাম আহমদ (র) ...... সালামা ইবন ইয়াধীদ জুফী (রা) হইতে বর্ণনা করেন 
যে, সালমা ইব্‌ন ইয়াযীদ (রা) বলেন, আমার ভাই আর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
নিকট গিয়া বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আমাদিগের মা মুলাইকা। তিনি আত্মীয়তা 
সম্পর্ক বজায় রাখিতেন, অতিথি আপ্যায়ন করিতেন এবং আরো অনেক ভালো কাজ 
করিতেন। কিন্তু তিনি জাহেলী যুগেই মারা যান। এখন তাহার এইসব ভালো কাজ 
তাহার কোন উপকারে আসিবে কি ? উত্তরে রাসূল (সা) বলিলেন, না। আমরা 
বলিলাম, তিনি আমাদিগের এক বোনকে জীবন্ত কবর দিয়াছিলেন। ইহাতে কি তাহার 
কোন উপকার হইবে ? রাসূলুল্লাহ সো) বলিলেন, জীবন্ত কবর.দানকারী এবং জীবন্ত 
সমাধিস্ত কন্যা উভয়ই জাহান্নামী । তবে জীবন্ত কবর দানকারী যদি ইসলাম গ্রহণ করে 
তাহা হইলে আল্লাহ্‌ উহাকে ক্ষমা করিয়া দিবেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
মাসউদ রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, যে জীবন্ত কবর দেয় এবং যাহাকে 
কবর দেয় উভয়ই জাহান্নামে যাইবে । 

ইমাম আহমদ রে) ...... খানাসা বিনত মুআবিয়া সুরাইযিয়া (রা) তাহার ফুফু 
হইতে বর্ণনা করেন যে, খানাসার ফুফু বলেন, আমি একদিন জিজ্ঞাসা করিলাম, হে 
আল্লাহ্‌র রাসূল! জান্নাতে কে যাবে ? উত্তরে তিনি বলিলেন, নবী, শহীদ, শিশু ও জীবন্ত 
সমাধিস্থ কন্যা জান্নাতে প্রবেশ করিবে । 

ইব্‌ন আবূ হাতিম (রা) ...... কুররা (র) হইতে বর্ণনা করেন যে, কুররা রে) 
বলেন, আমি হাসান (রা)-কে বলিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা 
হইয়াছিল, জান্নাতে কে প্রবেশ করিবে ? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, জীবন্ত 
সমাধিস্থ কন্যা জান্নাতে প্রবেশ করিবে । 


www.quraneralo.com 


Contents 


সুরা তাকবীর ৪২৭ 


ভরিয়া রা ইকরিমা রে) বলেন, 
ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন, মুশরিকদের শিশু সন্তানরা জান্নাতে প্রবেশ করিবে । যে 
তাহাদিগকে জাহান্নামী মনে করিবে সে মিথ্যুক। পবিত্র কুরআনে আল্লাহ্‌ তা'আলা 
বলেনঃ lis SSL Sli Bead ডিও 

আব্দুর রাষ্যাক রে) রি হযরত উমর ইব্‌ন খাত্তাব রো) আলোচ্য আয়াতের 
ব্যাখ্যায় বলেন, কায়স ইব্‌ন আসিম একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, 
হে আল্লাহ্‌র রাসূল! আমি তো জাহেলী যুগে আমার কয়েকটি শিশু কন্যাকে জীবন্ত কবর 
দিয়াছিলাম, এখন কি করি? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, একটি কন্যার পরিবর্তে 
একটি গোলাম আযাদ করিয়া দাও। কায়স বলিল, আমার তো কোন গোলাম নাই, 
তবে উট আছে। রাসূলুল্লাহ (সা) বলিলেন, চিত বকা ক যা তত 
কর। 

অপর এক সনদে ইব্‌ন আবূ হাতিম (র)........ কায়স ইব্‌ন আসিম (রা) হইতে 
বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি 
জাহিলী যুগে বার বা তেরটি কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করিয়াছি এখন আমি কি 
করি? তিনি বলিলেন, প্রত্যেকটির বদলে একটি করিয়া গোলাম বাদী আযাদ কর । তিনি 
তাহাই করিলেন পরবর্তী বৎসর কায়স একশত উট নিয়া উপস্থিত হইয়া বলেন, হে 
আল্লাহ্‌র রাসূল! এই উটগুলি মুসলমানদের কাজে ব্যবহার করুন। আলী রো) বলেন, 
আমরা সেই উটগুলিকে ঘাস চরাতাম ও কায়সী উট বলিয়া ডাকিতাম। 

১৯১৮৯ ২1115 “আর যখন আমলনামা উন্মোচিত হইবে ।” 

যাহ্হাক (র) বলেন, এই আয়াতের অর্থ হইল যখন প্রত্যেক মানুষকে ডান বা বাম 
হাতে আমলনামা দেওয়া হইবে। 
০৪০41 13/9 অর্থাৎ যখন আকাশের আবরণ অপসারিত করা হইবে। 
মুজাহিদ রে) বলেন, ৩৮ 5৫ অর্থ ০১১০৯ অর্থাৎ আকাশকে টানিয়া আনা হইবে। 
OS USER EEE ও 

. সুদ্দী রে) বলেন, :০১১. অর্থ = অর্থাৎ যখন জাহান্নামের অগ্নিকে উদ্দীপিত 
করা হইবে। কাতাদা রেট বলেন, ₹2. অর্থ :.:57 অর্থাৎ পরজছুলিত করা“হইবে। . 
উল্লেখ্য যে, আল্লাহ্র রোষ এবং মানুষের পাপই জাহান্নামের অগ্নিকে উদ্দীপিত করিবে। 

১11 ২-৯111515 আবু মালিক, কাতাদা ও রবী ইব্‌ন খুছায়ম (র) বলেন ৪ 
এই আয়াতের অর্থ হইল, যখন জান্নাতকে জান্নাতীদের নিকটে আনা হইবে । 

০১৯৯1 ০০১০২০৭]ছ অর্থাৎ উপরোক্ত প্রতিটি ঘটনা সংঘটিত হইলে পরে 
মানুষ জানিতে পারিবে যে, দুনিয়ার জীবনে তাহারা কি করিয়াছিল তাহাদিগের সকল 


www.quraneralo.com 


Contents 


৪২৮ , তাফসীরে ইব্‌ন কাছীর 


কৃতকার্ষের ফলাফল তাহাদিগের সম্মুখে উপস্থিত করা হইবে। যেমন অন্য এক আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


৯০১০০ sls 5 1১, ৮১৯ ১০1202৮8৯১0 সীট সঃ 
ভিডি রিনি নিন 
পাইবে । অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

রি কযা হত্যাকা 
আমল সম্পর্কে অবহিত করা হইবে। 

ইব্‌ন আবূ হাতিম (র)............ আসলাম হইতে বর্ণনা করেন যে, টাকা 


বলেন, হযরত উমর (রা) একদিন এই সূরাটি পাঠ করিবার সময় (% +.85 5০12 

{1 এই পর্যন্ত পৌছিয়া বলিলেন যে, এই কথাটি বলিবার জন্যই আল্লাহ্‌ তা'আলা পূর্বের 
কথা বলিয়াছেন। 

৮০৮৬৫ড 2 IS (১০) 

& 28TH (7) | 

2৮০৮4 

৮৮০০০ 

৪9১65555054) (১৭) 

9 ৯০০ 9335 BH G3 (৮) 


EAT 
| ১১০৪৩৪১৪০৫ () 
3:52 ভা 5250 s (Y£) 

চি C5 (vo) 


Aan id edd 


OOS HL (YY) 


Wwww.quraneralo.com 


Conte 


সূরা তাকবীর ৪২৯ 
8 ০৮005) 22 ৩1 (০) ' 

রা ৫৯০ রগ ৩৪0৭) 

6৫৮ এ dr ES US GEC (va) 


১৫. আমি শপথ করি পশ্চাদপসরণকারী নক্ষত্রের, 

১৬. যাহা প্ৰত্যাগমন করে ও অদৃশ্য হয়, 

১৭. শপথ নিশার যখন উহার অবসান হয়, 

১৮. আর উষার যখন উহার আবির্ভাব হয়, 

১৯. নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী, 

২০. যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন, 

২১. যাহাকে সেথায় মান্য করা হয় এবং সে বিশ্বাসভাজন। : 

২২. এবং তোমাদিগের সাথী উন্মাদ নহে, 

২৩. সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে, 

২৪. সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নহে। 

২৫. এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নহে। 

২৬. সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? 

২৭. ইহাতো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ, 

২৮. তোমাদিগের মধ্যে যে সরল পথে চলিতে চাহে, তাহার জন্য ৷ 

২৯. তোমরা ইচ্ছা করিবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌ ইচ্ছা না 

করেন। 

তাফসীর £ মুসলিম ও নাসায়ী ........ আমর ইব্‌ন হুরায়ছ রো) হইতে বর্ণিত, 
তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর পিছনে ফজরের নামায পড়ি । সেই 
নামাযে তিনি 611 1---$1 9 এই আয়াতগুলি পাঠ করেন। | 

ইব্‌ন আবু হাতিম ও ইব্‌ন জারীর (র)........ আলী (রা) হইতে বর্ণিত, তিনি 
বলেন ৪১১7 অর্থ নক্ষত্র, যাহা রাত্রিকালে আত্মপ্রকাশ করে এবং দিনের বেলায় 
বিলুপ্ত হইয়া যায়। ্‌ 

ইব্‌ন জারীর (র)............. খালিদ ইব্‌ন আরআরা (র) হইতে বর্ণনা করেন যে, 
খালিদ (র) বলেন, আমি শুনিয়াছি যে, হযরত আলী (রা)-কে ১০৮১৯10৮৯1১ 
অর্থ জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, ১... দ্বারা উদ্দেশ্য হইল নক্ষত্র, যাহা রাতে 
আত্মপ্রকাশ করে আর দিবসে লুকাইয়া থাকে। 

ইউনুস (র)........ আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন ঃ 
১০০৯1 অর্থ ৮11 বা নক্ষত্র । ইব্‌ন আব্বাস (রো), মুজাহিদ, হাসান, উবাদা ও 
সুদ্দী (র) প্রমুখ হইতেও এইরূপ বর্ণনা পাওয়া যায়। 


www.quraneralo.com 


Contents 


৪৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীর (র)...... EME A HEI তিনি 
বলেন, ১০১৭ অর্থ উজ্জ্বল নক্ষত্ৰ । কেহ কেহ বলেন, উদয়কালে নক্ষত্রকে ১,১5 

এবং অদৃশ্য হইয়া গেলে ১.১ বলা হয়। 

আ'"মাশ (র), ইবরাহীম (র) হইতে বর্ণনা করেন যে, ইবরাহীম (র) বলেন, 
আবুল্লাহ্‌র (র) মতে ১১১ অর্থ বন্য গাভী । সুফিয়ান ছাওরীর মতও ইহাই । 

আবু দাউদ তায়ালিসী (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, ৬-২11 অর্থ গাভী । সাঈদ ইব্‌ন জুবায়রও এই মত ব্যক্ত 
করিয়াছেন। আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ১.২ অর্থ 
হরিণ । সাঈদ, মুজাহিদ এবং যাহ্হাকও এইরূপ মত ব্যক্ত করেন। 

আবৃশ্‌ শা“ছা জাবির ইব্‌ন যায়দ (র) বলেন, ২২ অর্থ গাভী ও হরিণ । ইব্‌ন 
জারীর রে) এই কয়টি ব্যাখ্যার মধ্যে কোনটিকেই প্রাধান্য দেন নাই। তিনি বলেন, 
১.২ -এর অর্থ নক্ষত্র, গাভী ও হরিণ সব কয়টিই হইতে পারে। 

ull ০১113 “শপথ নিশার, যখন উহার অবসান হয় ।” 

মুজাহিদ রে) বলেন £ :,.:..০ অর্থ | অর্থাৎ যখন অন্ধকারাচ্ছন্ন হয়। হাসান 
বসরী (র) বলেন, €... 5 অর্থ যখন মানুষকে আচ্ছাদিত করিয়া ফেলে । আতিয়্যা 
আওফী (র)-ও এই অর্থ করিয়াছেন। আলী ইব্‌ন আবূ তালহা ও আওফী (র) ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, ১:25 অর্থ ১:১1 অর্থাৎ 
পশ্চাদপসারণ হয় । মুজাহিদ, কাতাদা এবং যাহ্হাক (র)-ও এই অর্থ করিয়াছেন। যায়দ 
ইব্‌ন আসলাম ও তাহার পুত্র আব্দুর রহমান (র) বলেন £ যখন উহার অবসান হয়। 
ইব্‌ন জারীর রে) বলেন ৪ সব কয়টি অর্থের মধ্যে পশ্চান্তাবন হওয়ার কথাটিই আমার 
নিকট পছন্দনীয় । আমার মতে এই আয়াতের অর্থ হইল, রাতের শপথ, যখন উহা যদিও 
চলে যাওয়ার অর্থে হইতে পারে। ইহা উভয় অর্থেই আগমন করে ব্যবহৃত হয়। 

০৯5 | ৮119 যাহ্হাক রে) বলেন, £5 অর্থ ০1৮ অর্থাৎ শপথ 
উষার যখন উহার আবির্ভাব হয়। কাতাদা (র) বলেন ঃ ০5 অৰ্থ Ll, Lal 
অর্থাৎ যখন উষার উন্মেষ ঘটে । ইব্‌ন জারীর (র) বলেন ৪ যখন দিনের আলো প্রকাশ 
পায়। 

42৯৫০১০১৩৯৪ *%। অৰ্থাৎ এই কুরআন একজন সম্মানিত চরিত্রবান ও 
সুদর্শন বার্তাবহ ফেরেশতার আনীত বাণী, তিনি হইলেন হযরত জিবরীল (আ)। হযরত 
ইব্‌ন আব্বাস (রা), শাবী, মায়মূন ইব্ন মিহরান, হাসান, কাতাদা, রবী ইব্‌ন আনাস ও 
যাহ্হাক (র) প্রমুখ এই ব্যাখ্যা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা তাকবীর ৪৩১ 


৪৯৪ এও অর্থাৎ এই বার্তাবহ ফেরেশতা হইলেন প্রবল শক্তিশালী । যেমন অন্য 
. আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন টিভি দি নি গৰা তর জেরার 
তাহাকে উহা শিক্ষা দিয়াছেন। 

১১০ ০৪১শ। ১ ১১০ অর্থাৎ সেই ফেরেশতা আরশের মালিকের নিকট 
মর্যাদা সম্পন্ন । এই আয়াতের ব্যাখ্যায় আবু সালিহ রে) বলেন ঃ হযরত জিবরীল (আ) 
অনুমতি ছাড়াই নূরের সত্তরটি পর্দার মধ্যে প্রবেশ করিতে পারে। অর্থাৎ তীহার জন্য 
জাতিতে! 

9৮৮ অর্থাৎ উ্ধ্বজগতে তাহাকে মান্য করা হয়। কাতাদা (র) বলেন, প্রতিটি 
আকাশের প্রত্যেক ফেরেশতাই হযরত জিবরীল (আ)-কে মান্য করিয়া চলে । অর্থাৎ 
সাধারণ ফেরেশতা নহেন- বরং ফেরেশতাকুলের সর্দার ও নেতৃস্থানীয় । আবার তিনি 
১১৪০ তথা বিশ্বস্ত । এখানে তাঁহার বিশ্বস্ততা বর্ণনা করা হইয়াছে যেমন নবী (সা) 
সম্পর্কে পরবর্তী আয়াতে বলেনঃ 

urs Lal “তোমাদিগের সংগী উন্মাদ নহেন।” শা'বী, মায়মূন 
ইব্‌ন মিহরান ও. আবূ সালিহ (রে) বলেন, ১৯১ 43০১5 অৰ্থাৎ 
তোমাদিগের সংগী মুহাম্মদ (সা) উন্মাদ নহেন। 

iia GID ১1 "4417 অর্থাৎ হযরত মুহাম্মদ (সা) আল্লাহ্র পথ হইতে 
বার্তা বহনকারী জিবরীল (আ)-কে ছয়শত ডানা বিশিষ্ট তাহার আসল আকৃতিতে স্পষ্ট 
দিগন্তে দেখিতে পাইয়াছেন। ইহাই হইল নিজ আকৃতিতে জিবরীল (আ)-কে রাসূলুল্লাহ 
(সা)-এর প্রথম দর্শন । যাহা বাতহা নামক স্থানে সংঘটিত হইয়াছিল । বাহ্যত বুঝা যায় 
যে, এই সুরাটি মি'রাজের ঘটনার আগে নাযিল হইয়াছে । কারণ, প্রথম দর্শন ছাড়া অন্য 
কোন দর্শনের কথা উল্লেখ করা হয় নাই । আর দ্বিতীয় দর্শনের ঘটনা সূরা নাজমে বলা 
হইয়াছে, যাহা নাযিল হয় সূরা ইসরার পর। 

১০১০ ৯০১1 ৪15 9৯155 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা মুহাম্মদ (সা)-এর 
উপর যাহা অবতীর্ণ করিয়াছেন, তিনি তৎসম্পর্কে সন্দিহান নহেন। কেহ কেহ ১৮. 
০১১৯১ দ্বারা পড়েন। তখন অর্থ হয় মুহাম্মদ (সা) অদৃশ্য বিষয় তথা আল্লাহ্র ওহীর 
ব্যাপারে কৃপণ নহেন- বরং সকলকেই উহা অবহিত করান। সুফিয়ান ইবৃন উয়ায়না (র) 
বলেন ৪ ৯১৮ আর ১: এর অর্থ একই । 

কাতাদা (র) বলেন ৪ কুরআন এক সময় অদৃশ্য ছিল। পরে আল্লাহ্‌ তা'আলা উহা 
মুহাম্মদ (সা)-এর উপর নাযিল করেন। তিনি অত্যন্ত যতু ও গুরুত্বের সহিত মানুষের 
নিকট উহা প্রচার করেন। ইকরিমা ও ইব্‌ন যায়দ (র) সহ অনেকে আলোচ্য আয়াতের 
এই ব্যাখ্যা করিয়াছেন। ইব্‌ন জারীর (র) ১৯ দ্বারা ১ ৮.১, পড়া পছন্দ 
করিয়াছেন। বস্তুত ১, ,.০ ও ১ দুই রকমই পড়া যায়। 


Wwww.quraneralo.com 


Contents 


৪৩২ তাফসীরে ইব্ন কাছীর 


1০,৮৮১ ০৪7 9৯ 5১ অর্থাৎ এই কুরআন অভিশপ্ত শয়তানের বাক্য 
নহে । অর্থাৎ শয়তান এই কুরআন বহন করিয়া আনে নাই এবং সে ইহার যোগ্যও নহে। 
যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
০০৫৪০ ১৮০০ CH উকি Ls ৯৮801459505, 
3511৮:11 অর্থাৎ এই কুরআন শয়তানরা বহন করিয়া আনে নাই আর 
তাহাদিগের জন্য ইহা শোভাও পায় না এবং তাহারা সক্ষমও নহে। বস্তুত উহাদিগকে 
কুরআন শ্রবণ হইতেও বঞ্চিত রাখা হইয়াছে। 

১৪১5 95 অর্থাৎ কুরআনের সত্যতা সুস্পষ্টভাবে প্রমাণিত হইবার পরও 
তোমরা উহাকে মিথ্যা প্রতিপন্ন করিতেছ? তোমাদিগের বিবেক বুদ্ধি কোথায় যাইতেছে? 
কাতাদা রে) বলেন £ ১ ৪৯5 ১১৯ অর্থ আল্লাহ্র কিতাব ও তাহার আনুগত্য 
ছাড়িয়া তোমরা কোথায় যাইতেছ? 

১১1৮70৮২393» 9| অর্থাৎ এই কুরআন বিশ্বজগতের হি জাতি 
০৮ 
ও 
হিদায়াতের বিকল্প কোন পথ নাই। ' 

CES) EE তু টাঁধু। 5/725 9 অর্থাৎ মানুষ যাহা চাহে 
তাহাই বাস্তবায়িত হয় না। বরং মানুষের ইচ্ছার বাস্তবায়ন আল্লাহ্‌র মঞ্জুরির উপর 
নির্ভরশীল সুতরাং কেহ চাহিলেই হিদায়াত লাভ করিতে পারে না আবার ইচ্ছা 
করিলেই পথভ্রষ্ট হইতে পারে না- বরং আল্লাহ্‌ যাহাকে হিদায়াত দান করেন সেই 
হিদায়াত পায় আর যাহাকে বিভ্রান্ত করেন সেই বিভ্রান্ত হয়। 

সুফিয়ান ছাওরী (র)......... সুলায়মান ইব্‌ন মূসা রে) হইতে বর্ণনা করেন। তিনি 
বলেন, ৮1। ৮৮১১1 এই আয়াতটি নাযিল হওয়ার পর আবূ জাহ্‌ল বলিল, ক্ষমতা 
তো সবই আমাগিদের হাতে । আমরা ইচ্ছা করিলে সঠিক পথে চলিতে পারি আর ইচ্ছা 
করিলে বিপথেও চলিতে পারি। তখন আল্লাহ্‌ তা'আলা 211 ১0. 5 ০9 আয়াতটি 
নাযিল করেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা ইন্ফিতার 


১৯ আয়াত, ১ রুকু, মক্কী 


AAs 

ইমাম নাসায়ী (র)........ জাবির (রো) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) 
বলেন, হযরত মুআয (রা) একদিন ইশার নামাযের ইমামতি করেন। তাহাতে তিনি 
দীর্ঘ কিরআত পাঠ করেন । শুনিয়া রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, মুআয! তুমি কি ফিতনা 
সৃষ্টি করিতে চাহিতেছ? সূরা আলা, সূরা দুহা ও সূরা ইনফিতার কি তোমার জানা নাই? 
বুখারী ও মুসলিম সহীহ্দ্ধয়ে ইহার উল্লেখ আছে তবে সূরা ইনফিতারের কথা নাই। 

ইতিপূর্বে একটি হাদীস উল্লেখ করা হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “কেউ 
স্বচক্ষে কিয়ামত দেখিতে চাহিলে সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা 
ইনশিকাক পাঠ করে ।” 


তারিন 91 ()) 

১৩৫৫ এ 1155 (*) 

6 ৩১392 (7) 

০৬০ ১2223201505 ১ (£) 

১৩৫৫5৩০৩3০৩ (9 

6 টিটি ESE (৯) 
০42 


SAS DIS 4৪ ঠি (%) 


ইবনে কাছীর ১১তম খণ্ড _৫৫ 


Wwww.quraneralo.com 


Contents 


৪৩৪ তাফসীরে ইবৃন কাছীর 
প্রা ০৪ a A322 a0” 
634376 jsf (a) 


৬০১0 025৫ ০৫ (4) 


১ SEI 0) 
০১5৫ GIN) 


Fd 2%, পা 234 2/ 


০০৮৩৫ ৩ ০৯৮৩৪ (১) 
১. আকাশ যখন বিদীর্ণ হইবে, 


২. যখন নক্ষত্রমণ্ডলী, বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়িবে, 

৩. সমুদ্র যখন উদ্বেলিত হইবে, 

৪. এবং যখন কবর উন্মোচিত হইবে, 

৫. তখন প্রত্যেকে জানিবে, সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া 
গিয়াছে। 

. হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল? 
. যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং 
সুসমঞ্জস করিয়াছেন, 

৮. যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করিয়াছেন। 

৯. না, কখনই না, তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাক; 

১০. অবশ্যই আছে তোমাদিগের তন্তাবধায়কগণ; 

১১. সম্মানিত লিপিকরবৃন্দ; 

ইইউ রুনির! 


তাফসীর ৪:57 ১১% (11131 অর্থাৎ “যখন আকাশ বিদীর্ণ হইবে।” যেমন 
ত্য জয়া জায় 4 “[= | অর্থাৎ যেইদিন আকাশ বিদীর্ণ 

| 

DESI ESI 131, অর্থাৎ যখন নক্ষত্রসমূহ খসিয়া পড়িবে । 

০১১১ ১৮৯71 1915 অৰ্থাৎ “সমুদ্র যখন উদ্বেলিত হইবে ।” আলী ইব্‌ন আবু 
তালহা (রে) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আল্লাহ্‌ এক সমুদ্রকে আরেক 
সমুদ্রের সহিত একাকার করিয়া দিবেন। হাসান (র) বলেন, সমুদ্র শুকাইয়া যাইবে। 
কাতাদা (র) বলেন, ভিডি চিত ছি 
এ | 


LE 


soso ee 


রে তি 
এবং ভিতরের সব কিছু বাহির হইয়া যাইবে । 


www.quraneralo.com 


Contents 


সূরা ইন্ফিতার ৪৩৫ 


১215 ৩545 2 085 57215 অর্থাৎ এই ঘটনাগুলি ঘটিবার পর মানুষ 
তাহার পূর্বাপর যাবতীয় আমল সম্পর্কে অবহিত হইবে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
ধমকের সুরে বলিতেছেন ঃ 

i REE BL YELLE অর্থাৎ ওহে মানুষ!'কিসে তোমাকে 
' তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করিল যে, তুমি তাহার অবাধ্যতা করিতে 
সাহস পাইলে? 

এক হাদীসে আছে যে, আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিন বলিবেন, “হে আদম 
সন্তান! আমার সম্পর্কে কিসে তোমাকে বিভ্রান্ত করিল? হে আদম সন্তান! রাসূলগণকে 
তুমি কী জবাব দিয়াছিলে?” 

আবু হাতিম (র).... সুফিয়ান (রা) হইতে বর্ণনা করেন যে, সুফিয়ান (রা) বলেন, 
হযরত উমর (রা) একদিন এক ব্যক্তিকে আলোচ্য আয়াতটি পাঠ করিতে শুনিয়া 
বলিলেন, অজ্ঞতাই মানুষকে আল্লাহ্‌ সম্পর্কে বিভ্রান্ত করিয়াছে। 

ইব্‌ন আবূ হাতিম (র)........... আবু খালিদ ইয়াহয়া (র) হইতে বর্ণনা করেন যে, 
আবু খালিদ রে) বলেন, ইবৃন উমর (রা) একদিন £11 "১.5% (44% এই আয়াতটি 
পাঠ করিয়া বলিলেন, আল্লাহ্র শপথ! অজ্ঞতাই মানুষকে বিভ্রান্ত করিয়াছে। ইব্‌ন 
আব্বাস (রা), রবী ইব্‌ন খুছায়াম এবং হাসান বসরী (রে)-ও হইতে এইরূপ বর্ণনা 
পাওয়া যায়। 

কাতাদা রে) বলেন, শয়তানই মানুষকে আল্লাহ্‌ সম্পর্কে বিভ্রান্ত করিয়াছে । বাগাবী 
(র) বর্ণনা করেন যে, কালবী ও মুকাতিল (র)-এর মতে এই আয়াতটি আসওয়াদ ইবৃন 
শুরায়ক সম্পর্কে অবতীর্ণ হয়। এই নরাধম একদা রাসূলুল্লাহ (সা)-কে প্রহার 
করিয়াছিল । কিন্তু তৎক্ষণাৎ কোন শাস্তি না আসায় তাহার মধ্যে আরো বেশী ধৃষ্টতা জন্ম 
নেয়। তখন আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি নাযিল করেন। 

158 1058 এ &জ 5৬1 অর্থাৎ তোমাকে তোমার সেই মহান প্রতিপালক 
সম্পর্কে কিসে বিভ্রান্ত করিয়াছে, যিনি তোমাকে সৃষ্টি করিয়া সুঠাম সুসমঞ্জস ও সুদর্শন 
বানাইয়াছেন। | 

ইমাম আহমদ রে).......... বিশর ইব্ন জাহ্হাশ কুরায়শী (রা) হইতে বর্ণনা 
করেন যে, বিশর (রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন হাতে থুথু লইয়া উহার উপর 
আঙ্গুল রাখিয়া বলিলেন £ “আল্লাহ্‌ তা'আলা বলেন, হে আদম সন্তান! তুমি আমাকে কি 
করিয়া অক্ষম করিবে? আমি তো তোমাকে এই ধরনের একটি বস্তু দ্বারা সৃষ্টি করিয়াছি। 
অতঃপর তোমাকে সুঠাম ও সুসমঞ্জস করিয়াছি। বড় করিয়াছি। তাহার পর তুমি দুইটি 
কাপড় পরিধান করিয়া চলাফিরা করিয়াছ এবং সম্পদ উপার্জন করিয়া উহা সঞ্চয় 
করিয়াছ- আমার পথে ব্যয় কর নাই। এইভাবে মৃত্যুর সময় ঘনাইয়া আসিলে তখন 


Wwww.quraneralo.com 


Contents 


৪৩৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


বল, “আমি অমুক অমুক সম্পদ আল্লাহ্র রাহে দান করিতেছি। কিন্তু তখন দান করিবার 
সময় কোথায়?” হাদীসটি ইব্‌ন মাজাহ্‌ কিতাবেও উল্লেখ আছে। 

7০ ৭০০ ৮০৬০৬ 3 অর্থাৎ যেই আকৃতিতে চাহিয়াছেন, আল্লাহ্‌ 
তোমাকে সেই আকৃতিকে গঠন করিয়াছেন। 

মুজাহিদ (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা তাহার ইচ্ছানুষায়ী কাহাকে পিতার ' 
আকৃতিতে, কাহাকেও মাতার আকৃতিতে আবার কাহাকেও বা খালা, মামা, চাচা 
ইত্যাদির আকৃতিতে সৃষ্টি করেন। 

সহীহ্‌ বুখারীতে এই মর্মে একটি হাদীস আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত আছে। 
এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা যাহাকে ইচ্ছা বানরের 

ততে এবং যাহাকে ইচ্ছা শুকরের আকৃতিতে সৃষ্টি করিতে পারেন। আবু সালিহ 
(র)-ও এইরূপ ব্যাখ্যা করিয়াছেন। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা ইচ্ছা করিলে মানুষকে যে 
কোন আকৃতিতেই সৃষ্টি করিতে পারেন। কিন্তু তিনি স্বীয় অনুগহ ও দয়ায় সুদর্শন, সুঠাম 
ও সুসামঞ্জস্য করিয়া সৃষ্টি করেন। 

[51755885075 অর্থাৎ পুনরুথান, হাশর-নশর ও হিসাব প্রদানের 
অস্বীকৃতিই তোমাদিগকে আল্লাহ্‌র নাফরমানী ও তাহার বিরুদ্ধাচরণের প্রতি উদ্বুদ্ধ করে। 


5128215 ১১৮৮2 ১545 0০০5 ০2৬৫2 5 319 অর্থাৎ 
তোমাদিগের তন্বাবধানের জন্য সম্মানিত ফেরেশতা নিয়োজিত করিয়া রাখা হইয়াছে। 
উহারা তোমাদিগের যাবতীয় কর্মকাণ্ড লিপিবদ্ধ করিয়া রেকর্ড করিয়া রাখেন । তোমরা 
যাহা কর সবই উহাদিগের জানা । সুতরাং মন্দ কাজ হইতে তোমাদিগের বিরত থাকা 
উচিত। 

ইব্‌ন আবূ হাতিম (র)........ মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ রে) 
বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, তোমরা আমল লিপিকর ফেরেশতাদেরকে সম্মান 
কর। যাহারা জানাবাত এবং পোশাব-পায়খানার সময় ছাড়া সর্বদাই তোমাদিগের সঙ্গে 
থাকে । সুতরাং গোসল করিবার সময় তোমরা আড়াল করিয়া লইও ৷” 

হাফিজ আবূ বকর বাষ্যার (র).......... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন 
যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন “আল্লাহ্‌ তা'আলা 
তোমাদিগকে উলংগ হইতে নিষেধ করেন। সুতরাং তোমরা কিরামান কাতিবীন 
ফেরেশতাদের ব্যাপারে লজ্জা করিয়া চল, যাহারা পেশাব-পায়খানা, জানাবাত এবং 
গোসল এই তিন সময় ব্যতীত তোমাদের থেকে পৃথক হন না। খোলা ময়দানে গোসল 
করিবার সময় তোমরা কাপড়, দেয়াল বা উট দ্বারা আড়াল করিয়া লইও ৷” 

হাফিজ আবূ বকর বাষ্যার (র)........ আনাস রো) হইতে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, ফেরেশতা আল্লাহ্র দরবারে বান্দার দৈনন্দিনের আমল পেশ 


www.quraneralo.com 


Contents 


সূরা ইন্ফিতার ৪৩৭ 


করার পর যদি আমলনামার শুরু ও শেষে ইস্তিগফার থাকে তাহা হইলে আল্লাহ্‌ 
তা'আলা বলেন, আমি আমার বান্দার মধ্যকার সব ভুল-ক্রুটি মাফ করিয়া দিলাম । 
হাফিজ আবু বকর বায্যার (র) ... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “আল্লাহ্র এমন কতিপয় ফেরেশতা 
আছে যাহারা মানুষ এবং মানুষের আমল সম্পর্কে সম্যক অবগত । সুতরাং কোন 
ব্যক্তিকে কোন নেক কাজ করিতে দেখিলে তাহারা পরস্পর আলোচনা করে এবং বলে 
যে, আজ রাত অমুক ব্যক্তি কামিয়াব হইয়াছে। পক্ষান্তরে কাউকে মন্দ কাজ করিতে 
দেখিলে পরস্পর বলাবলি করে যে, ‘আজ রাত অমুক অমুক ব্যক্তি ধ্বংস হইয়াছে!” 
OE 05541 (NY) 


A 


6 2৯৫ 5৬১5 (১2) 
OM LY 5 GS 5 (\০) 
টে (০৬১ Aid 25 

SOM ৮১৩১ ( ১7) 


তা ০৫70120620১ 
১৬০০১৫৩০৪৫৫ (০) 

৪ lwo AINA 24 27 ৫৫১৫ 
6 MU ৩52902৬657০ 25১০৯ ৯ (১৭) 


১৩. পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে; 

১৪. এবং পাপাচারীরা থাকিবে জাহান্নামে; 

১৫. উহারা কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে; 

১৬. তাহারা উহা হইতে অন্তহিত হইতে পারিবে না। 

১৭. কর্মফল দিবস সম্পর্কে তুমি কী জান? 

১৮. আবার বলি, কর্মফল দিবস সম্পর্কে তুমি কী জান? 

১৯. সেইদিন একের অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না, এবং 

সেইদিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহ্‌র । 

তাফসীর £ ৪১৯১১] ০1০2 9| অর্থাৎ আবরার তথা পুণ্যবানগণ জান্নাতে পরম 
স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করিবে । এখানে আল্লাহ্‌ আবরারদের শুভ পরিণাম উল্লেখ করেন। 
আবরার উহাদিগকে বলা হয়, যাহারা যথাযথভাবে আল্লাহ্‌র আনুগত্য করে এবং তাহারা 
নাফরমানী ও বিরুদ্ধাচরণ হইতে বিরত থাকে। 


Wwww.quraneralo.com 


Contents 


৪৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন আসাকির রে) ...... ইব্‌ন উমর (রা) হইতে" বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ এই পুণ্যবানদিগকে “আবরার' নামকরণের 
কারণ হইল, ইহারা দুনিয়াতে মাতা-পিতা ও সন্তানদের সহিত সদাচরণ করে ।” 

অতঃপর নাফরমান ও পাপীদের পরিণাম সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

(৫১০৯৮০৩ les | $১1-- fs ০৪] Shs 
চির কান 2 রহ রত OM REE 1 
উহারা জাহান্নামে প্রবেশ করিবে । এক মুহূর্তের জন্য উহাদিগের শাস্তি মুলতবী রাখা 
হইবে না এবং কখনও শাস্তি লঘু করা হইবে না। মৃত্যু বা একটু শান্তি লাভের কাতর 
প্রার্থনা করিলেও উহাদিগের প্রার্থনা মঞ্জুর করা হইবে না। অতঃপর কিয়ামত দিবসের 
গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 

০511 2895 0৮ ০ 2৪ ১৪০ 2১5 05 155 তেও অর্থাৎ কর্মফল দিবস 
সম্পর্কে তুমি কী জান? আবার বলি, কর্মফল দিবস সম্পর্কে তুমি কী জান? অতঃপর 
EE বলেন ঃ 


oe oe 


কা 
আল্লাহ্‌র মর্যা ও অনুগ্রহ ব্যতীত কেহ উহা হইতে উদ্ধার হইতে পারিবে না। 

হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, হে বনী হাশেম! তোমরা নিজেরাই 
নিজেদেরকে জাহান্নাম হইতে যুক্ত করিয়া লও। আল্লাহ্‌র শাস্তি হইতে তোমাদিগকে 
দুৰার রররার কোন জয়ছাজমারআই। তাহ জযাহ জানিনা বেন 

17755 অর্থাৎ আল্লাহই হইবেন সেইদিন সর্বময় ক্ষমতার 
অধিকারী । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

811 ১০1| 411-0501 41০11 ০ অর্থাৎ আজিকার রাজত্ব কাহার? 
মহা পরাক্রমশালী এক আল্লাহ্‌র । আরেক আয়াতে বলেন ৪ 

০2501 7৬: 3 অর্থাৎ আল্লাহ্‌ কর্মফল দিবসের মালিক। কাতাদা (র) বলেন, 
জগতের রাজত্‌ এবং মালিকানা এখনও আল্লাহরই হাতে । কিন্তু কিয়ামতের দিন 
আল্লাহ্‌র রাজত্ব ব্যতীত অন্য কাহারো বিন্দুমাত্র প্রভাব ও ক্ষমতা চলিবে না। আল্লাহই 
হইবেন সেই একচ্ছত্র ক্ষমতার অধিকারী । 


Wwww.quraneralo.com 


Contents 


সলা সুনীল 


৩৬ আয়াত, ১ রুকু, মক্কী 
Mes 
6 CELI B23 (0) 
6 BIL ৪৩ FINK) Gy () 
৪৮১০? 5 ত৫ 2৫ 227 14 
১৩১ বু 56133 () 


প 5৪ ০৪০৫ ক্ৰ পার স্পা তে উর পর (£) 


6 ৯৮:০1:৪1 এস EES 


] 


০9৯০2 (০) 
৪ ১৫৫৬ ০59 AOE 25 (OV) 


১. মন্দ পরিণাম তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়, 
২. যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে 
৩. এবং যখন তাহাদিগের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম 


দেয়। 
৪. উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুথিত হইবে 
৫. মহা দিবসে? 
৬. যেদিন দীড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সম্মুখে । 
তাফসীর £$ ইমাম নাসায়ী ও ইব্‌ন মাজাহ্‌ রে) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন ৪ রাসূলুল্লাহ্‌ (সা) যখন মদীনায় আগমন 
করেন, তখন ওজন ও মাপের ব্যাপারে মদীনাবাসীরা নিকৃষ্ট মানুষ বলিয়া প্রসিদ্ধ ছিল। 
MSE Ll ৯১-১৮-৮1০৭: নাযিল করেন। অতঃপর তাহারা 
শোধন হইয়া যায়। 


www.quraneralo.com 


Contents 


880 তাফসীরে ইবৃন কাছীর 


ইব্‌ন আবূ হাতিম (র) ..... হিলাল ইব্‌ন তালুক (র) হইতে বর্ণনা করেন যে, 
হিলাল ইব্‌ন তালক রে) বলেন, একদিন আমি ইব্ন উমর (রা)-এর সংগে ভ্রমণ 
করিতেছিলাম । কথা প্রসংগে আমি বলিলাম, অন্যান্য লোকদের তুলনায় মক্কা এবং 
মদীনার মানুষগুলি বেশী সুদর্শন এবং ওজনে ও মাপে নীতিবান। উত্তরে তিনি বলিলেন, 
আল্লাহ্‌ তা'আলা ১ ৪$ 11115 নাযিল করিবার পর তাহারা ওজন ও মাপে কেন 
নীতিবান হইবে না?" 

ইব্‌ন জারীর (র) ..... আব্দুল্লাহ রো) হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্‌ রো) 
বলেন, এক ব্যক্তি তাহাকে বলিল, হে আবূ আব্দুর রহমান! মদীনাবাসীদের দেখিতেছি 

যে, তারা ওজন ও মাপে বড়ই নীতিবান! উত্তরে তিনি বলিলেন £ কেন হইবে না, অথচ 
আল্লাহ তা'আলা বলিতেছেন ১১ )।০! রাত ০১৬১৮০11৩35 এইখানে 
৬৪৮5 অর্থ ওজনে ও মাপে কম দেয়া অন্যের হইতে নেয়ার সময় বেশী নেওয়ার 
মাধ্যমে হোক কিংবা অন্যকে দেওয়ার সময় কম দেওয়ার মাধ্যমে হোক। তাই ইহার 
ব্যাখ্যায় পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলেন ৪ 


sss al By ust wlll ৫০ 1105 ৫] 131 ০২] 
১১১০৯ ” অর্থাৎ যখন তাহারা অন্যের নিকট হইতে মাপিয়া লয়, তখন পুরাপুরি বরং 
বেশী লইয়া থাকে । আর অন্যকে মাপিয়া দেওয়ার সময় কম দেয়। এইভাবে কম বেশী 
না করিয়া সঠিকভাবে মাপিবার জন্য নির্দেশ দিয়া অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
বলেন ৪ 

Mil lb aisle 0 02411 1৬85 অ অর্থাৎ যখন 
মাপ, তখন সঠিকভাবে মাপিও আর সঠিক পাল্লা দ্বারা ওজন করিও । অন্য আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


(7755 ঠি। (০১০ ৪89 ৮510 olds, অর্থাৎ 
মাপে ও ওজনে সঠিকভাবে ইনসাফের সহিত করিও। আমি কাহাকেও তাহার সাধ্যের 
অতীত কষ্ট চাপাইয়া দেই না। আরেক আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 

৩1১৯111১১১১১৩ এও ১১০ জিপ অর্থাৎ “ইনসাফের সহিত 
সঠিকভাবে গাপ এবং মীযানে কম করিবে না।” 
উল্লেখ্য যে, হযরত শু'আয়ব (আ)-এর জাতিকে আল্লাহ্‌ তা'আলা এইভাবে ওজনে 
ও মাপে ধোকাবাজি করিবার অপরাধে সমূলে বিনাশ করিয়াছিলেন । অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা ধমক প্রদান করিয়া বলেন ৪ 


ME pr ১৮৪৮৮৮০ ৫০ 15505 অর্থাৎ এইভাবে যাহারা 
অন্যের হক নষ্ট করে- তাহারা কি এই ভয় করে না যে, এক ভয়াবহ ও কঠিন দিবসে 
তথা কিয়ামত দিবসে তাহাদিগের আল্লাহ্‌র সম্মুখে দণ্ডায়মান হইতে হইবে? সেখানে যে 
ক্ষতিগ্রস্ত হইবে সে উত্তপ্ত জাহান্নামে প্রবেশ করিবে । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুতাফ্‌ফিফীন 88১ 


TA APs ee অর্থাৎ সেইদিন সকল মানুষ উলঙ্গ দেহে ও 
নাঙ্গা পায়ে খত্নাবিহীন ভয়ানক ও সংকটপূর্ণ দিবসে জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌র 
সম্মুখে দণ্ডায়মান হইবে। 

ইমাম মালিক (র)............ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন, নবী করীম (সা) বলিয়াছেন ৪ “কিয়ামতের দিন মানুষ আল্লাহ্র সম্মুখে 
দণ্ডায়মান হইবে । তখন প্রত্যেকে নিজের দেহ হইতে নির্গত ঘামে কানের অর্ধেক 
পরিমাণ ডুবিয়া যাইবে ।” বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)........ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইবৃন উমর 
(রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন ঃ 
“কিয়ামতের দিন মানুষ মহান আল্লাহ্‌র সম্মুখে দণ্ডায়মান হইবে । এমনকি প্রতিটি মানুষ 
নিজের ঘামে আধা কান বরাবর ডুবিয়া যাইবে ।” 

ইমাম আহমদ (র)........ মিকদাদ ইব্‌ন আসওয়াদ কিন্দী রো) হইতে বর্ণনা 
করেন যে, মিকদাদ ইব্‌ন আসওয়াদ (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে 
শুনিয়াছি যে, “কিয়ামতের দিন সূর্য মানুষের এক বা দুই খাল অর্থাৎ সুরমাদানীর সলাই 
বা মাইল পরিমাণ উপরে থাকিবে । ইহাতে প্রত্যেকেই ঘর্মাক্ত হইয়া পড়িবে । প্রত্যেকেই 
নিজ নিজ আমল পরিমাণ ঘামে ডুবিয়া থাকিবে । কেহ গোড়ালী পর্যন্ত, কেহ হাটু পর্যন্ত 
আবার কেহ কোমর পর্যন্ত ঘামে ডুবিয়া যাইবে । আবার কেহবা সম্পূর্ণ ডূবিয়া যাইবে ৷” 
মুসলিম ও তিরমিযী রে) অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (ে).......... আবু উমামা রো) হইতে অন্য এক বর্ণনায় আছে যে, 
কেহ কাধ পর্যন্ত, কেহ মুখের অর্ধেক পর্যন্ত ঘামে ডুবিয়া থাকিবে । আবার কেহবা সম্পূর্ণ 
ডুবিয়া যাইবে । অনুরূপ আরো একটি ইমাম আহমদ (র) উকবা ইব্‌ন আমির হইতে 
বর্ণনা করিয়াছেন । হাদীসে বর্ণিত আছে যে, মানুষ: সেই অবস্থায় অবস্থান করিবে সত্তর 
বছর মতান্তরে তিনশত বা চল্লিশ হাজার বছর নির্বাক দীড়াইয়া থাকিবে । এবং দশ 
হাজার বছর পরিমাণ সময়ের মধ্যে বিচার চলিবে। 

ইব্‌ন আবূ হাতিম (র)........ আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন বশীর গিফারী (রা)-কে বলিলেন ঃ 
আকাশ হইতে কোন সংবাদও আসিবে না এবং তাহাদিগের উপর কোন ফরমানও জারী 
করা হইবে না। সেইদিন তুমি কী করিবে? উত্তরে বশীর বলিল, আল্লাহই রক্ষা 
2 Sn Se 

বং হিসাবের কঠোরতা হইতে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করিবে।” 

সুনানে আবূ দাউদে আছে যে, 0 NN HEE 
হইতে আল্লাহ্র নিকট প্রার্থনা করিতেন । 
ইবনে কাছীর ১১তম খণ্ড--৫৬ 


www.quraneralo.com 


Contents 


88২ , তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত আছে যে, কিয়ামতের দিন মানুষ আকাশের দিকে 

মাথা উঠাইয়া চল্লিশ বছর পর্যন্ত দাড়াইয়া থাকিবে । এই সময়ে তাহাদিগের সহিত কেহ 

কোন কথা বলিবে না। ভালো-মন্দ সকলেই ঘামে ডুবিয়া থাকিবে । ইব্‌ন উমর (রা) 

হইতে বর্ণিত আছে, এইভাবে মানুষ একশত বছর ধরিয়া দীড়াইয়া থাকিবে । উভয় 

হাদীসটি ইবৃন.জারীর (রা) উল্লেখ করিয়াছেন । 

সুনানে আবু দাউদ, নাসায়ী ও ইব্‌ন মাজাহ্‌য় আছে যে, হযরত আয়িশা রো) বলেন, 

রাসূলুল্লাহ্‌ (সা) রাতে উঠিয়া তাহাজ্জুদের নামায পড়িবার পূর্বে দশবার আল্লাহ্‌ আকবার, 

দশবার আলহামদু লিল্লাহ্‌, দশবার সুবহানাল্লাহ ও দশবার আস্তাগফিরল্লাহ্‌ পড়িতেন। 

অতঃপর নিম্নোক্ত দু'আটি পাঠ করিয়া কিয়ামত দিবসের স্থানের সংকীর্ণতা হইতে 
আল্লাহ্‌র নিকট পানাহ চাহিতেন। দু'আটি হইল এই ঃ 

EE FOES OO EE ORE LE 

6 35083045086 0) 

১৩:০১ > ১৩৬১১৩5 (4) 

চি 

LS বি 


রণ 


6S eB sets on 
১০26912৩0৬2 এ 029 (৮) 
০৩%৮৫%৪৩ লগ 
হযে রি 5 
56956487350 % (৬) 


৭. না, কখনই না, পাপাচারীদিগের আমলনামা তো সিজ্জীনে আছে। 
৮. সিজ্জীন সম্পর্কে তুমি কী জান ? 
৯. উহা চিহ্িত “আমলনামা ৷ 


www.quraneralo.com 


Contents 


সূরা মুতাফ্‌ফিফীন ৪৪৩ 


১০. সেইদিন মন্দ পরিণাম হইবে মিথ্যাচারীদিগের, 

১১. যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে, 

১২. কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী ইহা অস্বীকার করে; 

১৩. উহার নিকট আমার আয়াত আবৃত্তি করা হইলে সে বলে, “ইহা 
পূর্ববতীদিগের উপকথা ৷’ 

১৪. না, ইহা সত্য নহে, উহাদিগের কৃতকার্যই উহাদিগের হৃদয়ে জঙ 
ধরাইয়াছে। 

১৫. না, অবশ্যই সেইদিন উহারা উহাদিগের প্রতিপালক হইতে অন্তরিত 
থাকিবে; 


১৬. অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে, 
১৭. অতঃপর বলা হইবে, “ইহাই তাহা, যাহা তোমরা অস্বীকার করিতে ৷’ 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 8 ৬১২,৮81 ১৮৯ 811 2৮১5 0 
অর্থাৎ পাপাচারীদিগের ঠিকানা নিশ্চিতভাবে মিজ্জীন হবে! ৫৯ পদটি 0০৯ 
এর ওজনে "> হইতে গঠিত। "5 ০ এর মধ্যে সংকীর্ণতার অর্থ বিদ্যমান 
যেমন £ বলা হয় 3... ৬ ১৮১ ও ১১৫... ইত্যাদি। অতঃপর আল্লাহ্‌. 
তা'আলা বলেন ঃ 

১০৯০ 05 1551 5 অর্থাৎ হে নবী! আপনি জানেন সিজ্জীন কি? অর্থাৎ ইহা 
একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্থায়ী কারাগার ও যন্ত্রণাদায়ক শাস্তি । 

অনেকের মতে, এই সিজ্জীনের অবস্থান সপ্ত যমীনের নীচে । বারা ইব্‌ন আযিব (রা) 
কর্তৃক বর্ণিত দীর্ঘ একটি হাদীসে উল্লেখ করা হইয়াছে যে, আল্লাহ্‌ তা'আলা কাফিরদের 
রূহ সম্পর্কে বলেন, ইহার “আমলনামা সিজ্জীনে লিপিবদ্ধ কর। সিজ্জীন সপ্ত যমীনের 
নীচে অবস্থিত। কেহ কেহ বলেন ৪ সিজ্জীন সাত তবক যমীনের নীচে অবস্থিত একটি 
সবুজ পাথরের নাম । কেহ বলেন, জাহান্নামের একটি কূপের নাম। 

ইব্‌ন জারীর রে)........ আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। নবী (সা) বলেন যে, 
“ফালাক, জাহান্নামের একটি গর্ত যাহার মুখ বন্ধ, আর সিজ্জীন জাহান্নামের একটি গর্ত 
যাহার মুখ উন্মুক্ত ।”। তবে বিশুদ্ধ মত হইল এই যে, ১১০ শব্দটি ০ হইতে 
গঠিত। যাহার অর্থ সংকীর্ণ স্থান। কারণ আল্লাহ্‌র সৃষ্ট বস্তুর মধ্যে যাহা যত উপরে তাহা 
তত বেশী প্রশস্ত আর যাহা যত নীচে তাহা তত সংকীর্ণ। এই জন্য নীচের দিক হইতে 
উপরের দিকে এক আসমান হইতে আরেক আসমান বেশী প্রশস্ত । আর যমীনের উপর 
থেকে নীচের দিকে এক তবক হইতে আরেক তবক বেশী সংকীর্ণ । তাই সর্বাপেক্ষা 
বেশী প্রশস্ত হইল সপ্তম আকাশ সর্বাপেক্ষা বেশী সংকীর্ণ হইল সপ্তম যমীন । আর সপ্তম 
7 ভি নিও 
ও পাপাচারীদিগের ঠিকানা । 


www.quraneralo.com 


Contents 


888 তাফসীরে ইব্ন কাছীর 


যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


Slates ial 92 ALL UE 555, 5 অর্থাৎ 

অতঃপর আমি তাহাদিগকে সর্বনিম্ন স্তরে উপনীত করি। তবে তাহাদিগকে নহে, যাহারা 
মু'মিন ও সতকর্মপরায়ণ। 

(৮8৮ < চিহ্নিত আমলনামা । উল্লেখ্য যে, "১০০! 1১1 (55 -এর 
ব্যাখ্যা নহে- বরং ইহার অর্থ হইল পাপাচারীগণের ঠিকানা জাহান্নামে হওয়ার সিদ্ধান্ত 
লিপিবদ্ধ করিয়া রাখা হইয়াছে। ?৮৪', অর্থাৎ ইহাদিগের ব্যাপারে যাহা লিপিবদ্ধ 
করিয়া রাখা হইয়াছে উহাতে কোন প্রকার কম বেশী হইবে না। মুহাম্মদ ইব্‌ন কা'ব 
কুরাযী (র) এই অর্থ করিয়াছেন । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

LL i "5 অর্থাৎ মিথ্যাচারীদিগের জন্য ধ্বংস রহিয়াছে 
কিয়ামতের দিন উহাদিগকে জাহান্নামে নিক্ষেপ করিয়া যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইবে। 
‘1, শব্দের অর্থ ধ্বংস, পতন বা মন্দ পরিণাম । যেমন $ বলা হয় ১১111 অর্থাৎ 
. অমুকের জন্য ধ্বংস রহিয়াছে। মুআবিয়া ইব্‌ন যামরা (রা) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন ৪ “ধ্বংস তাহার জন্য যে মিথ্যা কথা বলিয়া লোকদিগকে হাসাইবার 
চেষ্টা করে। ধ্বংস তাহার জন্য, ধ্বংস তাহার জন্য ।” অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
মিথ্যাচারীদিগের ব্যাখ্যায় বলেন ৪ 

১৮০১11725১2 ০৮1 অর্থাৎ মিথ্যাচারী তাহারা যাহারা কর্মফল 
দিবস তথা কিয়ামত দিবসকে অস্বীকার করে এবং কিয়ামত দিবসের সংঘটন করাকে 
আল্লাহ্‌র জন্য অসম্ভব বলিয়া মনে করে। 

4০ ১০৮৮ 95 এ ০; ০৯2 অর্থাৎ কাজে-কর্মে সীমালংঘনকারী এবং 
কথাবার্তায় পাপিষ্ঠ ব্যক্তিরা ছাড়া অন্য কেহ কিয়ামত দিবসকে অস্বীকার করিতে পারে 
না। কাজে-কর্মে সীমালংঘন করার অর্থ হইল হারাম কাজে লিপ্ত হওয়া এবং হালাল 
ভোগ করিবার ব্যাপারে সীমালংঘন করা । আর কথাবার্তায় পাপিষ্ঠ হওয়ার অর্থ হইল, 
মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা এবং ঝগড়ায় লিপ্ত হইয়া গালি-গালাজ করা । 

১৪৩2 ০৮০৭ 00151055101 4515 ১15515 অর্থাৎ রাসূলুল্লাহ (সা)-এর 
মুখ হইতে আল্লাহ্‌র কথা শুনিয়া তাহারা উহাকে মিথ্যা প্রতিপন্ন ও অস্বীকার করে এবং 
মনে করে যে, ইহা পূর্ববর্তী লোকদের উপকথা ছাড়া আর কিছুই নহে। যেমন অন্য 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১3 bl 11058. ০১0 13,181 Ls অর্থাৎ যখন 
উহাদিগকে জিজ্ঞাসা করা হয় যে, তোমাদিগের প্রতিপালক কী অবতীর্ণ করিয়াছেন? 
তাহারা বলিল, পূর্বব্তীদিগের উপকথা । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুতাফৃফিফীন 88৫ 
আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


৬৮২ 1১50০16৯185 917 ৩9. অর্থাৎ তাহারা যেমন মনে 
করে ও যাহা বলে, ব্যাপারটি তেমন ও তাহা নহে- বরং এই কুরআন আল্লাহ্র কালাম 
এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর অবতীর্ণ তাহার ওহী । কিন্তু সীমাহীন পাপাচারের 
কারণে উহাদিগের অন্তরে জঙ ধরিয়া যাওয়ার ফলে ঈমানহারা হইয়া তাহারা এইরূপ 
প্রলাপ বকিয়া থাকে । পাপাচারের কারণে কাফিরদের অন্তরে যে জঙ ধরিয়া যায় উহাকে 
১৯১ বলা হয়। আর আবরারদের ও মুকাররাবদের অন্তরে যে ভাব সৃষ্টি হয় উহাকে 
যথাক্রমে ৮০১ ও ০৪ বলা হয়। | 

ইব্‌ন জারীর, তিরমিযী ও নাসায়ী (র)......... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা 
করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, নবী করীম (সা) বলিয়াছেন £ “কেহ কোন পাপ 
কাজ করিলে উহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। অতঃপর তাহা পরিত্যাগ 
ডে 5517 555৬ 


এই কথাটিই বলিয়াছেন।” 

ইমাম আহমদ (র)......... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “মু'মিন বান্দা কোন গুনাহের কাজ 
করিলে তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। অতঃপর তাওবা করিলে ও ক্ষমা 
প্রার্থনা করিলে অন্তর পরিষ্কার হইয়া যায়। কিন্তু ক্রমে গুনাহ করিতে থাকিলে কালো 
দাগও বাড়িতে থাকে । এমনকি এক সময় এই কালো দাগে অন্তর ভরিয়া যায়। :)১9.€ 
[1 ১1) এই আয়াতে ১1১ বলিতে আল্লাহ্‌ তা'আলা ইহাকেই বুঝাইয়াছেন।” 

হাসান বসরী (র) বলেন ঃ গুনাহের উপর গুনাহ করিতে থাকিলে এক সময় অন্তর 
অন্ধ হইয়া মরিয়া যায়। মুজাহিদ, ইব্‌ন জুবায়র, কাতাদা এবং ইব্‌ন যায়দ (র) প্রমুখও 
এইরূপ বলিয়াছেন। 

০৮৮৯৮ ০০৮2 চ সি অর্থাৎ এইসব লোক জাহান্নামের 
নিক্ষিপ্ত হইবার ফলে আল্লাহ্র দর্শন হইতে বঞ্চিত ও অন্তরিত হইবে। অর্থাৎ ইহারা 
আল্লাহ্‌কে দেখিতে পাইবে না। 

ইমাম আবূ আব্দুল্লাহ্‌ শাফেয়ী (র) বলেন, এই আয়াত প্রমাণ করে যে, সেইদিন 
ঈমানদারগণ আল্লাহ্‌ তা'আলাকে দেখিতে পাইবে । অন্য আয়াতেও ইহার প্রমাণ পাওয়া 
যায়। যেমন আল্লাহ্‌ বলেন 8 


১১909 lL ও ০5০১৯ অর্থাৎ কতিপয় মুখমণ্ডল সেইদিন 
হইবে প্রফুল্ল, তাহারা তাহাদিগের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে । অনুরূপভাবে 


বহু মুতাওয়াতির হাদীস দ্বারাও প্রমাণিত হয় যে, পরকালে কিয়ামতের চত্বরে এবং 
জান্নাতের সুরম্য উদ্যানে জান্নাতীরা স্বচক্ষে আল্লাহ্‌ তা'আলাকে দেখিতে পাইবে । 


www.quraneralo.com 


Contents 


৪৪৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীর (র)..... হাসান রে) হইতে বর্ণনা করেন। হাসান রে) [1 4১৫ 
এই আয়াতের ব্যাখ্যায় বলেন, পর্দা উন্মুক্ত করা হইবে । ফলে মু'মিন, কাফির নিবিশেষ 
সকলেই আল্লাহকে দেখিবে। অতঃপর আল্লাহ্‌ ও কাফিরদের মাঝে আড়াল করিয়া 
০০০০০০০০০০৪ 

| 

2224৮] ১৮/৩ অর্থাৎ অতঃপর আল্লাহ্র দর্শন হইতে বঞ্চিত 
এইসব কাফিররা জাহান্নামে প্রবেশ করিবে। 

১১২১৪ ০ চিত sil [3 ৯:)0$+ 15 অতঃপর ধিক্কার, ধমক ও 
অবজ্ঞাবশত উহাদিগকে বলা হইবে, ‘ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে ।' 


৯255 45059 ও ও) ৫ (১5) 
5৫25 ৮৫0 
05% 05205 (১৭) 

54৩07 


b ত2৫প55, 2৩ পা ঠ৫ (11) 


০০৯১) ৩৯৪১৪ 
১৪৯৩ 5%9$) (YY) 
eS AON ৫5 (ছা) 


SME 3325 ৩৪ (5) 
3৫8৯৮৮6551০ 


ৃ 22. 2 পু পর্ঠি৫ 30 
৩0520 ACLS SYS 32১৬০০ 4৯৯ (০) 


রর 
চর 


ETEK (4) 
১029৩ IEEE (A) 

১৮. অবশ্যই EC EEE 

১৯. ইল্লিয়্যীন সম্পর্কে তুমি কী জান? 

২০. উহা চিহ্নিত “আমলনামা । 

২১. যাহারা আল্লাহ্‌র সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে । 

২২. পুণ্যবান তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে, তাহারা সুসজ্জিত আসনে বসিয়া 
অবলোকন করিবে। 


www.quraneralo.com 


Contents 


সূরা মুতাফৃফিফীন 88৭ 


২৪. তুমি তাহাদিগের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে, 

২৫. তাহাদিগকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করান হইবে । 
২৬. উহার মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক । 
২৭. উহার মিশ্রণ হইবে তাস্নীমের, 

২৮. ইহা একটি প্রস্ববণ, যাহা হইতে সানিধ্যপ্রাপ্তরা পান করে। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ ১১১ ১০521 5৩ | 94 
অর্থাৎ নিশ্চয় আবরার তথা পুণ্যবানদের ঠিকানা হইল ইই্লিয়্টীন। আবরার ১।$ এর 
বিপরীত । অর্থ পুণ্যবান। আর -২1- হইল ১ = এর বিপরীত। 

আ'মাশ (র), হিলাল ইব্‌ন ইয়াসাফ রে) হইতে বর্ণনা করেন যে, হিলাল ইব্‌ন 
ইয়াসাফ রে) বলেন £ হযরত ইব্‌ন আব্বাস (রা) আমার উপস্থিতিতে কাব (রা)-কে 
১২২, সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। উত্তরে তিনি বলিলেন, উহা সপ্তম আকাশ ৷ 
কাফিরদের আত্মা সেথায় অবস্থান করে । আর ইন্রিয়টান সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি 
বলিলেন, উহা সপ্তম আকাশ । সেথায় ঈমানদারদিগের আত্মা অবস্থান করে। 

আলী ইব্‌ন আবু তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন, ইন্লিয়্টান দ্বারা উদ্দেশ্য হইল জান্নাত। কেহ কেহ বলেন £ ইনল্লিয়্টান। সিদরাতুল 
মুনতাহার নিকট অবস্থিত। উল্লেখ্য যে, , ০ শব্দটি , 1০ হইতে গঠিত, যাহার অর্থ 
উঁচু ও উন্নত হওয়া ৷ বলা বাহুল্য যে, যে জিনিস যত বেশি উন্নত ও উঁচু হয় উহা তত 
বড় ও প্রশস্ত হইয়া থাকে । তাই আল্লাহ্‌ তা'আলা উহার শ্রেষ্ঠত্ব প্রকাশ করিয়া বলেন ৪ 

951০ ৮5 ০১1 ০০ অর্থাৎ ইনল্লিয়্টান সম্পর্কে তুমি কী জান? অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা বলেন £ 

১৪ ১০৫০5 0৮৪১০% ১54 অর্থাৎ পুণ্যবানদের ইন্লিয়টীনে অবস্থান 
করার কথা সম্পূর্ণ সুনিশ্চিত। উহা আমলনামায় লিপিবদ্ধ করিয়া রাখা হইয়াছে। 
আল্লাহ্‌র সানিধ্যপ্রাপ্ত ফেরেশতারা উহা দেখে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

7৮১ 5৮101929101 অর্থাৎ পুণ্যবানগণ কিয়ামতের দিন পরম স্বাচ্ছন্দ্য ও 
অপার ভোগ-বিলাসে থাকিবে। 

১৮১2 4/৪০91 2 অর্থাৎ তাহারা সুসজ্জিত আসনে বসিয়া নিজের রাজত্ব 
ও আল্লাহ্‌ প্রদত্ত বিলাস সামগ্রী ও নাজ-নিয়ামত দেখিতে থাকিবে । কেহ কেহ বলেন £ 
এই আয়াতের অর্থ হইল, তাহারা সুসজ্জিত আসনে বসিয়া আল্লাহ্‌কে দেখিবে। ' 

ইব্‌ন উমর (রো) কর্তৃক বর্ণিত হাদীসে আছে যে, “সর্বনিম্ন স্তরের একজন 
জান্নাতীকে যে নিয়ামত ও রাজত্ব দান করা হইবে উহার পরিধি হইবে দুই হাজার 


. Www.quraneralo.com 


Contents 


8৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


বছরের রাস্তা । উহার নিকট ও দূরের সব একই সমান দেখা যাইবে । আর সর্বোচ্চ স্তরের 
একজন জান্নাতে প্রত্যহ দুইবার আল্লাহ্‌ তা'আলাকে দেখিতে পাইবে ৷” 

১১118০0৯১৯৩ 23 অর্থাৎ জান্নাতীদের মুখমণ্ডলে তুমি 
স্বাচ্ছন্দ্যে সুখের দীপ্ত প্রফুল্নতা দেখিতে পাইবে। 

4৮৮১১৬১৮০১০ ১৮৪৫ অর্থাৎ জান্নাতীদিগকে জান্নাতের সুরা পান 
করানো হইবে। )২১ মদেরই একটি নাম। ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস (রা), 
মুজাহিদ, হাসান, কাতাদা ও ইব্‌ন যায়দ রে) এই কথা বলিয়াছেন । 

ইমাম আহমদ (র)......... আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “যে ঈমানদার অন্য ঈমানদার 
পিপাসু ব্যক্তিকে পানি পান করায়; আল্লাহ্‌ তা'আলা তাহাকে “রাহীকে মাখতুম” পান 
করাইবেন। আর যে মু'মিন ব্যক্তি অন্য ক্ষুধার্ত মু'মিন ব্যক্তিকে আহার করায়, আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে জান্নাতের ফল আহার করাইবেন। আর যে মু'মিন ব্যক্তি বন্ত্রহীন কোন 
মুমিন ব্যক্তিকে বন্ত্র পরিধান করায়; আল্লাহ্‌ তাআলা তাহাকে জান্নাতের সবুজ পোষাক 
পরিধান করাইবেন। 

এ: ০4:১5 -এর ব্যাখ্যায় ইব্‌ন মাসউদ (রা) বলেন, (এ. ০4৩5 অর্থাৎ 
উহার মিশ্রণ হইবে মিসকের । আওফী (র), ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, 
তিনি বলেন, 

_জান্নাতীদের সুরা হইবে খুবই সুগন্ধযুক্ত। সবশেষে উহাতে মিসক দেওয়া হইবে। 
আয়াতে ইহাকেই খেতাম তথা মোহর বলিয়া আখ্যায়িত করা হইয়াছে । কাতাদা এবং 
যাহ্হাকও এইরূপ বলিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......... আবুদ্দারদা রো) হইতে বর্ণনা করেন যে, আবুদ্দারদা 
(রা) বলেন, জান্নাতীদের সুরা রৌপ্যের ন্যায় সাদা হইবে। দুনিয়ার কোন মানুষ যদি 
উহাতে আঙ্গুল প্রবেশ করাইয়া আবার উহা বাহির করিয়া আনিত, তাহা হইলে দুনিয়ার 
প্রতিটি প্রাণীই উহার সুঘাণ লাভ করিত। মুজাহিদ (র) বলেন, এ:০ ৮৯১ অর্থ 
উহার সুঘাণ হইবে মিসকের ন্যায় । 

১১০৯০] iil 243 অর্থাৎ এইরূপ নিয়ামতের লাভ 
করিবার সর্বশক্তি নিয়োগ করিয়া প্রতিযোগিতা করা উচিত। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা বলেন ঃ 


using অর্থাৎ এইরূপ নিয়ামত লাভ করিবার জন্য 
আমূলকারীদের জন্য আমল করা উচিত। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মুতাফ্‌ফিফীন 88৯ 
LLU CAEL Ls LS <3 15-9 অর্থাৎ আলোচ্য রাহীক 
হইবে তাসনীম মিশ্রিত । তাসনীমও জান্নাতের সবচেয়ে উন্নতমানের পানীয় যাহা 
মুকাররবগণ পান করিবে। অর্থাৎ তাসনীম এক প্রকার পানীয় যাহা মুকাররব বান্দাগণ 
সরাসরি পান করিবে আর ডান হস্তে আমলনামা প্রাপ্ত জান্নাতীগণ তাহাদিগের পানীয় 
রাহীকের মিশ্রণরূপে ব্যবহার করিবে । ইহা ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস (রা) মাসরুক 
ও কাতাদা (র) প্রমুখের ব্যাখ্যা । | 
ঠ ৮4৮৮ গণ ১৮৯৫১৮৫১৫৮6 55প2 পাঠ NR. 
6 ০4০৮৭ 5900 BER 9৯53) (vA) 
হত 33007 2 ES OAC 
6 9518 32 x০১)» (Y.) 
6 8৬154) COAT GLENS (YN) 
ও ০৯06 SBE 31515 (০) 
নি হি 2 ০পর্প ১৯ ১? লে 
১০১৯৪৯৮৫০০2 ৩৩ (YY) 


6 ০০62৩400212 455486 (rs) 
wp 2) পর্ণ 


০৩25:৯৮০5 (০) 
০০78186৬4 ৩৯৩০ (৭) 


২৯. যাহারা অপরাধী তাহারা তো মু'মিনদিগকে উপহাস করিত । র 

৩০. এবং উহারা যখন মু'মিনদিগের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া 
ইশারা করিত। | 

৩১. এবং যখন উহাদিগের আপনজনের নিকট ফিরিয়া আসিত তখন উহারা 
ফিরিত উৎফুল্ল হইয়া 

৩২. এবং যখন উহাদিগকে দেখিত তখন বলিত, “ইহারাই তো পথভ্রষ্ট 1 

৩৩. উহাদিগকে তো তাহাদিগের তত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই। 

৩৪. আজ মু'মিনগণ উপহাস করিতেছে কাফিরদিগকে, 

৩৫. সুসজ্জিত আসন হইতে উহাদিগকে অবলোকন করিয়া । 

৩৬. কাফিররা উহাদিগের কৃতকর্মের ফল পাইল তো? 

ইবনে কাছীর ১১তম খণ্ড---৫৭ 


www.quraneralo.com 


Contents 


8৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা গুনাহগার ও পাপিষ্ঠদের সম্পর্কে বলিতেছেন যে, 
ইহারা দুনিয়াতে মু'মিনদিগকে উপহাস করে এবং যখন উহারা মু'মিনদিগের নিকট দিয়া 
যায় তখন অবজ্ঞাবশত চোখ টিপিয়া ইশারা করে। 

০১৫৫৪1৮-15%41510111285 1) অর্থাৎ আর যখন উহারা 
নিজদিগের পরিবার-পরিজনের নিকট ফিরিয়া যায়, তখন তাহাদিগের উদ্দেশ্য ও পার্থিব 
চাহিদা পূরণ হওয়ার কারণে উৎফুল্প হইয়া ফিরে। কিন্তু তথাপিও তাহারা আল্লাহ্‌র 
নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে উল্টা মু'মিনদিগকে উপহাস করে এবং 
উহাদিগের সহিত বিদ্বেষভাব পোষণ করে। 

51055 ৯0112115০৮2 1915 অৰ্থাৎ এই কাফিররা যখন মু'মিনদিগকে 
দেখে, তখন যেহেতু মু'মিনরা তাহাদিগের দীনের অনুসারী নয় তাই তাহাদিগকে বিভ্রান্ত 
ও পথভ্রষ্ট বলিয়া আখ্যায়িত করে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

০৮৮৬১৪51910 অর্থাৎ এই কাফিরদিগকে তো মু'মিনদিগের 
তত্ত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই যে, মু'মিনরা কি করে আর কি বলে তা উহাদিগের 
তাহার হিসাব রাখিতে হইবে । সুতরাং কেন তাহারা মু'মিনদিগকে লইয়া এত উন্মত্ততা 
করে? আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

০৮৮৮০ Uke yl (95105 অর্থাৎ দুনিয়াতে কাফিররা 
মু'মিনদিগকে উপহাস ও অবজ্ঞা করে উহার প্রতিশোধ স্বরূপ কিয়ামতের দিন মু’মিনরা 
কাফিরদিগকে উপহাস করিবে । 

১৮৮৮০ 451,91 4০ অর্থাৎ মু’মিনরা পথভ্রষ্ট নয়- বরং উহারা নৈকট্য প্রাপ্ত 
ওলীদের অন্তর্ভুক্ত। ফলে একসময় সম্মানিত স্থানে বসিয়া তাহারা আল্লাহ্‌ তা“আলাকে 
দেখিবে। 

351৯51৮9401018811 লে 05 অর্থাৎ কিয়ামতের দিন বলা হইবে যে, 
কাফিররা মু'মিনদিগকে যে জ্বালাতন করিত, উহাদিগকে উহার উপযুক্ত প্রতিফল দেওয়া 
হইল কিনা? অর্থাৎ সেইদিন কাফিরদিগকে ইহা উপযুক্ত প্রতিফল দেওয়া হইবে। 


www.quraneralo.com 


Contents 


সুরা হন্শিকাক 


২৫ আয়াত, ১ রুকু, মক্কী 


pss 


ইমাম মালিক (র)....... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত যে, তিনি 
একদিন নামাযের ইমামতি করেন। সেই নামাযে তিনি সূরা ইনশিকাক পাঠ করেন এবং 
তিলাওয়াতে সিজদা করেন। নামায শেষে তিনি জানাইলেন যে, রাসূলুল্লাহ্‌ সো)-ও এই 
সূরাটি পড়িয়া সিজদা করিয়াছিলেন । ইমাম মুসলিম এবং নাসায়ী ও ইমাম মালিকের 
সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 
ইমাম বুখারী (র)...... আবূ রাফি' (র) হইতে বর্ণনা করেন যে, আবু রাফি (র) 
বলেন, আমি একদিন হযরত আবূ হুরায়রা (রা)-এর পিছনে ইশার নামায আদায় করি। 
তিনি উহাতে সূরা ইনশিকাক পাঠ করেন এবং সিজদা আদায় করেন। আমি ইহার 
কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি আবুল কাসেম (সা)-এর পিছনে এই 
আয়াত শেষে সিজদা দিয়াছি। সুতরাং মৃত্যু পর্যন্ত আমি এই আয়াতে সিজদা দিতে 
থাকিব । অন্য এক বর্ণনায় আছে যে, আবু হুরায়রা (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ (সা) 
-এর সংগে সূরা --৯৩-। ৮৮৮551119| এবং এ১০7১৪৯। সূরাগুলিতে সিজদা 
করিয়াছি। 
৯৩৫৪1 2)15) (১) 
& ৪৮১৩595350৫) 
৪ ৩৩০০১৭8১ () 
8 ৩৫৫58 ৩গাঠি 09 


Wwww.quraneralo.com 


Contents 


৪৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


2 
& 928/40৩৩৫ £ পপ GIGS (৯) 
9 4503 ৬৬৪ 0 
১1৫ তুলে চি ৯৮০5 (A) 
50:2৫ 3৩8০ 25 (৭) 


১৫ ৬৬ 
6১862152560 Gi EAA ) 


tz 


615351 2৫44 (১১) 


১1৫৯০ রা 2 2/4 $ (১) 
F222 ULL রর 


Obs 44 UAE 064) (১) 
চর 36849 (১5) 
6X ৫2545 06 এ ৮৬06 (০) 


যখন আকাশ বিদীর্ণ হইবে, | 

ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয় । 

এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে, 

ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও 

শৃন্যগর্ত হইবে; 

৫. এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে আর ইহাই তাহার করণীয়, 
তখন তোমরা পুনরুথিত হইবেই। 

৬. হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌছানো পর্যন্ত যে কঠোর 
সাধনা করিয়া থাক, পরে তুমি তাহার সাক্ষাৎ লাভ করিবে। 

৭. যাহাকে তাহার আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে; 

৮. তাহার হিসাব-নিকাশ সহজেই লওয়া হইবে; 

৯. এবং সে তাহার স্বজনদিগের নিকট প্রফুল্রচিত্তে ফিরিয়া যাইবে । 

১০. এবং যাহাকে তাহার আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎদিকে হইতে দেওয়া 
হইবে । | 

১১. সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে; 


০ ও £ ৬ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ইন্শিকাক ৪৫৩ 


১২. এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে । 

১৩. সে তাহার স্বজনদিগের মধ্যে তো আনন্দে ছিল, 

১৪. যেহেতু সে ভাবিত যে, সে কখনই ফিরিয়া যাইবে না; 

১৫. নিশ্চয় ফিরিয়া যাইবে; তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ্‌ দৃষ্টি 

রাখেন। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলেন 8 "$= ৫1 2022..111 অর্থাৎ যখন আকাশ 
বিদীর্ণ হইবে । সেইদিনটি হইল কিয়ামতের দিন। 

58৯9 1৫১1 :5559 অর্থাৎ আকাশ তাহার প্রতিপালক তথা আল্লাহ্‌র নির্দেশ 
পুংখানুপুংখরূপে পালন করিবে । আর আল্লাহ্‌র নির্দেশ পালন করাই তাহার করণীয় । 
কারণ আল্লাহ্‌ এমন এক মহান সত্তা যীহার নির্দেশ অমান্য করিবার শক্তি ও সাহস 
কাহারো নাই । সকলেই তাহার আইন মানিতে বাধ্য । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

৩১০ 2,31 1915 অর্থাৎ আর যখন পৃথিবীকে বিছাইয়া সম্প্রসারিত করা হইবে। 

ইব্‌ন জারীর (র)......... আলী ইব্‌ন হুসায়ন (রা) হইতে বর্ণনা করেন যে, আলী 
ইব্‌ন হুসায়ন (রা) বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “কিয়ামতের দিন আল্লাহ্‌ 
তা'আলা পৃথিবীকে চামড়ার ন্যায় টানিয়া সম্প্রসারিত করিবেন। তখন মানুষ মাত্র দুই 
পায়ে দীড়াইবার জায়গা পাইবে মাত্র। সর্বপ্রথম আমাকে আহ্বান করা হইবে । হযরত 
জিবরীল (আ) আল্লাহ্‌র ডান পার্শ্বে অবস্থান করিবেন । আল্লাহ্র শপথ! উহাই হইবে 
আন্লাহ্‌কে জিবরীল (আ)-এর প্রথম দর্শন। তখন আমি জিজ্ঞাসা করিব, হে আমার 
প্রতিপালক! ইনি আপনার দূত হিসাবে আমার কাছে আসা-যাওয়া করিত উহা কি ঠিক? 
উত্তরে আল্লাহ্‌ বলিবেন, হ্যা ঠিক। অতঃপর আমি উম্মতের জন্য সুপারিশ করিয়া বলিব, 
“হে আমার প্রতিপালক! আপনার বান্দারা পৃথিবীর আনাচে-কানাচে থাকিয়া আপনার 
ইবাদত করিয়াছে’ রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, সেই স্থানটিই হইল মাকামে মাহমুদ ৷” 

33 ৮:১০ ৪9 অর্থাৎ পৃথিবী তাহার পেট হইতে সমুদয় মৃত জীবকে 
বাহিরে নিক্ষেপ করিয়া শূন্য গর্ভ হইয়া যাইবে। মুজাহিদ, বাসি টাও 
ব্যাখ্যা করিয়াছেন । 

21518555717/5526554 চরহ 
তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত যে কঠোর সাধনা ও আমল করিয়া থাক 
ভালো হোক আর মন্দ হোক, এক সময় তুমি উহা পাইবে । 

আবু দাউদ তায়ালিসী (র)........... জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, “জিবরীল (আ) একদিন আমাকে বলিলেন, 
হে মুহাম্মদ! যতদিন ইচ্ছা বাচিয়া লও | একদিন তোমাকে মরিতেই হইবে । যাহার সংগে 


Wwww.quraneralo.com 


Contents 


8৫8 তাফসীরে ইব্‌ন কাছীর 


ইচ্ছা বন্ধতু স্থাপন কর, একদিন তুমি তাহাকে ত্যাগ করিয়া চলিয়া যাইবে এবং যাহা 
ইচ্ছা করিয়া লও, একদিন তুমি উহা পাঁইবে। 

কেহ কেহ বলেন, «+১৪4$ অর্থ একদিন তুমি তোমার প্রতিপালকের সংগে 
সাক্ষাৎ করিবে । অর্থাৎ তোমার প্রতিপালক তোমাকে তোমার কৃতকর্মের উপযুক্ত 
প্রতিফল দিবেন। উভয় অর্থই কাছাকাছি এবং পরস্পরের পরিপূরক । 

আওফী (র) .....ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ননা করেন যে, তিনি আলোচ্য 
আয়াতের ব্যাখ্যায় বলেন, হে মানুষ! ভালো-মন্দ যাহাই কর উহা লইয়া একদিন 
তোমাকে আল্লাহ্‌র সহিত সাক্ষাৎ করিতে হইবে । 

a ১120৯০০০০৯2 Git iS তেও ১০ Ll অর্থাৎ 
যাহাকে তাহার আমলনামা তাহার ডান হাতে দেওয়া হইবে তাহার হিসাব-নিকাশ 
সহজেই লওয়া হইবে। অর্থাৎ তাহার হইতে কড়ায় গন্ডায় হিসাব লওয়া হইবে না। 
কারণ, যাহার হইতে কড়ায়-গণ্ডায় হিসাব চাওয়া হইবে সে নিশ্চিতভাবে ধ্বংস হইয়া 
যাইবে। 

ইমাম আহমদ রে)...... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা রো) 
বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ৪ “যাহাকে হিসাবের জন্য ধরা হইবে সে শাস্তি 
ভোগ করিবে ।” আয়িশা রো) বলেন, এই কথা শুনিয়া আমি জিজ্ঞাসা করিলাম, কেন 
আল্লাহ্‌ তো বলেন £ 211০১ -3৯$ উত্তরে রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, উহা 
মূলত হিসাব নহে। কিয়ামতের দিন যাহাকে হিসাবের জন্য ধরা হইবে, সেই শাস্তি 
পাইবে । 

ইব্‌ন জারীর (র)........ আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা রো) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “কিয়ামতের দিন যাহার নিকটই হিসাব চাওয়া 
হইবে, সেই আযাবে নিপতিত হইবে ।” শুনিয়া আমি বলিলাম, আল্লাহ্‌ তো বলেন £ 
“০১,5 রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, “উহা মূলত কোন রকম পেশ করা 
মাত্র । হিসাবের জন্য যাহাকেই ধরা হইবে সেই শাস্তি ভোগ করিবে ।” 

ইমাম আহমদ (র) .... আয়িশা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) 
একদিন নামাযের মধ্যে দু'আ করিলেন ৪ 1,৬, ২-১41 নামায 
শেষে বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! “সহজ হিসাব” অর্থ কি? উত্তরে তিনি বলিলেন, 
সহজ হিসাবের অর্থ হইল, আমলনামা দেখিয়া ক্ষমা করিয়া দেওয়া হইবে । শুনো 
আয়িশা! সেই দিন যাহাকে হিসাবের জন্য ধরা হইবে তাহার ধ্বংস অনিবার্য ।” 

(০,০25 515 (485 অৰ্থাৎ জা্নাতীরা জান্নাতে যাইয়া তাহাদিগের 
স্বজনদের সহিত প্রফুল্ল ও আনন্দচিত্তে মিলিত হইবে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ইন্শিকাক 8৫৫ 


25-72-5557 
(১... অর্থাৎ যাহার আমলনামা তাহার পশ্চাৎদিক হইতে বাম হাতে দেওয়া হইবে, 
সে অবশ্যই তাহার ধ্বংস আহ্বান করিবে এবং পরিশেষে জাহান্নামের জ্বলন্ত অন্নিতে 
প্রবেশ করিবে। 

1১১১, 11 (৪ 90 4 অর্থাৎ এই ধরনের লোক দুনিয়াতে স্বজনদের 
লইয়া বড় আনন্দে ছিল। কখনো আখিরাত এবং পরিণাম সম্পর্কে চিন্তাও করিয়া দেখে 
নাই। ফলে আল্লাহ্‌ তা'আলা সেই সামান্য আনন্দের পরিবর্তে তাহাকে দীর্ঘ ও অনন্ত 
দুঃখে নিমজ্জিত করিবেন 


০৩৯৪০ 9125 শি অর্থাৎ তাহার বিশ্বাস ছিল যে, সে কখনো আল্লাহ্‌র 
নিকট ফিরিয়া যাইবে না। এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হইবে না। ৭৮5 অর্থ 
€৯১৭। অর্থাৎ প্রত্যাবর্তন করা । আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


1১১০১ 4১ ১৫ 423 31442 অর্থাৎ সে যাহাই মনে করুক আল্লাহ্‌ তাহাকে 
অবশ্যই পুনরায় জীবিত করিবেন এবং তাহার ভালো, মন্দ যাবতীয় কর্মের প্রতিফল 
দিবেন। কারণ, আল্লাহ্‌ তা'আলা তাহার কার্যকলাপ সম্পর্কে সবিশেষ দৃষ্টি রাখেন এবং 
সবকিছু সম্পর্কে খবর রাখেন। 


50595 ৮৮1১ (7) 
& 52 94? (১১) 
6 GSN ৮05 (A) 
3৭৮ 95025 ৬9 0) 
টিটো রাত (Y.) 
১৩১৫৩১18০65 (3) 
8 03563006১92 (NY) 
6 322৩ 35415 (YY) 
Ae Ea (Y£) 
be he GE 


১৬৯১৯ 16 ৮2 ৮৪/৯৯৮০) 19৮০ 21৮৮) 0১১০2) (০) 


22243 


www.quraneralo.com 


Contents 


৪৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৬. আমি শপথ করি অস্তরাগের 

১৭. এবং রাত্রির আর উহার যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার, 

১৮. এবং চন্দ্রের শপথ, যখন উহা পূর্ণ হয়; 

১৯. নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে । 

২০. সুতরাং উহাদিগের কি হইল যে, উহারা ঈমান আনে না, 

২১. এবং উহাদিগের নিকট কুরআন প্রাঠ করা হইলে উহারা সিজদা করে না? 
২২. পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে। 

২৩. এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ্‌ তাহা সবিশেষ পরিজ্ঞাত। 

২৪. সুতরাং উহাদিগকে মর্মজুদ শাস্তির সংবাদ দাও। 

২৫. কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদিগের পুরস্কার নিরবচ্ছিন্ন। 


শাদ্দাদ ইব্‌ন আওস, ইব্‌ন উমর (রা), মুহাম্মদ ইব্‌ন আলী ইব্ন হুসায়ন, মাকহুল, বকর 
ইব্‌ন আব্দুল্লাহ্‌ মুযানী, যুকাইব ইব্‌ন আশাজ, মালিক ইব্‌ন আবু যির ও আব্দুল আযীয 
ইব্‌ন আবু সালামা মাজিশুন (র) হইতে বর্ণিত যে, তাহারা বলেন 3 ২: || দ্বারা উদ্দেশ্য 
হইল সেই লালিমা যাহা সূর্যাস্তের পর বেশ কিছুক্ষণ পর আকাশের পশ্চিম দিগন্তে দেখা 
দেয়। আবু হুরায়রা (রা) হইতে এক বর্ণনায় আছে যে, 33 .* হইল আকাশের পশ্চিম 
18577557555 
পরের হউক বা সূর্যোদয়ের আগের হউক । 

খলীল ইব্‌ন আহমদ (র) বলেন, সূর্যাস্তের পর হইতে ইশার ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব 
পর্যন্ত সময়কার লালিমাকে 3৪ _* বলা হয়। জাওহারী (র) বলেন, রাতের প্রথমদিকে 
ইশার পূর্ব পর্যন্ত সময়ে সূর্যের যে কিরণ ও লালিমা অবশিষ্ট থাকে উহাকে উ ৪ « বলা 
হয়। ইকরিমা (র) বলেন, মাগরিব হইতে ইশার মধ্যবর্তী লালিমাকে ও ৪ 5 বলা হয়। 

মুসলিম শরীফে আছে যে, আব্দুল্লাহ্‌ ইব্ন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন, ‘শাফাক’ অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত মাগরিবের সময়।” ইহাতে প্রমাণিত 
হয় যে, জাওহারী ও খলীল ও ৪ .« এর যে অর্থ করিয়াছেন উহাই সঠিক । কিন্তু মুজাহিদ 
(র) হইতে বর্ণিত আছে যে, তি তিনি বলেন )৯-৪:/0:1---31 95 এর মধ্যে ৩-৯--| অর্থ 
সমস্ত দিন। আরেক বর্ণনায় আছে যে, তিনি বলেন 3 ৪. অর্থ সূর্য। 

sls অর্থাৎ আমি শপথ করি রাত্রির এবং উহা যাহার সমাবেশ 
ঘটায় তাহার । ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, হাসান ও কাতাদা (র) বলেনঃ 5, (০ 
অর্থ 5১2 অর্থাৎ যাহার সমাবেশ ঘটায়। কাতাদা রে) বলেন, 18 ৮, অর্থ 


www.quraneralo.com 


Contents 


সূরা ইন্শিকাক | ৪৫৭ 


{2 অর্থাৎ রাত্রি যাহার সমাবেশ ঘটায় । যেমন রাতের নক্ষত্র ও বিচরণশীল প্রাণী 
ইত্যাদি। 

-০০115| ৯৪119 আর চন্দ্রের শপথ যখন উহা পূর্ণ হয়। ইব্‌ন আববাস (রা) 
বলেন 8:5:. ৫1131 অর্থ ০৪৯৩৩ (০২31131 অৰ্থাৎ শপথ চন্দ্রের 'যখন উহা পূর্ণতা 
লাভ করে এবং আলোকময় হইয়া যায়। ইকরিমা, মুজাহিদ, সাঈদ ইবনে জুবায়র, 
মাসরূক, আবু সালিহ, যাহ্হাক ও ইব্‌ন যায়দ (র)-ও এইরূপ অর্থ করিয়াছেন । 

১০৮ ০০1৮7৮১৮৫৮৪] “নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে ।” 

ইমাম বুখারী রে) ...... 7575 গা 
05:3590 অর্থাৎ তোমনী এক অৱসান পর রে অবস্থা উপনীত হইবে তিনি 
বলেন, তোমাদিগের নবী (সা) আলোচ্য আয়াতের এই অর্থ করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র) ...... মুজাহিদ রে) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন 
ইব্‌ন আব্বাস (রা) [1 (৪০১১5 এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদিগের 
নবী (সা) বলিতেন 8 ১ ৮? 9৮১ 2১4৮51 অর্থাৎ তোমরা এক অবস্থার পর 
আরেক অবস্থায় উপনীত হইবে। | 

ইব্‌ন আবূ হাতিম (রে) ...... শাঁবী (র) হইতে বর্ণনা করেন যে, শাবী রে) বলেন 
৮11 (85 ৮৮4১5] অর্থ ৮৮০৮৮ এ শি এতে ০2৫১৭ অর্থাৎ হে 
মুহাম্মদ অবশ্যই তুমি এক আকাশের পর আরেক আকাশ আরোহণ করিবে । ইব্‌ন 
মাসউদ রো) মাসরূক এবং আবুল আলিয়া (র) হইতেও এইরূপ বর্ণনা পাওয়া যায়। 
অন্য বর্ণনায় আছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, $-৯৮ ৩০ [২ অর্থ ০1০ ১১১৯ 
১5 অর্থাৎ ধাপে ধাপে। 

সুদ্দী (র) বলেন, এই আয়াতের অর্থ হইল, তোমরা ধাপে ধাপে পূর্ববর্তীদের 
মতাদর্শ অনুসরণ করিবে । যেমন এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সে) বলিয়াছেন £ 
(৬/২৬ ১ BIB ৪1138৮46৮5৮ tS 

১০1৯৭] এ+০০নী 

অর্থাৎ “তোমরা হুবহু পূর্ববর্তীদের আদর্শ অনুসরণ করিবে । এমনকি যদি তাহারা 

গুইসাপের গর্তে প্রবেশ করে তোমরাও তাহাই করিবে ।” শুনিয়া সাহাবাগণ জিজ্ঞাসা 

করিলেন, হে আল্লাহর রাসূল! আমরা কি ইয়াহুদ, নাসারাদিগের অনুসরণ করিব? উত্তরে 
তিনি বলিলেন, ‘আর কাহাদের?' 
ইবনে কাছীর ১১তম খণ্ড_৫৮ 


www.quraneralo.com 


Contents 


৪৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবূ হাতিম (র) .... ইবনে জাবির রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
জাবির (রা) বলেন £ মাকহুল রে) ৮118৮ 4৮51 -এর ব্যাখ্যায় বলেন £ প্রতি 
বিশ বছর পর তোমরা এমন কিছু কাজ করিবে যাহা ইতিপূর্বে কর নাই। 

আ'মাশ (র) ইবরাহীমের সূত্রে বর্ণনা করেন যে, ইবরাহীম (র) বলেন, এই 
আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ্‌ রো) বলিয়াছেন, আকাশ বিদীর্ণ হইয়া যাইবে । অতঃপর 
লাল বর্ণ ধারণ করিবে । অতঃপর বর্ণ পরিবর্তন হইতে থাকিবে । 

সাঈদ ইব্‌ন জুবায়র (র) বলেন, 1 4,41 বহুলোক, যাহারা দুনিয়াতে 
মর্ধাদাহীন বলিয়া বিবেচিত। পরকালে তাহারা উচ্চ মর্যাদার অধিকারী হইবে আবার 
দুনিয়ার অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন লোক পরকালে লাঞ্চিত ও অপদস্ত হইবে। 

ইকরিমা রে) বলেন ৪ ৮118৮ তোমারা এক অবস্থার পর আরেক অবস্থায় 
উন্নীত হইবে ৷ যেমন দুগ্ধপোষ্য শিশু হইতে কিশোর ও যুবক হইতে বৃদ্ধ । 

হাসান বসরী (র) বলেন £ অবস্থার পরিবর্তন যেমন অস্বচ্ছলতার পর স্বচ্ছলতা, 
পর অসুস্থতা এবং অসুস্থতার পরু সুস্থতা ৷ 

ইব্ন আবু হাতিম (র) ...... জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন যে, 
জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ রো) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, 
তিনি বলেন ঃ আল্লাহ্‌ তাআলা মানব জাতিকেও কি উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন, সেই 
ব্যাপারে মানুষ বড়ই উদাসীন । আল্লাহ্‌ তা'আলা কাহাকে সৃষ্টি করিবার ইচ্ছা করিলে 
প্রথমে একজন ফেরেশতাকে উহার রিযৃক, হায়াত, কর্ম এবং সৎ হইবে, না অসৎ হইবে 
উহা লিপিবদ্ধ করিতে নির্দেশ দেন। অতঃপর সেই ফেরেশতা চলিয়া যায় এবং উহাকে 
রক্ষণা বেক্ষণ করিবার জন্য আরেকজন ফেরেশতা প্রেরণ করেন। দায়িত্ব পালন করিয়া 
সে চলিয়া গেলে তাহার ভালো মন্দ আমল লিপিবদ্ধ করিবার জন্য দুইজন ফেরেশতা 
প্রেরণ করেন। 

এইভাবে মৃত্যু ঘনাইয়া আসিলে তাহারা চলিয়া যায় এবং মালাকুল মউত আসিয়া 
করিয়া মালাকুল মাউত চলিয়া যায় এবং কবরের দুই ফেরেশতা আগমন করে । আসিয়া 
তাহারা উহার পরীক্ষা লইয়া চলিয়া যায়। এইভাবে কিয়ামতের সময় নেকী ও বদীর দুই 
ফেরেশতা আসিয়া উহার ঘাড় হইতে আমলনামা খুলিয়া নিয়া তাহারা উহার সংগে 
চলিতে থাকিবে । এই দুই ফেরেশতার একজনকে সায়েক এবং অপরজনকে শহীদ বলা 
হয়। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলিবেন, 1৬১ ৩ ২18 ৪:১৫ ৬৪1 অবশ্যই 
তুমি এই বিষয়ে উদাসীনতায় ছিলে । এই পর্যন্ত বলিয়া রাসূলুল্লাহ (সা) £১4,451 
{1 (৬:4৮ আয়াতটি পাঠ করিয়া বলিলেন, 3৮ ৩ (3৯৮ অর্থ J ১33. 
অর্থাৎ তোমরা এক অবস্থার পর আরেক অবস্থায় উপনীত হইবে । তাহার পর রাসূলুল্লাহ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ইন্শিকাক 8৫৯ 


(সা) বলিলেন, তোমাদিগের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রহিয়াছে যাহা তোমাদিগের 
সাধ্যের অতীত । সুতরাং তোমরা মহান আল্লাহ্র নিকট সাহায্য প্রার্থনা কর। এই 
হাদীসটি মুনকার ৷ ইহার সনদের মধ্যে অনেক দুর্বল রাবী কিন্তু হাদীসটির মর্ম সঠিক । 
আল্লাহ সর্বজ্ঞ । 

ইব্‌ন জারীর (র) সব করি ব্যাখ্যায় উল্লেখ করিয়া অবশেষে বলেন £ আলোচ্য 
আয়াতের সঠিক অর্থ হইল, হে মুহাম্মদ! আপনি একটির পর একটি কঠিন সমস্যায় 
পতিত হইবেন । আর কথাটি যদিও শুধু রাসূলুল্লাহ (সা)-কে লক্ষ্য করিয়া বলা হইয়াছে 
কিন্তু উদ্দেশ্য সমস্ত মানুষ । কিয়ামতের দিন মানুষ একটির পর একটি বিপদে নিপতিত 
হইতে থাকিবে । 

১৮১৯ 0৮8011545095196 ১১৮১4151055 অৰ্থাৎ মানুষের 
কি হইল যে, এত বুঝাইবার পরও তাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলের উপর ঈমান আনে 
না। এবং উহাদিগের সম্মুখে কুরআন তিলাওয়াত করা হইলে, কুরআনের সন্মানার্থে 
সিজদা করে না? 

১১১২৫ ।১১৪৫ ১৯। 4 অর্থাৎ ঈমান আনয়ন করা তো দূরের কথা 
কাফিররা উল্টা সত্যকে অস্বীকার করিয়া বেড়ায়। 

০৮০৮৮০৪2115 মুজাহিদ ও কাতাদা রে) বলেন, ০৮০১১০ অর্থ 
০০২০ (5 অর্থাৎ তোমরা মনের মধ্যে যাহা গোপন করিয়া রাখ আল্লাহ্‌ তাআলা 
সেই সম্পর্কেও পরিজ্ঞাত। 

431০1১1৯৮92 অর্থাৎ হে মুহাম্মদ! তুমি তাহাদিগকে এই সংবাদ দাও 
যে, আল্লাহ্‌ তা'আলা তাহাদিগের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শান্তি প্রস্তুত করিয়া 
রাখিয়াছেন। 

১১০৮০৭১৮৯1৫] ০৯111155510 22511 %1 অর্থাৎ তবে 
যাহারা অন্তরে ঈমান আনিবে এবং অংগ-প্রত্যংগ দ্বারা সৎ নেক আমল করিবে পরকালে 
তাহাদিগকে এমন পুরস্কার দেওয়া হইবে যাহা কখনো শেষ হইবার নহে। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, /১৬: ১২ অর্থ ১4১০১ অর্থাৎ যাহা 
কখনো হাস পাইবে না। মুজাহিদ, 'যাহ্হাক (র) বলেন $= * ৯১2 অর্থাৎ যাহারা 
কোন হিসাব নেই । মোটকথা, ঈমানদারদিগকে আল্লাহ তাআলা জান্নাতের সব নিয়ামত 
দান করিবেন, তাহা কখনো শেষও হইবে না এবং কমিবেও না। যেমন অন্য এক 
আয়াতে আল্লাহ্‌ তাআলা বলেন 8 3১১ ১: ৮.5 অর্থাৎ প্রতিদান দেওয়া হইবে 
যাহা কখনো শেষ হইবে না। 


www.quraneralo.com 


Contents 


সুরা বুক্রল্ক্ত 


২২ আয়াত, ১ রুকু, মক্কী 


pts 
ইমাম আহমদ (র)...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইশার নামাযে সূরা বুরুজ ও সূরা তারিক পাঠ করিতেন । 
ইমাম আহমদ (র)...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 


(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইশার নামাযে সুরা বুরুজ ও সূরা তারিক পাঠ করিবার 
নির্দেশ দিয়াছেন। 


০750৬95৮612 (১) 


www.quraneralo.com 


Contents 


সূরা বুরুজ ৪৬১ 


FAA 2300 IAL EE) AAR 222৫৫ ৮১১4 
৬৩৩ ০215 25৫৫2 ৩4 এ দাত 
2 পপ এতটা ৮6 পর্ণ 
১৩১০5 ৩৩০৪5 
১. শপথ বুরুজ বিশিষ্ট আকাশের 
২. এবং প্রতিশ্রুত দিবসের, 
৩. শপথ দ্রষ্টা ও দৃষ্টের_ 


৪. ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা-_ 

৫. ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি, 

৬. যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল, 

৭. এবং উহারা মু'মিনদিগের সহিত যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল। 

৮. উহারা তাহাদিগকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস 
করিত পরাক্রমশালী ও প্রশংসনীয় আল্লাহে। 

৯. আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যাহার আর আল্লাহ্‌ সর্ববিষয়ে দ্রষ্টা। 

১০. যাহারা বিশ্বাসী নর-নারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তাওবা করে 
নাই তাহাদিগের জন্য আছে জাহান্নামের শাস্তি আছে দহন যন্ত্রণা ৷ 


তাফসীর ৪ বুরুজ দ্বারা উদ্দেশ্য হইল, বড় বড় নক্ষত্র (৪.২ (341 ১5 
6৫1 -এর ব্যাখ্যায় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, যাহ্হাক, হাসান, কাতাদা ও সুদ্দী (র) বলেন, 
5১ অর্থ ১০,52 অর্থাৎ নক্ষত্র। ইয়াহ্‌য়া ইব্‌ন রাফে' (র) বলেন, বুরুজ অর্থ 
আকাশের প্রাসাদসমূহ। ইব্‌ন খুছায়মার মতে, বুরুজ অর্থ চন্দ্র ও সূর্যের কক্ষপথ । উহার 
সংখ্যা বারটি । উহার প্রত্যেকটিতে সূর্য একমাস এবং চন্দ্র দুইদিন ও এক-তৃতীয়াংশ দিন 
57975 775 


পপ ০৯০০০ 


ৃষ্টের।” নর নি Ko ON 

ইবন আবূ হাতি (রে) ...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ 
হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ১০১ -11 ১৪১15 দ্বারা উদ্দেশ্য 
কিয়ামত দিবস ১. দ্বারা উদ্দেশ্য জুমুআর দিন। জুমুআর দিবসের অপেক্ষা উত্তম 
কোন দিন নাই! এই দিনে একটি সময় এমন আছে যেই সময়ে কোন মুসলিম বান্দা 
আল্লাহ্র নিকট যেই দু'আ করেন আল্লাহ্‌ তা'আলা তাহাকে উহাই দান করেন এবং কোন 
অনিষ্ট হইতে আল্লাহ্‌ চাহিলে আল্লাহ্‌ তাহা আশ্রয় দান করেন। আর ১১৫% অর্থ 
“আরাফার দিবস।” অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৯. 
দ্বারা জুমুআর দিন এবং ২১৬৫০ দ্বারা আরাফার দিন উদ্দেশ্য । 


Wwww.quraneralo.com 


Contents 


৪৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র)...... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) ১১৫০০ ALLY -এর ব্যাখ্যায় বলিয়াছেন ২ দ্বারা জুমুআর দিন এবং 
১৪৫১০ দ্বারা আরাফার দিন উদ্দেশ্য । আর ১০১ দ্বারা উদ্দেশ্য হইল কিয়ামত 
দিবস । হাসান, কাতাদা এবং ইব্‌ন যায়দ (র)-ও এইরূপ ব্যাখ্যা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র).... . আবু মালিক আশআরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
মালিক আশআরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, ১১০১] 7৮15 
কিয়ামত দিবস “১11 জুমুআর দিবস এবং +১.71 আরাফার দিবস ৷ জুমুআর 
দিবসকে আল্লাহ্‌ তা'আলা আমাদিগের জন্য একটি বিরাট সম্পদরূপে গচ্ছিত 
রাখিয়াছেন।” 

ইব্‌ন জারীর (র)...... সাঈদ ইব্‌ন মুসায়য়াব (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইব্‌ন মুসায়য়াব (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, সকল দিবসের সরদার হইল, 
জুমুআর দিন। কুরআনে .-১.-১ দ্বারা এই দিবসকে বুঝানো হইয়াছে আর ১১২, 
দ্বারা উদ্দেশ্য হইল আরাফার দিবস ৷” 

ইব্‌ন জারীর (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ১4 হইল মুহাম্মদ (সা) এবং +১$:২* হইল কিয়ামত দিবস। এই 
বলিয়া তিনি ১১৪: 1১2 4159 14111 41 (৮০১০ 52503 আয়াতটি পাঠ 
করেন। 

ইবন হুমাইদ (র)...... শাব্বাক রে) হইতে বর্ণনা করেন যে, শাব্বাক রে) বলেন, 
এক ব্যক্তি হাসান ইব্‌ন আলী (রা)-কে ১১৫৯০১৯২5 -এর ব্যাখ্যা জিজ্ঞাসা 
করিলে তিনি বলিলেন, তুমি কি ইতিপূর্বে অন্য কাহাকেও ইহার অর্থ জিজ্ঞাসা করিয়াছ? 
উত্তরে সে বলিল, হ্যা, হযরত ইবৃন উমর ও ইব্‌ন যুবায়র (রা)-কে জিজ্ঞাসা 
করিয়াছিলাম। তাহারা ১&5 এর অর্থ কুরবানীর দিন এবং ১১৫: অর্থ জুমুআর 
দিন বলিয়াছেন! শুনিয়া হাসান রো) বলিলেন, না বরং «৯! মুহাম্মদ (সা) এবং 
এ+ কিয়ামত দিবস। হাসান বসরী (র)-ও এই কথা বলিয়াছেন। 

সুফিয়ান ছাওরী ইব্‌ন হারশালা সূত্রে ইব্‌ন মুসায়য়াব (র) হইতে বর্ণনা করেন £ 
১৫১০৭ অর্থ কিয়ামত দিবস। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, (211 মানুষ এবং ১৫২71 জুমআর দিবস। অনেকে 
বলেন, ১11 জুমুআর দিন। | 

ইব্‌ন জারীর (র)...... আবুদ্দারদা (রা) হইতে বর্ণনা করেন যে, আবুদ্দারদা (রা) 
বলেন, রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন, জুমুআর দিন তোমরা বেশী করিয়া নামায পড়; 
কারণ সেইদিন ফেরেশতাগণের সমাবেশ ঘটে । 


www.quraneralo.com 


Contents 


সূরা বুরুজ ৪৬৩ 


সাঈদ ইব্ন জুবায়র (র) হইতে বর্ণিত যে, তিনি বলেন, ১৯.11 আল্লাহ্‌ । ইহার 
প্রমাণস্বরূপ তিনি 1১৫৯/১৬, এই আয়াতটি পাঠ করেন। এবং 
১৫:১৯] আমরা ইমাম বগবী (র) ইহা বর্ণনা করিয়াছেন। তবে অধিকাংশ আলিম 
বলেন ৪ ১৯_২॥। জুমুআর দিবস এবং ১৯:11 আরাফার দিবস। 

১১। ০০১: 08 এই আয়াতে 03 অর্থ ১. অভিশপ্ত হইয়াছিল । 
১,3। বহুবচন ১১১২ অর্থ মাটির গর্ত বা কুণ্ড। অর্থাৎ কুণ্ডের অধিবাসীরা অভিশপ্ত 
ও ধ্বংস হইয়াছিল। ইহারা কাফিরদের একটি সম্প্রদায়, যাহারা পূর্ববর্তী এককালে 
ঈমানদারদিগকে পরাজিত করিয়া দীন ও ঈমান হইতে বিচ্যুত করিতে চাহিয়াছিল। 
কিন্তু ঈমানদাররা ঈমান ত্যাগ করিতে অস্বীকার করে । অবশেষে তাহারা একটি গর্ত 
খনন করিয়া উহাতে অগ্নি প্রজ্লিত করিয়া মু'মিনদিগকে পোড়াইয়া ফেলিবার ভয় 
দেখায় । কিন্তু তথাপিও উহারা ঈমান ত্যাগ করিতে অস্বীকার করে। ফলে কাফিররা 
ঈমানদারদিগকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। ইহাদের প্রসংগেই আল্লাহ্‌ তা'আলা 
বলেন $ 
১1০ ৯৩ Spi Ul ৯১1১১ ৪৯। ০০3 ০০। ১৪০০৯৪। ২৯ 108. 

ret lL SLL 
অর্থাৎ ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা ইন্ধনপূর্ণ কুণ্ডে যা ছিল অগ্নি, যখন ইহারা 
উহাদিগের পাশে উপবিষ্ট ছিল আর উহারা মু'মিনদিগের সহিত যাহা করিতেছিল উহা 
প্রত্যক্ষ করিতেছিল। অতঃপর আল্লাহ্‌ তা“আলা বলেন ৪ 
75412211০০৮] ০0141051545 9181 455 চি ES 
৫5125080415 LUV AI dnl 
অর্থাৎ উপরোক্ত কুণ্ডের অধিপতিরা ঈমানদারদিগকে নির্যাতন করিয়াছিল উহার 
কারণ কেবল একটিই যে, তাহারা পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহে বিশ্বাস করিত, যিনি 
আকাশমণ্ডলী পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যাহা আছে সব কিছুর মালিক । 

১৪550 ০45 21415 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সর্ববিষয়ে যে দ্ৰষ্টা কোন 
কিছুই তাহার হইতে গোপন নহে। 

এই ঘটনায় উল্লিখিত কুণ্ডের অধিপতি কাহারা এই ব্যাপারে মুফাস্সিরদের মাঝে 
মতভেদ রহিয়াছে । আলী (রা) হইতে তিনটি মত পাওয়া যায়। (১) উহারা ছিল 
পারস্যের অধিবাসী । পারস্যের রাজা মাহরাম মহিলাদেরকে বিবাহ করা বৈধ করিতে 
চাইলে তৎকালের আলিমগণ উহাতে বাধা প্রদান করে। ফলে রাজা একটি অগ্নিকুণ্ত 
প্রস্তুত করিয়া বাধা প্রদানকারী আলিমদেরকে উহাতে নিক্ষেপ করে । (২) উহারা ছিল 
ইয়ামানের অধিবাসী । ইয়ামানের মু'মিন ও কাফিরদের মাঝে একবার যুদ্ধ হয়। আর 
সেই যুদ্ধে কাফিররা পরাজিত হইলে পুনরায় যুদ্ধ হয়। কিন্তু কাফিররা এইবার বিজয় 


www.quraneralo.com 


Contents 


৪৬৪ তাফসীরে ইবন কাছীর 


লাভ করিয়া তাহারা আগুনের কুণ্ড তৈয়ার করিয়া মু’মিনদিগকে উহাতে পোড়াইয়া 
মারে। (৩) উহারা ছিল হাবশার অধিবাসী । 

আওফী রে) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, বনী ইসরাঈলের 
একদল লোক । ইহারা মাটিতে কয়েকটি গর্ত খুঁড়িয়া উহাতে আগুন প্রজ্ব্বলিত করিয়া 
কতিপয় ঈমানদার নারী ও পুরুষকে উহাতে নিক্ষেপ করে। যাহ্হাক, ইব্‌ন মুযাহিমও 
এইরূপ বলিয়াছেন । তাহারা ছিলেন দানিয়াল (আ) ও তাহার সঙ্গীগণ। ইমাম আহমদ 
(র)...... সুহাইব (র) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, পূর্বযুগে 
এক বাদশাহ ছিল। তাহার একজন যাদুকর ছিল। বৃদ্ধ হইয়া গেলে যাদুকর বাদশাহকে 
বলিল, আমি বৃদ্ধ হইয়া গিয়াছি। হয়ত আর বেশী দিন বাঁচিব না। আপনি আমাকে 
একটি যুবক ছেলে দিন তাহাতে আমি যাদু শিক্ষা দিয়া যাইব । যাদুকরের পরামর্শে 
বাদশাহ তাহাকে একটি যুবক দিলেন। যাদুকর তাহাকে যাদু শিখাইতে আরম্ভ করিল। 
এইভাবে কিছুদিন কাটিয়া যায়। 

বাদশাহ্র নিকট হইতে যাদুকরের কাছে যাওয়ার পথে এক পাদ্রী বাস করিত। 
একদিন যুবক যাদুকরের কাছে যাওয়ার সময় পাদ্রীর কাছে যায় এবং তাহার কথাবার্তা 
শুনিয়া সে মুগ্ধ হইয়া পড়ে। কিন্তু পাদ্রীর কাছে যাওয়ার কারণে যাদুকরের কাছে যাওয়া 
দেরী হওয়ার ফলে একদিকে যাদুকর তাহাকে শাস্তি দেয়, অপরদিকে বাড়ির 
অভিভাবকরাও শাস্তি দেয়। উভয় দিকের মার খাইয়া যুবক পাদ্রীর কাছে আসিয়া 
অভিযোগ করে। শুনিয়া পাদী তাহাকে এই বুদ্ধি দিল যে, যাদুকর তোমার প্রহার করিতে 
চাহিলে বলিও বাড়ি থেকে আসিতে দেরী হইয়াছে আর বাড়িতে গিয়া বলিও যাদুকরের 
নিকট হইতে আসিতে বিলম্ব হইয়া গিয়াছে। এইভাবে আরো কিছুদিন কাটিয়া যায়। 

একদিন যুবক দেখিতে পাইল যে, লোক চলাচলের রাস্তার উপর বিরাট হিংস্র প্রাণী 
পথ আগলাইয়া দীড়াইয়া আছে। উহার ভয়ে মানুষ এক পাও সামনে অগ্রসর হইতে 
পারিতেছে না। দেখিয়া যুবকটি মনে মনে বলিল, আজ আমি পরীক্ষা করিয়া দেখিব যে, 
পাদ্রীর দীন আল্লাহ্র নিকট পছন্দনীয় নাকি যাদুকরের । এই ভাবিয়া সে একখণ্ড পাথর 
হাতে লইয়া এই বলিয়া উহা প্রাণীটির গায়ে নিক্ষেপ করিল যে, হে আল্লাহ্‌! পাদ্রীর 
আদর্শ তোমার নিকট যদি যাদুকরের আদর্শ হইতে প্রিয় হয় তাহা হইলে, তুমি এই 
প্রাণীটি মারিয়া লোকদিগকে রাস্তা অতিক্রম করিতে দাও । সংগে সংগে প্রাণীটি মরিয়া 
মাটিতে লুটাইয়া পড়িল। অতঃপর পাদ্রীর নিকট সে এই ঘটনাটি ব্যক্ত করে। শুনিয়া 
পাদ্রী বলিল, বৎস! তুমি আমার চাইতেও শ্রেষ্ঠ । তবে ভবিষ্যতে তোমাকে বিপদের 
সম্মুখীন হইতে হইবে । তখন কিন্তু কাহারো কাছে আমার কথা বলিবে না। 

অতঃপর যুবক অসাধারণভাবে অন্ধ, কুষ্ঠ ইত্যাদি দুরারোগ্য ব্যাধি ভালো করিতে 
লাগিল। বাদশাহর ছিল এক অন্ধ সহচর। এই সংবাদ শুনিতে পাইয়া সে বিপুল 
উপঢৌকন সহ যুবকের কাছে আসিয়া বলিল, আমার পক্ষ হইতে তুমি এই হাদিয়াটুকু 
গ্রহণ কর এবং আমার চোখ ভালো করিয়া দাও। যুবক বলিলেন, আমিতো কোন রোগ 
ভালো করিতে পারি না। ভালো করিবার মালিক আল্লাহ্‌। তুমি যদি তাহাতে বিশ্বাস 
স্থাপন কর তাহা হইলে আমি তোমার জন্য তাহার নিকট দু'আ করিব আর তিনি 


www.quraneralo.com 


Contents 


সূরা বুরুজ ৪৬৫ 


তোমাকে ভালো করিয়া দিবেন। অতঃপর যুবকের দু'আয় লোকটির চক্ষু ভালো হইয়া 
গেল। 

বাদশাহর দরবারে ফিরিয়া আসিয়া লোকটি যথারীতি উপবেশন করিল । দেখিয়া 
বাদশাহ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কি ব্যাপার, তুমি এই চোখ পাইলে কোথায়? 
উত্তরে সে বলিল, আমার প্রতিপালক । বাদশাহ বলিল, আমি? লোকটি বলিল, না, 
আপনি নহেন, যিনি আপনার ও আমার প্রতিপালক । বাদশাহ বলিল, কী আমি ছাড়া 
আবার তোমার প্রতিপালক কে? লোকটি বলিল, তোমার ও আমার প্রতিপালক হইলেন 
আল্লাহ্‌ । শুনিয়া বাদশাহ লোকটিকে অমানুষিক শাস্তি প্রদান করে এবং চাপে পড়িয়া সে 
যুবকের সন্ধান বলিয়া দেয়। 

সন্ধান পাইয়া বাদশাহ যুবকটিকে ডাকিয়া পাঠায় । সে আসিলে বাদশাহ তাহাকে 
জিজ্ঞাসা করিল, তুমি নাকি যাদু মন্ত্র দ্বারা অন্ধ ও কুষ্ঠ রোগী ইত্যাদি ভালো কর। যুবক 
বলিল, আমি তো কাহাকেও ভালো করিতে পারি না, ভালো করেন আল্লাহ্‌ তা'আলা । 
বাদশাহ বলিল, আমি? যুবক বলিল, আপনি নহেন। বাদশাহ বলিল, আমি ছাড়া কি 
তোমার অন্য কোন প্রতিপালক আছে? যুবক বলিল, হ্যা আছে। আমার ও আপনার 
প্রতিপালক হইলেন আল্লাহ্‌ । শুনিয়া বাদশাহ তাহার উপর অমানুষিক নির্যাতন চালায় । 
অবশেষে চাপে পড়িয়া বাধ্য হইয়া যুবক পাদ্রীর কথা বলিয়া দেয়। 

পাদ্রীকে দরবারে উপস্থিত করিয়া বাদশাহ তাহাকে নিজের দীন ত্যাগ করিবার 
নির্দেশ দেয়। কিন্তু রাধী না হওয়ায় করাত দ্বারা ফাড়িয়া তাহার মাথাকে দ্বি-খণ্ডিত 
করিয়া ফেলে । এইভাবে ঈমান ত্যাগ না করায় অন্ধ লোকটিকেও মারিয়া ফেলে। 

অতঃপর যুবককে বলিল, ভালো আছো তো এখনও ঈমান ত্যাগ কর নতুবা তোমার 
পরিণতি শুভ হইবে না। কিন্তু ঈমান ত্যাগ করিতে অস্বীকার করায় একদল লোক সহ 
তাহাকে একটি পাহাড়ে পাঠাইয়া দেয়। এই লোকদিগকে বলিয়া দেয় যে, যদি সে 
ঈমান ত্যাগ করিতে সম্মত না হয়; তাহা হইলে তাহাকে পাহাড়ের চূড়া হইতে ধাক্কা 
দিয়া নীচে ফেলিয়া মারিয়া ফেলিও। পাহাড়ের চূড়ায় উঠিয়া যুবকটি বলিল, আল্লাহ্‌! 
ইহাদিগের ব্যাপারে তুমি ফয়সালা কর। সংগে সংগে পাহাড় প্রকম্পিত হইয়া সকলকে 
লইয়া ধসিয়া পড়ে এবং সকলেই মারা যায়। কিন্তু যুবকটি প্রাণে বাচিয়া যায়। মৃত্যুর 
হাত রক্ষা হইতে পাইয়া সে বাদশাহর দরবারে আসিয়া উপস্থিত হয় । দেখিয়া বাদশাহ 
জিজ্ঞাসা করিল যে, তোমার সংগীরা কোথায়? সে বলিল, আল্লাহ্‌ উহাদিগকে ধ্বংস 
করিযা দিয়াছেন। " 

অতঃপর ডুবাইয়া মারিবার জন্য বাদশাহ তাহাকে নদীতে পাঠাইয়া দেয়। কিন্তু 
এইখানেও বাদশাহর লোকেরা সব ডুবিযা মরে আর সে প্রাণ লইয়া বাচিয়া আসে। 
এইবার তাহাকে আগুনে পোড়াইয়া মারিবার চেষ্টা করিলে সকলেই পুড়িয়া মরে কিন্তু 
সে বাচিয়া যায়। 

অবশেষে যুবক বলিল, বাদশাহ নামদার! আমাকে মারিবার সাধ্য আপনার নাই। 
এতে একটি পরামর্শ মত কাজ করিলে হয়ত আপনি সফল হইতে পারেন। বাদশাহ 
বলিল, কী তোমার পরামর্শ? যুবক বলিল, আপনার প্রজা সাধারণকে আপনি একটি 


. ইবনে কাছীর ১১তম খণ্ড_-৫৯ 


Wwww.quraneralo.com 


Contents 


৪৬৬ | তাফসীরে ইবৃন কাছীর 


খোলা ময়দানে সমবেত করেন । অতঃপর আমাকে একটি শুলিতে চড়াইয়া আমার তুনীর 
হইতে একটি তীর লইয়া ‘এই যুবকের প্রতিপালক আল্লাহ্‌র নামে’ বলিয়া আমার গায়ে 
নিক্ষেপ করুন। এইভাবেই কেবল আমাকে হত্যা করিতে সক্ষম হইবেন। যুবকের 
পরামর্শে বাদশাহ এইভাবেই তাহাকে হত্যা করিবার আয়োজন করে এবং "এই যুবকের 
প্রতিপালক আল্লাহ্র নামে’ বলিয়া তীর নিক্ষেপ করিলে যুবক মরিয়া যায়। অবস্থা 
দেখিয়া উপস্থিত লোকেরা বলিয়া উঠিল, আমরা এই যুবকের প্রতিপালকের উপর ঈমান 
আনিলাম। অবস্থা বেগতিক দেখিয়া বাদশাহ ক্ষোভে ফাটিয়া পড়ে এবং অসংখ্য অগ্নিকুণ্ড 
তৈয়ার করিয়া সকলকে উহাতে নিক্ষেপ করিয়া পোড়াইয়া মারে । একদুগ্ধ পোষ্য শিশু 
সহ তাহার মাকে নিক্ষেপ করিবার সময় সে একটু ইতস্তত বোধ করিলে অবোধ শিশুটি 
বলিয়া উঠিল, মা ধৈর্য ধর, কারণ তুমি সৎপথে রহিয়াছ। ইমাম মুসলিম এবং ইমাম 
নাসায়ীও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) তীহার রচিত সীরাত গ্রন্থে এই ঘটনাটি অন্য রূপ বর্ণনা 
করিয়াছেন। উল্লেখ করিয়াছেন যে, নাজরানবাসী মূর্তি পূজারী ছিল। সর্বপ্রথম আব্দুল্লাহ্‌ 
ইব্‌ন তামির খৃস্ট ধর্ম গ্রহণ করেন। তাকে তখনকার রাজা হত্যা করে। ইহার পর সমস্ত 
নাজরানবাসী খৃস্টান হইয়া যায়। অতঃপর যুনওয়াস তাহাদেরকে ইয়াহুদী ধর্ম গ্রহণ 

রতে বাধ্য করে। সেই রাজা একদিনেই প্রায় কুড়ি হাজার খৃষ্টান লোক হত্যা করে। 
মাত্র একজন লোক রক্ষা পাইয়াছিল, সে শামদেশের রাজাকে অবহিত করিল আর সে 
হাবশার রাজা নাজ্জাশীকে এর প্রতিকার নিতে বলিল। পরিশেষে যুনওয়াস পলায়ন 
করিয়া সমুদ্রে পতিত হইয়া ডুবিযা মরিল। ইবন ইসহাক (র) ইহাও উল্লেখ করেন যে, 
উমর (রা)-এর খিলাফতকালে নাজরানের এক ব্যক্তি অনাবাদ একটি স্থানে গর্ত খনন 
করিতেছিল তখন সেখানে আব্দুল্লাহ্‌ ইব্‌ন তামিরকে মাটিতে বসা অবস্থায় দাফনকৃত 
পাইল । তাহার হাত মাথার এক স্থানে আটকানো ছিল। হাতটি সরাইয়া নিলে রক্ত 
প্রবাহিত হয়। উমর (রা)-কে এই ঘটনা জানানো হইলে এইভাবে তাহাকে রাখিয়া মাটি 
চাপা দিয়া রাখিতে নির্দেশ দিলেন । এইখানে সারসংক্ষেপ উল্লেখ করা হইল । বিস্তারিত 
কিতাবে দ্রষ্টব্য । 

ইব্‌ন জারীর (র) ..... ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ (র) হইতে বর্ণনা করেন যে, 
ইবরাহীম (র) বলেন, আমি শুনিতে পাইয়াছি যে, হযরত আবূ মূসা আশআরী (রা) 
ইম্পাহান দখল করিবার পর শহরের একটি দেয়াল পড়িয়া থাকিতে দেখিয়া উহা 
মেরামত করিয়া দিলেন। কিন্তু সংগে সংগে উহা ভাঙ্গিয়া পড়িয়া যায়। তিনি পুনরায় 
মেরামত করিয়া দিলে আবারও উহা পড়িয়া যায়। অতঃপর তিনি জানিতে পারিলেন যে, 
এই দেয়ালের নীচে একজন সৎকর্মপরায়ণ লোকের লাশ রহিয়াছে। জায়গাটি খনন 
করিয়া দেখিতে পাইলেন যে, একজন লোক দীড়াইয়া রহিয়াছে তাহার সংগে একটি 
তরবারী । তরবারীর গায়ে লিখা আছে আমি হারিছ ইব্‌ন মাযায। কুণ্ডের অধিপতিদের 
নির্যাতনে আমার এই দশা হইয়াছে । অতঃপর উহাকে বাহির করিয়া আবু মূসা (রা) 
দেয়ালটি ঠিক করিয়া দেন। এই ঘটনা দ্বারা বুঝা গেল যে, কুণ্ডের অধিপতির ঘটনাটি 
হযরত ইসমাঈল (আ)-এর প্রায় পাচশত বছর পরের ঘটনা । অন্য বর্ণনায় বুঝা যায় যে, 
ইহা হযরত মূসা (আ) ও মুহাম্মদ (সা)-এর মধ্যকার ঘটনা । তবে হইতে পারে যে, 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা বুরুজ ৪৬৭ 


এইরূপ ঘটনা পৃথিবীতে বহুবার ঘটিয়া থাকিবে। যেমন ইব্‌ন হাতিম (র)...... 
সাফওয়ান ইব্‌ন আব্দুর রহমান ইবৃন জুবায়র (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, 
উখদুদের ঘটনা একটি তুব্বার আমলে ইয়ামানে এবং একটি ইরাকের কাবিল শহরে 
সংঘটিত হইয়াছে । আরেকটি কনস্টানটিন রাজার আমলে শামদেশে। 
একদল লোক ১১+২%। ২৮৯41 45 -এর ব্যাখ্যায় বলিয়াছেন ৪ আয়াতে 
উল্লেখিত কুণ্ডের সংখ্যা ছিল তিনটি । একটি ইরাকে, একটি শামে ও একটি ইয়ামানে। 
মুকাতিল (রে) হইতে বর্ণিত যে, তিনি বলেন, কুণ্ড ছিল তিনটি । একটি ইয়ামানের 
নাজরানে, একটি শামে, একটি পারস্যে। ইহাতে ঈমানদারদিগকে আগুনে পোড়াইয়া 
হত্যা করে। এই সব কাজের মধ্যে শামের ঘটনার নায়ক ইস্তনানূস রুমী, পারস্যের 
নায়ক বুখৃতনাসার ও আরবের ইউসুফ যুনওয়াস। তবে পারস্য ও শামের ঘটনা সম্পর্কে 
কুরআনে কিছু বলা হয় নাই। শুধু নাজরানের ঘটনা সম্পর্কে কুরআন অবতীর্ণ হইয়াছে। 
ইবন আবূ হাতিম (র)..... রবী ইব্‌ন আনাস (র) বর্ণনা করেন যে, রবী ইব্‌ন 
আনাস (র) ১১১১১ ০০৮৯ এ -এর ব্যাখ্যা প্রসংগে বলেন, ইহা ঈসা (আট) ও 
মুহাম্মদ (সা)-এর যমানার মধ্যবর্তী সময়ের ঘটনা । তখনকার কতিপয় লোক সমাজের 
অধঃপতন ও বিপর্যয় দেখিয়া লোকালয় ত্যাগ করিয়া জনমানব শূন্য এক গ্রামে বসবাস 
করিতে শুরু করে এবং একনিষ্ভাবে আল্লাহ্‌র ইবাদত করিতে শুরু করে। কিন্তু 
তৎকালের অত্যাচারী বাদশাহ এই সংবাদ পাইয়া তেলে-বেগুনে জুলিয়া উঠে এবং 
মুর্তিপূজা করিতে অস্বীকার করিয়া বলিল, এর পরিণাম যাহাই হউক আমরা শুধুমাত্র 
এক আল্লাহ্র ইবাদত করিতে থাকিব। ফলে বাদশাহ আগুনের কুণ্ড তৈয়ার করিয়া 
উহাদিগকে ভীতি প্রদর্শন করিয়া বলে, সময় থাকিতে এখনই এ সব ত্যাগ করিয়া মূর্তি 
555৮4158525 
থাকে । অবশেষে নারী-পুরুষ ও শিশু-কিশোর নির্বিশেষে সকলকেই অগ্নিকুণ্ডে 
নিক্ষেপ করে । কিন্তু অগ্নি উহাদিগকে স্পর্শ করিবার পূর্বে উহাদিগের রূহ কবজ করিয়া 
নেওয়া হয়। আর আগুন কুণ্ড হইতে বাহির হইয়া অত্যাচারী বাদশাহ এবং তাহার 
সহচরদেরকে গ্রাস করিয়া ফেলে । এই প্রসংগেই আল্লাহ্‌ তা'আলা ১১০! 013 
১১4 পর্যন্ত নাযিল করেন। 
ls Ml HE Sadly ৮৮৯৯০১০০১৯৪ 
EINES 
অর্থাৎ যাহারা ঈমানদার নর-নারীকে বিপদাপন্ন করিয়াছে অর্থাৎ আগুনে পোড়াইয়া 
হত্যা করিয়াছে এবং অনুতপ্ত হইয়া আল্লাহ্‌র নিকট তাওবা করে নাই, তাহাদিগের জন্য 
রহিয়াছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা । ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, কাতাদা, 
যাহ্হাক ও ইব্‌ন আবৃযা রে) বলেন £ আলোচ্য আয়াতের 1; এ অর্থ ৷, ,= অর্থাৎ 
আগুনে পোড়াইয়াছে। 


www.quraneralo.com 


Contents 


৪৬৮ তাফসীরে ইবন কাছীর 


~~ 3১25 ৫ 2৫ ssl পাত) (১1) 


95 পরেও 23/2 ৮1241 


০.৮ ৫0150 ESE) 


ঠ 5 


IG IS (1) 


৬৬ 


চি 326১৩ 528 4৫ 2) (1) 


oo পা আচ 


5 33203280 ৫ (১6) 


$ 2 পাঠ 


১৬৯ B55 (১০) 
৩৩৮ ৩৩ GS (১৭) 
৩১৯৩ ৬:১০ ৬১৪৩৪(%) 


৮৫৬ ত পর ঠা ১৩ 


০১৯০১ ৬৯52 (১০) 
৩৩:9৩ 01986 0৩15 (১5) 


১৫ 965 ৩2 296 (17) 
5152 টি 


১৩৮৫ ৩92১৩: (1) 


6 BAS 2৮ 3 (YY) 


১১. যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদিগের জন্য আছে জান্নাত, যাহার 
পাদদেশে নদী প্রবাহিত; ইহাই মহাসাফল্য । 

১২. তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন । 

১৩. তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান। 
_ ১৪. এবং তিনি ক্ষমাশীল প্রেমময়, 

১৫. আরশের অধিকারী ও সম্মানিত ৷ 

১৬. তিনি যাহা ইচ্ছা তাহাই করেন। 

১৭. তোমার নিকট কি পৌছিয়াছে সৈন্য বাহিনীর বৃত্তান্ত 

১৮. ফিরআওন ও ছামুদের? 

১৯. তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত; 

২০.এবং আল্লাহ্‌ উহাদিগের অলক্ষ্যে উহাদিগকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। 
২১. বস্তুত ইহা সম্মানিত কুরআন, 

২২. সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা বুরুজ ৪৬৯ 

তাফসীর ঃ এইখানে আল্লাহ্‌ তা'আলা ঈমানদার বান্দাদের সম্পর্কে সংবাদ দিতেছেন 
যে, উহাদিগকে তিনি জান্নাত দান করিবেন যাহার তলদেশে নদীনালা প্রবাহিত হইবে 
এবং উহারা তাহাতে চিরকাল অবস্থান করিবে । আর ইহা ঈমানদারদিগের জন্য 
মহাসাফল্য । অতঃপর তিনি বলেন ঃ 

EE ৷ অর্থাৎ যাহারা আল্লাহ্‌র আইন অমান্য করে এবং 
তাহারা রাসূলের বিরুদ্ধাচরণ করে উহাদিগ হইতে তিনি কঠোর প্রতিশোধ গ্রহণ 
করিবেন । তাহার ধরা ও তাহার প্রতিশোধ নেওয়া বড়ই কঠোর । কারণ আল্লাহ্‌ তা'আলা 
পরম পরাক্রমশালী ও মহাশক্তিধর । তিনি যাহা ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে তাহাই 
করিয়া ফেলিতে পারেন। এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

4525052৮৯২9 অর্থাৎ নিজ শক্তি ও ক্ষমতাবলে আল্লাহ্‌ তা'আলা সৃষ্টিকে 
নিক তিনিজি তার হং করে হার রা 
দিবার ক্ষমতা কাহারো নাই। 

১,11,৮30 ৮৯,5 “তিনি ক্ষমাশীল প্রেমময়” অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 
ক্ষমাশীল । অপরাধ যত বড়ই হউক অবনত মস্তকে অনুতপ্ত হৃদয়ে তাহার নিকট তাওবা 
করিলে তিনি অপরাধ ক্ষমা করিয়া দেন। আবার তিনি প্রেমময়; তাহার বান্দাদিগকে 
তিনি ভালোবাসেন। 

১. ৯1 ০৯১2115) অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা আরশের অধিপতি যাহা সমগ্র 
সৃষ্টিকুলের অপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত । ৯ শব্দটি দুই রকম পড়া যায়। প্রথমত, 
আল্লাহ্‌ এর সিফাত হিসাবে রফা" দ্বারা । দ্বিতীয়ত, আরশের সিফাত হিসাবে জের দ্বারা । 
অর্থাৎ শব্দটি আল্লাহ্র সিফাতও হইতে পারে এবং আরশ-এর সিফাতও হইতে পারে। 
উভয়টির অর্থই সঠিক । 

৮১১৮ ২14২2 অর্থাৎ তিনি যাহা ইচ্ছা তাহাই করেন। তাহাকে ঠেকানোর 
ক্ষমতা কাহারো নাই এবং কাহারো নিকট তাহার জবাবদিহী হইতে করিতে হয় না। 
কারণ তিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময় ও ন্যায় বিচারক । হযরত আবূ বকর (রা)-কে 
মৃত্যুর পূর্বে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, কোন ডাক্তার কি আপনাকে দেখিয়াছে? উত্তরে 
তিনি বলিলেন, রিডার ভোর বহয়াহ! ত নারির ছাজার 
বলিয়াছেন যে, আমি যাহা ইচ্ছা তাহাই করি। 

OC SUE COON UE EE ET 
ছামুদ জাতিকে আমি যেই শাস্তি ও অপ্রত্যাশিত বিপদে নিপতিত করিয়াছিলাম উহার 
সংবাদ তুমি পাইয়াছ কি? এই আয়াতটি মূলত ১:41 4১১ ১১৮০ | -এরই 
ব্যাখ্যা । 

ইব্‌ন আবূ হাতিম (র) ......আমর ইব্‌ন মায়মূন (র) হইতে বর্ণনা করেন যে, 
আমর ইব্‌ন মায়মূন (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন কোথাও যাইতেছিলেন । 


Wwww.quraneralo.com 


Contents 


8৭০ তাফসীরে ইবৃন কাছীর 


পথিমধ্যে শুনিতে পাইলেন যে, এক মহিলা ১০১ ৪ ১১৮৯ us 5105 
১১৪ আয়াতটি পাঠ করিতেছে। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “হ্যা, আমি 
উহাদিগের সংবাদ পাইয়াছি।” 

it ১0005-8136523 5 অর্থাৎ কারা 
সংশয়-সন্দেহ কুফরী ও অবাধ্যতায় লিপ্ত রহিয়াছে । আর আল্লাহ্‌ উহাদিগকে পরিবেষ্টন 
করিয়া' রহিয়াছেন। আল্লাহ্‌র হাত হইভে রক্ষা পাওয়ার কোন সুযোগ উহাদিগের নাই । 

৮৮৯৯০ ০৮] ০৪৯৮91৮5 9৯ 32অর্থাৎ এই কুরআন মহান ও 
সম্মানিত যাহা উৰ্ধ্বজগতে হ্বাস-বৃ্ধি ও পরিবর্তন-পরিবর্ধন হইতে সংরক্ষিত রহিয়াছে। 
ইব্‌ন জারীর (র)...... আনাস ইব্‌ন মালিক, (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
ইব্‌ন মালিক (রা) বলেন, 58856818১98655 ER আয়াত 
যে লাওহে মাহ্‌ফুজের কথা বলা হইয়াছে উহা হযরত ইসরাফীল (আ)-এর কপালের 
উপর অবস্থিত। ইব্‌ন আবূ হাতিম (র)......আব্দুর রহমান ইব্‌ন সালমান (র) হইতে 
বর্ণনা করেন যে, আব্দুর রহমান ইবৃন সালমান (র) বলেন, দুনিয়াতে যাহা কিছু 
সংঘটিত হইয়াছে হইতেছে, ও হইবে সবই লাওহে মাহ্ফুজে সংরক্ষিত রহিয়াছে। আর 
এই লাওহে মাহফুজ হযরত ইসরাফীল (রা)-এর দুই চোখের সামনে অবস্থিত কিন্তু 
উহা তাহার দেখিবার অনুমতি নাই। 

হাসান বসরী রে) বলেন £ এই কুরআন আল্লাহ্‌র নিকট লাওহে মাহ্ফুজে সংরক্ষিত। 
উহা হইতে তিনি যখন যাহার উপর যতটুকু ইচ্ছা নাযিল করেন। 

বাগাবী (র)......ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন, লাওহে মাহ্‌ফু্‌জে লিখা আছে যে, এক আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ্‌ নাই, তাহার 
দীন হইল ইসলাম, মুহাম্মদ (সা) তাহার বান্দা ও রাসূল । যে ব্যক্তি আল্লাহ্‌তে বিশ্বাস 
স্থাপন করিবে, তাহার ওয়াদাসমূহকে সত্য বলিয়া বিশ্বাস করিবে এবং তাহার রাসূলের 
অনুসরণ করিবে তিনি তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, লাওহে মাহফুজ সাদা মুক্তার তৈরি একটি ফলক । উহার 
দৈৰ্ঘ্য আকাশ ও যমীনের মধ্যবর্তী দূরত্ব পরিমাণ, প্রস্থ পৃথিবীর পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত 
দূরত্ব পরিমাণ । উহার কিনারা ইয়াকৃত ও মুক্তার দুই আবরণী লাল ইয়াকৃতের তৈরি। 
উহার কলম হইল নূর, উহার কালাম আরশের সহিত সংশ্লিষ্ট । মুকাতিল (র) বলেন, 
লাওহে মাহফুজ আরশের ডান পার্শ্বে অবস্থিত। 

তাবারানী (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “আল্লাহ্‌ তা'আলা লাওহে মাহ্ফুজকে সাদা মুক্তা 
দ্বারা তৈয়ার করিয়াছেন। উহার পাতাগুলি লাল ইয়াকৃতের তৈরী। উহার কলম নূর, 
হস্তাক্ষর নূর। আল্লাহ্‌ তা'আলা প্রত্যহ তিনশত ষাটবার উহা পরিদর্শন করেন। তিনি সৃষ্টি 
করেন, জীবিকা দান করেন, জীবন দান করেন, মৃত্যু দান করেন। সম্মান দান করেন, 
অপমানিত করেন এবং যাহা ইচ্ছা তাহাই করেন।” 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা তারিক 


১৭ আয়াত, ১ রুকু, মক্কী 


ppt ss 


আব্দুল্লাহ্‌ ইব্‌ন ইমাম আহমদ (র) ....... খালিদ ইব্‌ন আবূ জাবাল আদওয়ানী 
(রা) হইতে বর্ণিত, খালিদ ইব্‌ন জাবাল (রা) বলেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বনী 
ছাকীফের পূর্ব প্রান্তে একটি ধনুক বা লাঠির উপর ভর দিয়া দীড়াইয়া সূরা তারিক 
পড়িতে শুনিয়াছেন। তিনি বলেন, শুনিয়া জাহেলী যুগে মুশরিক অবস্থায়ই সূরাটি মুখস্ত 
করিয়া ফেলিয়াছি। অতঃপর মুসলমান হইয়া আমি সূরাটি পাঠ করি। সূরাটি শুনিয়া 
ছাকীফ গোত্রের নিকট আসিলে তাহারা জিজ্ঞাসা করিল, এ লোকটির কাছে তুমি কি 
শুনিলে ? আমি সূরাটি পাঠ করিয়া উহাদিগকে শুনাইলাম। তথায় উপস্থিত কতিপয় 
কুরাইশ বলিয়া উঠিল, এই লোকটিকে আমরা ভাল করিয়াই জানি । তাহার কথা সত্য 
হইলে সর্বাথে আমরাই তাহা গ্রহণ করিতাম। 
ইমাম নাসায়ী (র) ....... জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) 
বলেন, মুআয (রা) একদিন মাগরিবের নামাযে সুরা বাকারা ও সূরা নিসা পাঠ করেন। 
শুনিয়া রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ৪ “মুআয! তুমি কি লোকদিগকে বিপদে ফেলিতে 
চাহিতেছ ? কেন, সূরা তারিক ও সূরা শামশ বা এ ধরনের অন্য কোন সূরা পাঠ করিলে 
কি তোমার যথেষ্ট হইত না? 
ও 3582 615 (১) 
6 GEG ১১55 (৭) 


12% 


৩৩৬৬ এ) () 
১৪১৬৬৫০৩৫০৯ ৫৩) (6) 


Wwww.quraneralo.com 


Contents 
৪৭২ তাফসীরে ইবৃন কাছীর 


০৪ ৩১৯৩ (০১825 (০) 

০৯s B56 EE (৯) 

৩ ৬501 SNS Ge FS (০ 
১3১72 4১০4) (A) 


FANGS (৭) 
৩9৮৮৪ 8% 58405 (১১) 


১. শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার 

২. তুমি কী জান রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি? 

৩. উহা উজ্জ্বল নক্ষত্র! 

৪. প্রত্যেক জীবের উপরই তত্বাবধায়ক রহিয়াছে। 

৫. সুতরাং মানুষ প্রণিধান করুক কী হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে__ 
৬. তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্থলিত পানি হইতে, 

৭. ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে । 

৮. নিশ্চয় তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান । 

৯. যেইদিন গোপন বিষয় পরীক্ষিত হইবে, 

১০. সেইদিন তাহার কোন সামর্থ্য থাকিবে না, এবং সাহায্যকারীও নহে। 


তাফসীর ৪ ৪ 3১115555410 এইখানে আল্লাহ্‌ তা“আলা প্রথমে আকাশমণ্ডলী 
ও তারিক তথা নক্ষত্রের শপথ করেন । অতঃপর বলেন * 9১৮11৮51521 0৩ অর্থাৎ 
তুমি কি জান, তারিক জিনিস কি ? অতঃপর ইহার ব্যাখ্যা প্রদান করিয়া বলেন ৪ 

২৪12-11-11 অর্থাৎ তারিক হইল উজ্জ্বল নক্ষত্র । কাতাদা (র) প্রমুখ বলেন, 
নক্ষত্রকে তারিক তথা রাত্রিতে আত্মপ্রকাশকারী বলিয়া নামকরণ করার কারণ হইল এই 
যে, নক্ষত্র রাত্রিতে আত্মপ্রকাশ করে আর দিবসকালে বিলুপ্ত হইয়া যায়। হাদীসে আছে 
যে, 1৪৩১৭১13১৮2 1৭111 ১১ ১১ অর্থাৎ রাত্রিকালে বিনা সংবাদে 
হঠাৎ করিয়া স্ত্রীর ঘরে আগমন করিতে রাসূলুল্লাহ্‌ (সা) নিষেধ করিয়াছেন। অন্য এক 
হাদীস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে, একটি দু'আয়ও রাসূলুল্লাহ্‌ (সা) রাত্রি বুঝাইবার জন্য 
তারিক শব্দ ব্যবহার করিয়াছেন। 


০৮ 


Ox = 
১২ 


www.quraneralo.com 


Contents 


সূরা তারিক ৪৭৩ 


| ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ *, 51511 অর্থ উজ্জ্বল । সুদ্দী (র) বলেন 
‘5511 অর্থ সেই নক্ষত্র যাহাকে শয়তানের গায়ে নিক্ষেপ করা হয়। ইকরিমা (র) 
_ বলেন, ৪41 অর্থ উজ্জ্বল ও শয়তান প্রজ্লিতকারী নক্ষত্র । 

৮৮৮৯ (850০1৮85683 ১! অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য আল্লাহ্‌ তা'আলা 
তত্ত্বাবধায়ক নিযুক্ত করিয়া রাখিয়াছেন, যে মানুষকে পাহারা দিয়া বিপদাপদ হইতে রক্ষা 
সির হেরি হা 


মানুষের সামনে ও পিছনে পালাক্রমে আগমনকারী ফেরেশতা নিয়োজিত রহিয়াছে, 
যাহারা আল্লাহ্‌র নির্দেশে তাহাকে রক্ষা করে। 


37১ ১,০১ ৮১, অর্থাৎ মানুষ দেখুক, উহাকে কী ছারা সৃষ্টি করা 
হইয়াছে? এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা মানুষের সৃষ্টির মূল উপাদানের দুর্বলতার প্রতি 
সতর্ক করিয়াছেন এবং পুনরুখানের ঘটনাকে স্বীকার করিয়া লইবার নির্দেশ হিদায়াত 
করিয়াছেন। কারণ যিনি একটি বস্তুকে নমুনা ছাড়া প্রথমবার সৃষ্টি করিতে পারেন, তিনি 
চিলির নায়াসেহ পরার বুট রবিতে লা যেমন উল এব জায়াতে আল্লাহ 
তা'আলা বলেন ঃ 


ale sal ns ১৬৪৮৪ ১১০55] ৬৯ অর্থাৎ তিনিই প্রথমবার 
সৃষ্টি করেন; অতঃপর পুনরায় উহাকে সৃষ্টি রিবেন। আর তাহা তাহার জন্য সহজ। 


Ts 

ALE Lalit 5৮১৬. 1১ 5 ০০ 3৫১ অর্থাৎ মানুষকে 
সৃষ্টি করা হইয়াছে সবেগে নির্গত পানি তথা বীর্য হইতে যাহা পুরুষের মেরুদণ্ড ও নারীর 
পঞ্জরাস্থির মধ্য হইতে নির্গত হইয়া একত্রিত হইয়া পরে আল্লাহ্‌র নির্দেশে উহা দ্বারা 
সন্তান জন্ম হয়। 

শাবীব ইব্‌ন বিশর (র) ইকরিমা রে) সূত্রে ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন 
যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ পুরুষের মেরুদণ্ড এবং নারীর পঞ্জরাস্থি হইতে নির্গত 
পানি দ্বারা মানুষের জন্ম হয়। এই দুই প্রকার পানি ছাড়া মানুষ সৃষ্টি হইতে পারে না। 
তিনি আরো বলেন যে, নারীদের বীর্য পাতলা ও হলুদ বর্ণের হইয়া থাকে । সাঈদ ইব্‌ন 
জুবায়র, ইকরিমা, কাতাদা এবং সুদ্দী রে) প্রমুখ এইরূপ বলিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) নিজের বুকে হাত রাখিয়া বলিলেন, এই যে ইহা তারায়িব। 

আলী ইব্‌ন বব 
বলেন, মহিলাদের মধ্যবর্তী জায়গাকে তারায়িব বলা হয়। মুজাহিদ (র) 
. হইতে বর্ণিত যে, তিতি বণ, দুই কাধ ও বুকের মধ্যবর্তী স্থানকে তারায়িব বলা হয়। . 

সুফিয়ান সাওরী (র) বলেন ঃ দুই স্তনযুগলের উপরিভাগকে তারায়িব বলা হয়। 
সাঈদ ইব্‌ন জুবায়র (র) হইতে বর্ণিত যে, তিনি বলেন, এই দেহের দিক হইতে চারটি 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৬০ 


Wwww.quraneralo.com 


Contents 


8৭8 তাফসীরে ইব্‌ন কাছীর 


পাঁজরের হাডিডকে তারায়িব বলা হয় । যাহ্হাক (র) হইতে বর্ণিত আছে যে, দুই স্তন, 
দুই পা এবং দুই চোখের মধ্যবর্তী স্থানকে তারায়িব বলা হয়। 

14811851549 এই আয়াতের দুইটি অর্থ হইতে পারে। প্রথমত, সবেগে 
স্থলিত পানি, যে স্থান হইতে বাহির হইয়াছে উহাকে সেখানে ফিরাইয়া নিতে আল্লাহ্‌ 
তা'আলা সম্পূর্ণ সক্ষম । মুজাহিদ ও ইকরিমা রে) প্রমুখ এই ব্যাখ্যা করিয়াছেন। 

দ্বিতীয় অর্থ হইল, সবেগে নির্গত পানি দ্বারা সৃষ্ট মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবিত 
করিতে আল্লাহ্‌ তা'আলা সম্পূর্ণ সক্ষম। কারণ যিনি প্রথমবার সৃষ্টি করিতে সক্ষম, 
মৃত্যুদান করিয়া পুনরায় জীবন দান করা তাহার জন্য ব্যাপারই নহে। কুরআনের বহু 
জায়গায় আল্লাহ্‌ তা'আলা ইহার প্রমাণ পেশ করিয়াছেন । 

যাহ্হাক (র) আলোচ্য আয়াতের এই ব্যাখ্যা করিয়াছেন এবং ইব্‌ন জারীর (র) ইহা 
সমর্থন করিয়াছেন। এই প্রসঙ্গে পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

১০৪৩ উড ০০ 1 ৯১:11 ১52 অর্থাৎ যেদিন যাবতীয় 
গোপনীয় বিষয় প্রকাশ হইয়া যাইবে. সেদিন কাহারো কোন ক্ষমতা, শক্তি বা 
সাহায্যকারী থাকিবে না। সেই দিনটি হইল কিয়ামত দিবস। 

বুখারী ও মুসলিম শরীফে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ “কিয়ামতের দিন 
প্রত্যেক বিশ্বাসঘাতকের নিতম্বের কাছে একটি করিয়া পতাকা উত্তোলন করা হইবে এবং 
এই ঘোষণা করা হইবে যে, ইহা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতা ৷” 


029) 575৮2 (১) 

6 53429) SBS (১) 

& 60554) (১7) 

OULU (১5) 

1৩ OSES 85 (0) 
&1৩-24৩2 (5) 

81635 raed GAT IES (9) 


১১. শপথ আসমানের, যাহা ধারণ করে বৃষ্টি, 
১২. এবং শপথ যমীনের, যাহা বিদীর্ণ হয়, 
১৩. 71755557555 
১৪. এবং ইহা নিরর্থক নহে। 


www.quraneralo.com 


Contents 


সূরা তারিক ৪৭৫ 


১৫. উহারা ভীষণ ষড়যন্ত্র করে, 

১৬. এবং আমিও ভীষণ কৌশল করি। 

১৭. অতএব কাফিরদিগকে অবকাশ দাও; উহাদিগকে অবকাশ দাও কিছুকালের 

জন্য। 

তাফসীর £ ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ ৮5১ অর্থ ৃষ্টি। আরেক বর্ণনায় আছে 
যে, তিনি বলেন 8 ০১,11 অর্থ বৃষ্টিতে ভরা মেঘ ৷ অন্য বর্ণনায় আছে যে, তিনি বলেন ৪ 
CE অর্থ শপথ সেই আকাশের যাহা অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ 
করে। কাতাদা (র) বলেন £ঃ আলোচ্য আয়াতের অর্থ হইল, শপথ সেই আকাশের যাহা 
প্রতি বছর মানুষের নিকট জীবিকা পৌছাইয়া থাকে, তাহা না হইলে মানুষ ও পশু-পক্ষী 
কিছুই জীবন রক্ষা করিতে পারিত না। 

ইব্‌ন যায়দ (র) বলেন ৪ শপথ সেই আকাশের যাহা উহার নক্ষত্ররাজি ও চন্দ্র-সূর্যকে 
এক স্থান হইতে অন্য স্থানে লইয়া যায়। 

£ || ২০১ ১৯১৪1 ইবৃন আববাস (রা) বলেন , এই আয়াতের অর্থ হইল, 
শপথ সেই যমীনের যাহা বিদীর্ণ হইয়া বীজ অংকুরিত হয়। সাঈদ ইব্‌ন জুবায়র, 
ইকরিমা, আবূ মালিক, যাহ্হাক, হাসান, কাতাদা ও সুদ্দী (র) প্রমুখও এই অর্থ 
বলিয়াছেন। 

£৭5)", 51%(। ইব্‌ন আব্বাস (রা) বলেন /)+০$ অর্থ ৮: অর্থাৎ এই কুরআন 
সত্য বাণী। কাতাদা (র)-সহ অন্যরা বলেন, ইনসাফপূর্ণ ও মীমাংসাকারী বাণী । 

০১৫19 ০২ 5 অর্থাৎ এই কুরআন নিরর্থক নহে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
কাফিরদের সম্পর্কে বলেন ঃ ।:€ ০১১২: (| অর্থাৎ কাফিররা লোকদিগকে 
কুরআনের বিরুদ্ধে আহ্বান করার ব্যাপারে উহাদিগের সহিত ভীষণ বড়যন্ত্েিপতহয়। 


1:১৫ ৭1 অর্থাৎ অপরদিকে উহাদিগের ষড়যন্ত্র ব্যর্থ করিবার জন্য আমিও 
ভীষণ কৌশল অবলম্বন করিয়া থাকি। 

1১9১ 1$-451 ৮৯৯৬এ11 এ অর্থাৎ তুমি উহাদিগের ব্যাপারে কোন 
তাড়াহুড়া করিও না। কিছুদিনের জন্য উহাদিগকে সুযোগ দাও। অতঃপর দেখিতে পাইবে 
যে, কিভাবে ধ্বংস হইয়া উহারা ভীষণ শীস্তিতে নিপতিত হয়। যেমন অন্য এক আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

৮15 lie clas অর্থাৎ উহাদিগকে আমি 
কিছুকাল ভোগ করিবার সুযোগ দিতেছি। অতঃপর উহাদিগকে কঠিন শান্তিতে নিপতিত 
করিব। 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আলা 
১৯ আয়াত, ১ রুকু, মক্কী 


৯০] 1 সা “ll Io - 


ইমাম বুখারী (র)........ বারা ইব্‌ন আযিব (রা) হইতে বর্ণনা করেন যে, বারা 
ইব্‌ন আযিব (রা) বলেন £ সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হযরত মুসআব ইব্‌ন উমায়র ও 
ইব্‌ন উম্মে মাকতৃম (রা) আমাদের কাছে (মদীনায়) আগমন করেন। তাহারা আসিয়া 
আমাদিগকে কুরআন পড়াইতে শুরু করেন। অতঃপর হযরত আম্মার, বিলাল ও সা'দ 
(রা) আগমন করেন। তাহার পর বিশজন লোক সংগে করিয়া হযরত উমর (রা)-এর 
আগমন ঘটে ৷ তাহার পর আসেন নবী করীম (সা)। বারা ইব্‌ন আযিব রো) বলেন ঃ 
নবী করীম সো)-কে পাইয়া মদীনাবাসী এত আনন্দিত বোধ করিল যে, এ অন্য কোন 
কারণে তাহাদিগকে এত আনন্দবোধ করিতে কখনো দেখা যায় নাই। রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর আগমনের পূর্বেই আমি সূরা আ'লা এবং এই ধরনের আরো কয়েকটি সূরা 
পাঠ করিয়া ফেলিয়াছিলাম। এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সূরা আ'লা রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর হিজরতের পূর্বে অবতীর্ণ হইয়াছিল । অর্থাৎ সূরাটি মক্কী 

ইমাম আহমদ (র)......... আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) সূরা আ'লাকে খুব পছন্দ করিতেন। 

সহীহ বুখারী ও মুসলিমে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত মুআয (রা)-কে 
বলিয়াছিলেন ৪ কেন তুমি সূরা আ'লা, সূরা আশৃশামস্‌ ও সূরা ওয়াল্‌ লায়ল দ্বারা নামায 
পড়িলে না? 

ইমাম আহমদ রে).......... নু'মান ইব্‌ন বশীর (রা) হইতে বর্ণনা করেন যে, 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) দুই ঈদের নামাযে সূরা আ'লা ও সুরা গাশিয়া পাঠ 
করিতেন । এবং ঈদ ও জুমা একত্রিত হইয়া. পড়িলে উভয় নামাযেই এই দুইটি সূরা 
পড়িতেন। এই হাদীসটি সহীহ মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, নাসায়ী এবং ইব্‌ন 
মাজাহ্য়ও বর্ণিত হইয়াছে। 


www.quraneralo.com 


Contents 


সূরা আ'লা ৪৭৭ 


ইমাম আহমদ রে) স্বীয় মুসনাদে উবাই ইব্‌ন কা'ব, আব্দুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস, 
আব্দুর রহমান ইব্‌ন আবযা এবং উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা)-এর হাদীস হইতে 
বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বিতর নামাযে সূরা আ'লা ও সূরা কাফিরুন ও সুরা 
ইখলাস পাঠ করিতেন। হযরত আয়িশা (রা) সূরা নাস এবং সুরা ফালাকের কথাও 
উল্লেখ করিয়াছেন। 

হযরত জাবির, আবু উমামা, আব্দুল্াহ্‌ ইব্‌ন মাসউদ, ইমরান ইব্‌ন হুসাইন এবং 
আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে। 


34590455254 (১) 
৩৮$৬৬০৬ ( 
তি 

& ৮07৩2 (9 
১5১21 2৬৫ 46 (0) 
LSID (২) 
OUI IA ILS) NIELS (9 
৪ GAD (5) 
৩৮০৩৭ ০৪ ৩১৩৪ (৭) 
৪৯৫৬%৫৩০০১) 
5৫258 265 (১)) 
06209 Ih OY) 
১৫৪০৮০৩১১৫৫ (৮) 


১. তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, 
২. যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন। 

৩. এবং যিনি পরিমিত বিকাশ-সাধন করেন ও পথ-নির্দেশ করেন 

৪. এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন, 


www.quraneralo.com 


Contents 


৪৭৮ | - তাফসীরে ইব্‌ন কাছীর 


৫. পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন। 

৬. নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না, 

৭. আল্লাহ্‌ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত । যিনি জানেন যাহা প্রকাশ্য ও 

যাহা গোপনীয় । 

৮. আমি তোমার জন্য সুগম করিব পথ । 

৯. উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও; 

১০. যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে। 

১১. আর উহা উপেক্ষা করিবে সে নিতান্ত হতভাগ্য, 

১২. যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে, 

১৩. অতঃপর সেথায় সে মরিবেও না, বাচিবেও না। 

তাফসীর £ ইমাম আহমদ (র)....... ইয়াস ইব্‌ন আমির (র) হইতে বর্ণনা করেন 
যে, ইয়াস ইব্‌ন আমির (র) বলেন, আমি উকবা ইব্‌ন আমির (রা)-কে বলিতে 
শুনিয়াছি যে, তিনি বলেন, (:২/.11 43145 ৮৯৪ অবতীর্ণ হইবার পর 
রাসূলুল্লাহ্‌ সো) আমাদিগকে বলিলেন ঃ ইহাকে তোমরা রুকুতে পাঠ কর। অতঃপর 
যখন ৮531 42১1০ ০১ নাযিল হয় তখন বলিলেন, ইহাকে তোমরা সিজদায় 
পাঠ কর। 

ইমাম আহমদ (র)............ জানার ইব্‌ন 
আব্বাস রো) বলেন, রাসূলুল্লাহ সো) --31 এ +--॥ ৮ পড়িয়া বলিতেন, 
৮1591 (7 ০৮১: হযরত আলী রো) সম্পর্কেও বর্ণিত যে, তিনি 7... 
1591 0৫%) পাঠ করিয়া 541 5, ০1১০ পাঠ করিতেন। | 

ইব্ন জারীর (র).......... আবূ ইসহাক হামদানী (র) হইতে বর্ণনা করেন যে, 
আবূ ইসহাক হামদানী (র) বলেন, হযরত ইব্‌ন আব্বাস (রা) এ. ০ চেক. 
১৫5 পড়িয়া de ০১ ১০৯ এবং ২111 2৮১ /-%। 9 শেষ পর্যন্ত 
পড়িয়া ৮19 1204 বলিতেন। কাতাদা (র) বলেন, আমরা শুনিতে পাইয়াছি যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) ০541 ০ ভেডিলি পাঠ করিয়া ৮৫231 ৮2১ ০৯১ 
বলিতেন। 

৬০০৪ 315 501 অর্থাৎ তুমি পবিত্র ও মহিমা ঘোষণা কর তোমার সেই 
প্রতিপালকের নামে, তিনি সবকিছু সৃষ্টি করেন ও সেইগুলিকে উত্তম আকৃতিতে সুঠাম 
করিয়া গঠন করেন। 

৩১৫১ 98 ৪315 অর্থাৎ আর যিনি পরিমিত বিকাশ সাধন করেন এবং পথ 
নির্দেশ করেন। মুজাহিদ (র) বলেন, (5: অর্থাৎ মানুষকে ভালো-মন্দ, সৎ ও 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আ'লা ৪৭৯ 


সৎপথের সন্ধান দিয়াছেন এবং জীব-জস্তুকে চারণ ভূমি ইত্যাদির সন্ধান দিয়াছেন। 
যেমন অন্য এক আয়াতে মুসা (আ) সম্পর্কে বলিয়াছেন যে, তিনি ফিরআউনের নিকট 
গিয়া বলিয়াছিলেন £ 

৫৪8184৮5108 lH অর্থাৎ আমাদের প্রতিপালক 
হইলেন তিনি, যিনি প্রতিটি বস্তুকে সৃষ্টি করিয়াছেন। অতঃপর পথ নির্দেশ করিয়াছেন । 

সহীহ মুসলিম শরীফের এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ 
আল্লাহ্‌ তা'আলা আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই মানুষের তাকদীর 
নির্ধারণ করিয়া রাখিয়াছেন। তখন তাহার আরশ ছিল পানির উপর । 

৬০৮]। 0১১1:53015 অৰ্থাৎ যিনি রকমারী তৃণলতা, উদ্ভিদ ও ফসল উৎপন্ন 
করিয়াছেন । | 

৯:21 15 অর্থাৎ পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন। 

ইব্‌ন আব্বাস রো) বলেন, ৬১1০ অর্থ ৷, ১৯ ০ (০.৯ অর্থাৎ পচা 
খড়-কুটা ৷ মুজাহিদ, কাতাদা এবং ইব্‌ন যায়দ (র) হইতেও এইরূপ বর্ণিত আছে। 

ইব্‌ন জারীর রে) বলেন, কোন কোন আরবী ভাষা পণ্ডিতের ধারণা হইল এই 
আয়াতের ইবারত মূলত এইরূপ হইবে যে, ৫122 ৯৫১১1১০৮০01 0 01253115 
£_১£ অর্থাৎ যিনি কালোপনা সবুজ তৃণ উৎপন্ন করিয়াছেন। অতঃপর উহাকে শু 
খড়-কুটায় পরিণত করেন। ইব্ন জারীর রে) বলেন, তবে এই ব্যাখ্যাটি সঠিক বলিয়া 
মনে হয় না। কারণ ইহা অন্য সকল মুফাস্সিরের ব্যাখ্যার পরিপন্থী । 

ETE ধ| ০০5১ ০১২৮০ অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা ওয়াদা 
করিতেছেন যে, হে মুহাম্মদ! নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি উহা 
ভুলিয়া যাইবে না। তবে আল্লাহ্‌ কোন কিছু ভুলাইয়া দিতে চাইলে তাহা স্বতন্ত্র কথা । 

কাতাদা (র) বলেন ৪ আল্লাহ্‌ যাহা চাহিতেন, তাহা ব্যতীত রাসূলুল্লাহ্‌ (সা) কিছুই 
ভূলিতেন না। মোটকথা, আয়াতের মর্ম হইল এই যে, কুরআনের কোন অংশই ভুলিবে 
না। তবে কোন আয়াত রহিত করিয়া নিলে উহা স্মরণ রাখা তোমার দায়িত্ব নহে। 

৮০১১/০, %, অর্থাৎ তোমার জন্য আমি সৎ কাজ করা ও সত্য কথা বলা 
সহজ করিয়াছি এবং এমন একটি সরল-সহজ সঠিক, সুন্দর ইনসাফ পূর্ণ শরীয়ত দান 
করিব যাহাতে কোন বক্রুতা বা কাঠিন্যের লেশমাত্র থাকিবে না। 

SSS ৬০৯৪0 ৪১৪ অর্থাৎ উপদেশ যদি ফলপ্রসূ হয়, তাহা হইলে 
উপদেশ দাও। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, অযোগ্যকে ইলমে দীন শিক্ষাদান করা 
অনুচিত । যেমন হযরত আলী (রা) বলিয়াছেন, যাহাদিগের যে কথা বুঝিবার জ্ঞান নাই 
তাহাদের সামনে সেই কথা বলিলে পরিণামে ভুল বুঝাবুঝি সৃষ্টি হইয়া উহা দ্বারা ফিতনা 


www.quraneralo.com 


Contents 


৪৮০ তাফসীরে ইবৃন কাছীর 


সৃষ্টি হয়। তিনি আরো বলেন ঃ যাহার যে কথা বুঝিবার জ্ঞান আছে তাহার সহিত সেই 
কথাই বল। তোমরা কি চাও যে, মানুষ আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা)-কে মিথ্যা 
প্রতিপন্ন করুক। 


১০৪। ১০০1০ GH ৮৪3৪ 25 SiS ne সিল 
৬৯29 0885 ঠা অর্থাৎ যে আল্লাহ্‌কে ভয় করে ও জানে যে, তাহার 
সহিত একদিন না একদিন সাক্ষাৎ করিতেই হইবে, সে তোমার উপদেশ গ্রহণ করিবে । 
আর যে মহা হতভাগ্য সে উহা উপেক্ষা করিবে । সে মহা অগ্নিতে প্রবেশ করিবে। 
অতঃপর মৃত্যুবরণ করিয়াও শান্তি লাভ করিতে পারিবে না এবং এমনভাবে বাচিয়াও 
থাকিতে পারিবে না যাহাতে তাহার কিঞ্চিত উপকার হয় বরং বিপদের পর বিপদ এবং 
শাস্তির পর শাস্তি ভোগ করিতেই থাকিবে। 

ইমাম আহমদ (র)..... আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, প্রকৃত জাহান্নামীরা কখনো মরিবেও না এবং সার্থক 
জীবনও লাভ করিবে না। কিন্তু যাহাদের উপর আল্লাহ্‌ তাআলা দয়া করিতে চাহিবেন 
তাহারা জাহান্নামে নিক্ষিপ্ত হইয়া পুনরায় মরিয়া যাইবে । অতঃপর সুপারিশকারীগণ 
ভস্মীভূত মানুষগুলি উঠাইয়া আনিবে এবং তাহাদিগকে নহরুল হায়াতে নিক্ষেপ করিয়া 
পবিত্র করা হইবে । এই হাদীসটি হাদীসের বিভিন্ন কিতাবে বর্ণিত হইয়াছে। 


৬৮4৮৫ 2৮ 4৫2৫ 22 
১৮১০ (১6) 
১০০০১৭5০০৭5 (১2) 


1০৮ 
2৮27208৫110 পাঠ ১৪০১৫ ১৮ 
০১৩১) 8৯২৮০) ৩১৮ ০৩ (১০) 
4২০৫৫ 554 ঠা 


ORES BIN (১৬) 
63 54৫) He Gs (0) 
€ | 25 পা পাঠ 12 22 \৭ 
০০৮০2 ০৯১৫১ 2 (৭) 
১৪. নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে। 
১৫. এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত আদায় করে। 
১৬. কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, 
১৭. অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী । 


১৮. ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে- 
১৯. ইবরাহীম ও মুসার গ্রন্থে। 


www.quraneralo.com 


Contents 


সূরা আ'লা ৪৮১ 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 8 42) 5, ৮৫০ ০০ ৮181 3 
{০% অর্থাৎ যে ব্যক্তি মন্দ স্বভাব ও অসৎ চরিত্র হইতে নিজেকে পবিত্র করিল এবং 
আল্লাহ্‌র -আইন ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর আদর্শ মানিয়া চলিল, আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন 
করিবার জন্য ও শরীয়াতের পাবন্দীর খাতিরে যথাসময়ে নামায আদায় করিল-__ সে 
সাফল্য অর্জন করিল। 

হাফিজ আবু বকর বাষ্যার (র) ইহারা জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, 
জাবির (রা) বলেন , $5১5 ১১ ০1 ৮৪ এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেন £ আয়াতের অর্থ হইল “যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে, আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন 
ইলাহ নাই, সর্বপ্রকার ভূয়া উপাস্যকে প্রত্যাখ্যান করিল এবং আমি আল্লাহ্‌র রাসূল 
বলিয়া সাক্ষ্য দিল, সে সাফল্য অর্জন করিল।” আর ৮1:১০ ১85, -এর 
ব্যাখ্যায় তিনি বলেন ৪ “ ‘এইখানে পীচওয়াক্ত নামায এবং উহার গুরুত্বের কথা বলা 
হইয়াছে” 

ইব্ন জারীর (র)............ জাননা জে E আবু খালদা (র) 
বলেন ৪ একদিন আমি আবুল আলিয়ার কাছে গমন করি। দেখিয়া তিনি আমাকে 
বলিলেন, আগামীকাল ঈদের মাঠে আমার সহিত তুমি দেখা করিবে । নির্দেশ অনুযায়ী 
পরদিন আমি তাহার সহিত দেখা করিলে জিজ্ঞাসা করিলেন কিছু আহার করিয়াছ? আমি 
বলিলাম, হ্যা । জিজ্ঞাসা করিলেন, গোসল করিয়াছে? বলিলাম, হ্যা । তিনি জিজ্ঞাসা 
করিলেন, যাকাত ফিতরা দিয়াছ? বলিলাম, হ্যা দিয়াছি। এইবার তিনি বলিলেন, ঠিক 
আছে যাও, এই কথাগুলি জিজ্ঞাসা করিবার জন্যই আসিতে বলিয়াছিলাম। অতঃপর 
তিনি ৮1-৯১-১183 ৮৫৯৪ ০০ ০1 ১% আয়াতটি পাঠ করিয়া বলিলেন ঃ 
মদীনাবাসীগণ ফিতরা প্রদান করা আর পানি পান করানোর চেয়ে উত্তম সাদকা আর 
. আছে বলিয়া মনে করে না। 

আবুল আহওয়াস (র) বলেন £ কেহ তোমাদের নিকট নামাযের মাসআলা জিজ্ঞাসা 
করিতে আসিলে সংগে যাকাতের কথাও বলিয়া দিও। কাতাদা (র) বলেন ৪ এই 
আয়াতের অর্থ হইল, যে ব্যক্তি তাহার সম্পদকে পবিত্র করিল ও তাহার সৃষ্টাকে সন্তুষ্ট 
করিল। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

এড ৮১252151281 ৪১৯ 11১৯5] অৰ্থাৎ তোমরা পার্থিব 
জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিচ্ছ অথবা পরকালে আল্লাহ্‌ তা'আলা যে পুরস্কার ও 
প্রতিদান দিবে উহাই ছিল দুনিয়ার অপেক্ষা উৎকৃষ্টতর ও স্থায়ী । কারণ দুনিয়া অপদার্থ 
স্বল্প মেয়াদী, অস্থায়ী ও ধ্বংসশীল। পক্ষান্তরে আখিরাত হইল চিরস্থায়ী । সুতরাং স্থায়ী 
জীবনকে ত্যাগ করিয়া অস্থায়ী ও ধ্বংসশীল জীবনকে এত গুরুত্‌ দেওয়ার কি যুক্তি 
থাকিতে পারে? 
ইবনে কাছীর ১১তম খণ্ড--৬১ 


www.quraneralo.com 


sual 


৪৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র)...... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “দুনিয়া তাহার ঘর, আখিরাতে যাহার কোন ঘর 
নাই, তাহার সম্পদ (আখিরাতে) যাহার কোন সম্পদ নাই, আর এই দুনিয়ার জন্য সঞ্চয় 
সেই করে যাহার কোন বুদ্ধি নাই।” 

ইব্ন জারীর রে) ....... আরফাজা ছাকাফী (র) হইতে বর্ণনা করেন যে, আরফাজা 
(র) বলেন £ একদিন আমি ইব্‌ন মাসউদ (রা)-এর মুখে সূরা আ'লা শুনিতেছিলাম। 
১1॥ ১১১55 পৰ্যন্ত পৌছিয়া তিনি তিলাওয়াত বন্ধ করিয়া সংগীদের দিকে মুখ 
করিয়া বলিলেন, বাস্তবিকই আমরা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়াছি। শুনিয়া 
খাদ্য-পানীয় ইত্যাদির মোহে পড়িয়া আমরা দুনিয়াকেই আখিরাতের উপর প্রাধান্য দিয়া 
বসিয়াছি এবং আখিরাত আমাদের চোখের আড়ালে চলিয়া গিয়াছে । ফলে পরকালকে 
ছাড়িয়া আমরা নগদ দুনিয়াকে গ্রহণ করিয়াছি। উল্লেখ্য যে, ইব্‌ন মাসউদ (রা)-এর 
এই কথাগুলি তাহার যার পর নাই বিনয়ের বহিঃপ্রকাশ । অন্যথায় তিনি নিজে মূলত 
এইরূপ a অথবা মানুষের সার্বিক অবস্থার প্রেক্ষিতে তিনি এই কথাগুলি 


ধানের নি আবু মূসা আশআরী (রা) হইতে বর্ণনা .করেন যে, আবূ 
মুসা আশআরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “যে ব্যক্তি দুনিয়াকে 
ভালবাসিল, RRS ভিত হল জান বে রাড eT 
ভালবাসিল, সে তাহার দুনিয়া ক্ষতিগ্রস্ত হইল । সুতরাং ধ্বংসশীল অস্থায়ী জীবনের উপর 
তোমরা স্থায়ী জীবনকে প্রাধান্য দাও।” 

০১০35০1৮2১৮ ANNES al Hilal অর্থাৎ ইহা 
আছে পূর্ববর্তী গ্রন্থে- ইবরাহীম ও মূসার গ্রন্থে ৷ 

আবূ বকর বাষ্যার রে)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবৃন 
আববাস (রা) বলেন ৪ 21 3:৯1 3113৯ 21 এই আয়াতটি নাযিল হইবার পর 
রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ হুবহু এই কথাগুলিই মুসা ও ইবরাহীমের গ্রন্থে ছিল। 

ইমাম নাসায়ী (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) বলেন, ৩51 এ: ০! (৯০ নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্‌ সো) 
বলিলেন ঃ এই পুরা সুরাটিই ইবরাহীম ও মূসার গ্রন্থে ছিল। 

ইবৃন জারীর (র)......... ইকরিমা (র) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা (র) "১ 
লৈ! ৮২113 এই আয়াতের ব্যাখ্যায় বলেন, নাভির বা 
উহার সবই ইবরাহীম ও মূসার গ্রন্থে আছে। আবুল আলিয়া (র) বলেন ঃ এই সূরার 
কাহিনীটি মূসা ও ইবরাহীমের থে, আছে। ইবন জারীরের মতে 1১ 31 বলিয়া ১ 
১১১9. (১:41 1 ll ১5১১5 02- 878 ESE 5 cl 
5৮৭2 পৰ্যন্ত আয়াতসমূহকে বুঝানো হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


২৬ আয়াত, ১ রুকু, মক্কী 
১১১1১৯14410 


নু'মান ইব্‌ন বশীর (রো) কর্তৃক বর্ণিত হাদীসে বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
ঈদ ও জুমুআর নামাযে সূরা আ'লা ও গাশিয়া পাঠ করিতেন। 


ইমাম মালিক (র)....... উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রে) বর্ণনা করেন যে, 
উবায়দুল্লাহ্‌ (র) বলেন, যাহ্হাক ইব্‌ন কায়স (র) নু'মান ইব্‌ন বশীর (রা)-কে জিজ্ঞাসা 
করিয়াছিলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) জুমুআর নামাযে সূরা জুমুআর সহিত আর কোন সূরা 
পাঠ করিতেন? উত্তরে তিনি বলিলেন, সূরা গাশিয়া। 

১৪2৪৩ ১৩৬০৩ YL (0) 
১%১৩ সুদ ৪৯5 0) 
29৩৩ (7) 
রি 


www.quraneralo.com 


Contents 


8৮৪ | ' তাফসীরে ইব্ন কাছীর 


৩. ক্রিষ্ট, ক্লান্ত হইবে । 

8. উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে; 

৫. উহাদিগকে অত্যুঞ্ঝ প্রপ্রবণ হইতে পান করান হইবে; 

৬. উহাদিগের জন্য খাদ্য থাকিবে না দারী“ ব্যতীত, 

৭. যাহা উহাদিগকে পুষ্ট করিবে না এবং উহাদিগের ক্ষুধা নিবৃত্তি করিবে না। 

তাফসীর £ ইব্‌ন আব্বাস (রা) কাতাদা ও ইব্ন যায়েদ (র) বলেন, গাশিয়া 
কিয়ামতের একটি নাম। কারণ উহা মানুষদিগকে আচ্ছাদিত করিয়া ফেলিবে। 

আবূ হাতিম (র)......... আমর ইব্‌ন মায়মূন (রা) হইতে বর্ণনা করেন যে, আমর 
ইব্‌ন মায়মূন (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) একদিন কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে 
এক মহিলা সূরা গাশিয়া তিলাওয়াত করিতেছে। দেখিয়া তিনি দীড়াইয়া উহা শুনিতে 
লাগিলেন এবং বলিলেন, “হ্যা, আমার নিকট সেই সংবাদ আসিয়াছে।” 

EE FYE এরি EPO fie Ll GSE iy EEE 

কাতাদা (র)-এর মতে £25০ অর্থ {1/5 অর্থাৎ অপদস্থ । ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ মুখমণ্ডল সেইদিন অবনত হইবে এবং উহাদিগের আমল উহাদিগের কোন কাজে 
আসিবে না। {০% অর্থ কর্মক্লান্ত । উহারা কিয়ামতের দিন জ্বলন্ত অগ্নিতে 
প্রবেশ করিবে। ' 

হাফিজ আবূ বকর যারকানী (র)........ জাফর (র) হইতে বর্ণনা করেন যে, জাফর 
(র) বলেন, আমি আবূ ইমরান জাউনীকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, হযরত 
উমর ইব্‌ন খাত্তাব (রা) একদিন এক পাদ্রীর আস্তানায় গমন করেন এবং হে পাদ্রী 
সাহেব! বলিয়া ডাক দেন। আওয়াজ শুনিয়া পাদ্রী অগ্রসর হইলে তাহাকে দেখিয়া হযরত 
উমর (রা) কাদিতে আরম্ভ করিলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, 
কুরআনের আয়াত ৪ ১৯1০০ 1০ ২41১ 8145 স্মরণ করিয়া কাদিতেছি। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, ইহা দ্বারা উদ্দেশ্য হইল নাসারা সম্প্রদায় । ইকরিমা ও 
সুদ্দী (র) বলেন, 21. অর্থ দুনিয়াতে অন্যায় ও নাফরমানী করে। ০৮ অর্থ 
পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করিবে ও ধ্বংস হইয়া যাইবে। | 

৪১125 bn PRs ২291 অর্থ অত্যুষ্ণ, তথা এমন গরম যাহার পর 
আর গরম হইতে পারে না। ইব্‌ন আববাস (রা) মুজাহিদ, হাসান ও সুদ্দী রে) এই অর্থ 
করিয়াছেন । 

০৮১-৭%1%45:1: আলী ইব্ন আবূ তালহা (র) ইব্ন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, (১.২ জাহান্নামের একটি বৃক্ষের নাম। 
সাঈদ ইব্‌ন জুবায়র (র) বলেন, ০১১: আর যাক্কৃম একই বস্তু । অন্য এক বর্ণনায় 


www.quraneralo.com 


Contents 


সূরা গাশিয়া ৪৮৫ 


আছে, তিনি বলেন, (>> অর্থ পাথর। ইকরিমা (র) বলেন, ৮১১০ এক প্রকার 
কীটাদার বৃক্ষ যাহা মাটির উপর বিছাইয়া থাকে সাঈদ রে) কাতাদা (র) হইতে বর্ণনা 
করেন যে, কাতাদা (র) বলেন, ৮:১০ সবচাইতে নিকৃষ্ট খাদ্য । 


Eri ৮১2 ১৩ ০ অর্থাৎ এই দারী* দ্বারা জাহান্নামীদের উদ্দেশ্যও 
পূরণ হইবে না এবং উহা দ্বারা ক্ষুধাও নিবারণ হইবে না। 


৬2510 GAS (৩) 
632% ৪8 (১) 
রর ৫ 


০* 
ts * 
২ 
ঠা 
ং 


৮. অনেক মুখমণ্ডল সেইদিন হইবে আনন্দোজ্জীল, 
৯. নিজদিগের কর্মসাফল্যে পরিতৃপ্ত, 

১০. সুমহান জামাতে-_ 

১১. সেথায় তাহারা অসার বাক্য শুনিবে না, 

১২. সেথায় থাকিবে বহমান প্রত্রবণ, 

১৩. উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা, 

১৪. প্রস্তুত থাকিবে পান-পাত্র, 

১৫. সারি সারি উপাধান, 

১৬. এবং বিছান গালিচা । 


তাফসীর ঃ হতভাগ্য পাপীদের অবস্থা বর্ণনা করিয়া এইবার আল্লাহ্‌ তা'আলা 
সৌভাগ্যশালীদের অবস্থা প্রসংগে বলিতেছেন £ {£০ ৬০০9০ ৮৮৯5 অর্থাৎ 


www.quraneralo.com 


Contents 


৪৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


কিয়ামতের দিন কতিপয় মুখমণ্ডল আনন্দোজ্বল হইবে । উহাদিগের মুখমণ্ডলেই আল্লাহ্‌ 

প্রদত্ত নিয়ামতের লক্ষণ ফুটিয়া উঠিবে। 

£১০১4 অর্থাৎ- উহারা নিজদিগের কর্মসাফল্যে পরিতৃপ্ত ও সন্তুষ্ট 
থাকিবে । ৃ 

215২৯ 5৪ অর্থাৎ তাহারা সুমহান ও সুসজ্জিত জান্নাতে নিরাপদে অবস্থান 
করিবে। 

২253062১৮৮৪ অর্থাৎ সেই জান্নাতে তাহারা কোন প্রকার অসার 
কথাবার্তা শুনিতে পাইবে না। যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

(59০11 ৪ 55:59 অর্থাৎ “সেথায় তাহারা শান্তির বাণী ছাড়া কোন 
অসার কথা শুনিবে না।” অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 

১3 ৮25 ৯৯৯ অর্থাৎ সেথায় কোন বা গুনাহের কথা থাকিবে না। 
আরেক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ | 

(১,538 91-10785359 158 0288 0 শশলন অর্থাৎ সেথায় 
তাহারা কোন অসার ও গুনাহের কথা শুনিবে না, শুনিবে কেবল সালাম আর সালাম। 

২2১৯ ১51৮১ অর্থাৎ সেই জান্নাতে একটি নয়- বহু প্রবহমান প্রস্রবণ 
থাকিবে। ইব্‌ন আবূ হাতিম (র) .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন 8 “জান্নাতের নহরসমূহ মিশকের 
পাহাড়ের তলদেশ হইতে প্রবাহিত হয়।” 
5৮৪০ ১১-০0$১৪ অর্থাৎ সেথায় থাকিবে সুউচ্চ, উন্নতমানের কোমল শয্যা, 
যাহার উপর সুন্দরী হুরগণ অবস্থান করিবে । আল্লাহ্‌র বন্ধুগণ উহাতে উপবেশন করিবার 
ইচ্ছা করিলে সংগে সংগে উহা অবনত হইয়া যাইবে । 

ই০৮:০১০০%ধি অর্থাৎ আরো থাকিবে প্রস্তুত করিয়া রাখা পান-পাত্র। 

২১৮৯৯০3১৮১5 অর্থাৎ আরো থাকিবে সারি সারি বালিশ। ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, ১১ অর্থ ৬4... অর্থাৎ বালিশ। ইকরিমা, কাতাদা, যাহ্হাক সুদ্দী ও 
ছাওরী (র) প্রমুখও এইরূপ বলিয়াছেন. 

২5৬১০ 5159 ইব্ন আব্বাস রো) বলেন ৪ ২৪১১০1৮2155 অর্থ 
৮৮211 21১১| অর্থাৎ বিছাইয়া রাখা গালিচা । যাহ্হাক (র) প্রমুখও এইরূপ 


বলিয়াছেন । অর্থাৎ এদিক-সেদিক নানা ধরনের গালিচা বিছাইয়া রাখা হইবে । যে ইচ্ছা 
করিবে, সেই বসিতে পারিবে । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা গাশিয়া | ৪৮৭ 
১4৪৮৬৫৫৫০১৯ 4) OIE (Nv) 

© ৬০১) ৪ 53) ৫)5 (১৯) 

2৩৫ LL 20১) 

Se EY ee ) 


৯৫৫৫ 5) 53553 (৫১) 
88252 (YY) 


65 SF SSL (vv) 
HASTE oh (৫6) 
85১৬৬) (v0) 
bres EG ELS ঢে) 


১৭. তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে উহাকে সৃষ্টি করা 
হইয়াছে? 

১৮. এবং আকাশের দিকে, কিভাবে উহাকে উর্ধ্বে স্থাপন করা হইয়াছে? 

১৯. এবং পর্বতমালার দিকে, কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে? 

২০. এবং ভূতলের দিকে, কিভাবে উহাকে সমতল করা হইয়াছে? 

২১. অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা; 

২২. তুমি উহাদিগের কর্ম নিয়ন্ত্রক নহ। 

২৩. তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরী করিলে, 

২৪. আল্লাহ্‌ উহাকে দিবেন মহাশাস্তি। 

২৫. উহাদিগের প্রত্যাবর্তন আমারই নিকট; 

২৬. অতঃপর উহাদিগের হিসাব-নিকাশ আমারই কাজ । 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাদিগকে তাহার সেইসব সৃষ্টির প্রতি 
তাকাইয়া চিন্তা করিতে নির্দেশ দিতেছেন, যাহাতে তাহার কুদরত ও মহত্রে প্রমাণ 
পাওয়া যায়। তিনি বলেন ৪ ৪1 ৪2৫43315411 ১৮১১2 ১৯ অর্থাৎ মানুষ কি 
উটের দিকে দৃষ্টিপাত করে, না উহাকে কিভাবে সৃষ্টি করা হইয়াছে? কারণ উট একটি 
বড় অদ্ভূত প্রাণী, উহার দেহের গঠন একটি বড় আশ্চর্যজনক । শক্তি ও সাহসে উহার 


Wwww.quraneralo.com 


Contents 


৪৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


নজীর মেলা ভার । তদুপরি ভারী ভারী বোঝা বহন করা উহার জন্য কোন বিষয়ই নহে। 
একাধারে উহার গোশত খাওয়া যায়, দুধ পান করা যায় এবং পশম কাজে লাগে । 
অন্যান্য প্রাণীর পরিবর্তে উটের কথা উল্লেখ করার কারণ হইল তৎকালে এই উটই ছিল 
আরবদের উল্লেখযোগ্য প্রাণী । 
কাষী শুরায়হ (র) বলিতেন, আস আমরা দেখিয়া আসি যে, উটকে কিভাবে সৃষ্টি 
করা হইয়াছে, এই বিশাল আকাশকে কিভাবে যমীন হইতে সম্পূর্ণ পৃথক করিয়া উর্ধ্বে 
স্থাপন করা হইয়াছে? যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
হা 
.. ৩০৯৯ 

অর্থাৎ "তাহারা কি দেখে না যে, তাহাদিগের মাথার উপর আকাশকে কিভাবে আমি 
স্থাপন করিয়াছি? এবং উহাকে সুসজ্জিত করিয়াছি আর উহাতে কোন ছিদ্র নাই। 
০০১১১২ 40১1 ৮1 অর্থাৎ মানুষ কি পাহাড়ের দিকে দৃষ্টিপাত করে 
না যে, কিভাবে আমি উহাকে স্থাপন করিয়াছি? উহাকে আমি স্থির ও অটলভাবে স্থাপন 
করিয়াছি, যাহাতে পৃথিবী নড়াচড়া করিতে না পারে এবং উহাতে অনেক ধরনের 
উপকারী বস্তু ও খনিজ দ্রব্য রাখিয়া দিয়াছি। 

৯৮১৮ ১4 ১০০%। 5115 অর্থাৎ মানুষ কি ভূতলের দিক দৃষ্টিপাত করে না 
যে, উহাকে কিভাবে সমতলভাবে বিছাইয়া রাখা হইয়াছে? 

মোটকথা, এইখানে আল্লাহ্‌ তা'আলা এমন কতিপয় সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করার 
কথা বলিয়াছেন, যাহা সর্বদাই মানুষের চোখের সামনে থাকে । একজন বেদুইনও উটের 
পিঠে আরোহণ করিয়া থাকে, আকাশ তাহাদের মাথার উপর দৃশ্যমান, পাহাড়-পর্বতও 
মানুষের সচরাচর দেখা বস্তু এবং পৃথিবী তো সর্বদাই উহাদিগের পায়ের নীচে অবস্থান 
করে। এইগুলির প্রতি চিন্তা করিয়া যে সেই বুঝিতে পারে যে, আল্লাহ্‌ তা'আলাই 
এইগুলির সৃষ্টিকর্তা, তিনি সকলের পালনকর্তা ও বিশ্বজগতের সার্বভৌমত্বের একমাত্র 
ক্ষমতার অধিকারী এবং তিনিই একমাত্র উপাস্য, গোটা সৃষ্টিজগত যাহার উপাসনা 
আনুগত্য করিতে পারে। 

ইমাম আহমদ (র)....... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস রো) 
বলেন, এক সময় আমাদিগকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট বারবার প্রশ্ন করিতে নিষেধ 
করিয়া দেওয়া হইয়াছিল। ফলে বাহির হইতে কোন গ্রাম্য বুদ্ধিমান লোক আসিয়া কোন 
প্রশ্ন করিলে আমরা খুব আনন্দিত হইতাম এবং আগ্রহ সহকারে আমরা সেই প্রশ্ন ও 
উহার উত্তর শ্রবণ করিতাম। একদিনের ঘটনা, এক বেদুইন আসিয়া বলিল, মুহাম্মদ! 
তোমার এক দূত আমাদের নিকট গিয়া বলিল, তুমি নাকি মনে কর; আল্লাহ্‌ তোমাকে 
রাসূল বানাইয়া পাঠাইয়াছেন? রাসূলুল্লাহ (সা) বলিলেন, “সে ঠিকই বলিয়াছে।” 


www.quraneralo.com 


Contents 


সূরা গাশিয়া ৪৮৯ 


লোকটি জিজ্ঞাসা করিল, তাহা হইলে তুমি বলতো, আকাশ কে সৃষ্টি করিয়াছেন? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “আন্মাহ্‌”। লোকটি জিজ্ঞাসা করিল, পৃথিবী কে সৃষ্টি 
করিয়াছেন? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “আল্লাহ” । লোকটি জিজ্ঞাসা করিল, বলুন তো, 
র্তমালাকে ছানি করিয়াছেন রে উহার সে এড মুরারান.অম্বদ রামিয়াছেন? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “আল্লাহ্‌” । 

এইবার লোকটি বলিল, যিনি আকাশ, যমীন ও পর্বতমালা সৃষ্টি করিয়াছেন, তাহার 
শপথ করিয়া আমি জিজ্ঞাসা করি, আপনি বলুন তো আল্লাহ্‌ কি আপনাকে রাসূল 
বানাইয়া প্রেরণ করিয়াছেন? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “হ্যা” । লোকটি জিজ্ঞাসা 
করিল, আপনার দূতের বক্তব্য যে, আমাদের উপর দৈনিক পাচওয়াক্ত নামায ফরয, ইহা 
কি ঠিক? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা ঠিক। লোকটি বলিল, আচ্ছা যিনি আপনাকে 
রাসূল বানাইয়া পাঠাইয়াছেন, তাহার দোহাই দিয়া জিজ্ঞাসা করি আল্লাহ্‌ কি ইহার 
নির্দেশ দিয়াছেন? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, “হ্যা” । লোকটি বলিল, আপনার দূত বলিল 
যে, আমাদের সম্পদের যাকাত দিতে হইবে ইহা কি সত্য? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 
“হ্যা, সত্য ।” লোকটি বলিল, আপনার দূত বলিল যে, আমাদের মধ্যে যাহারা সক্ষম 
তাহাদের বায়তুন্লাহ্‌ গিয়া হজ্জ করিতে হইবে, ইহা কি ঠিক? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 
“হ্যা ঠিক।” বর্ণনাকারী বলেন, অতঃপর লোকটি ফিরিয়া যায়। যাওয়ার সময় এই কথা 
বলিয়া যায় যে, যিনি আপনাকে সত্য নবী বানাইয়া পাঠাইয়াছেন, তীহার শপথ করিয়া 
বলিতেছি যে, আপনি যাহা বলিলেন, আমি উহার উপর কোন কথা বাড়াইব না এবং 
উহা হইতে কোন কথা কমাইব না। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “লোকটি যদি 
সত্য বলিয়া থাকে, তাহা হইলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করিবে ।” ইমাম মুসলিম, 
তিরমিযী এবং নাসায়ীও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

আবূ ইয়ালা (র)...... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) প্রায়ই আমাদিগকে একটি ঘটনা শুনাইতেন যে, জাহেলী যুগে 
জনৈকা মহিলা কোন এক পাহাড়ের উপর বকরী চরাইত। সংগে ছিল তাহার ছোট্ট 
একটি ছেলে । একদিন ছেলে জিজ্ঞাসা করিল, মা! তোমাকে কে সৃষ্টি করিয়াছে? সে 
বলিল, আল্লাহ্‌ ৷ ছেলে জিজ্ঞাসা করিল, আমার আব্বাকে কে সৃষ্টি করিয়াছে? মহিলা 
উত্তর দিল, আন্মাহ্‌। ছেলে জিজ্ঞাসা করিল, আমাকে কে সৃষ্টি করিয়াছেন? মহিলা 
বলিল, আল্লাহ্‌। ছেলে জিজ্ঞাসা করিল, আকাশ কে সৃষ্টি করিয়াছেন? মহিলা বলিল, 
আল্লাহ্‌ । ছেলে জিজ্ঞাসা করিল, পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন? মহিলা বলিল, আল্লাহ্‌ । 
ছেলে জিজ্ঞাসা করিল, পর্বত কে সৃষ্টি করিয়াছেন? মহিলা বলিল, আল্লাহ্‌ । ছেলে 
জিজ্ঞাসা করিল, এই বকরীগুলি কে সৃষ্টি করিয়াছেন? মহিলা বলিল, আল্লাহ্‌। উত্তর 
শুনিয়া শিশুটি বলিয়া উঠিল, তবে তো. আল্লাহ্‌ পাক মহান ও নিরতিশয় মর্যাদার 
অধিকারী ৷ এই বলিয়া শিশুটি আল্লাহ্‌র প্রেম ও মহত্বে বিমোহিত হইয়া পাহাড়ের চূড়া 
হইতে গড়াইয়া পড়ে এবং খণ্ড-বিখণ্ড হইয়া মরিয়া যায়। ইব্‌ন উমর (রা) বলেন £ 
রাসূলুল্লাহ্‌ (সা) প্রায়শই আমাদেরকে এই ঘটনাটি শুনাইতেন। 
ইবনে কাছীর ১১তম খণ্ড_৬২ 


Wwww.quraneralo.com 


Contents 


৪৯০ তাফসীরে ইবৃন কাছীর 


nel 251 ১৯5 আটা পিঠ ১৫১১ অর্থাৎ আল্লাহ্‌ পাক বলেন, 
হে মুহাম্মদ! তোমাকে যে পয়গাম সহ পাঠানো হইয়াছে তুমি উহা মানুষের নিকট 
পৌছাইয়া দাও। কারণ পৌছানো তোমার দায়িত্‌ আর হিসাব লওয়া আমার কাজ । এই 
কারণেই আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১৮:০5:51 অর্থাৎ তুমি উহাদিগের কর্ম নিয়ন্ত্রক নহ। অর্থাৎ 
মানুষের অন্তরে ঈমান পয়দা করার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। এই আয়াতের 
ব্যাখ্যায় ইবৃন যায়দ (র) বলেন ৪ মিটি হা মহান $৭ বাক 
পার না। 

ইমাম আহমদ (র)...... জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ আমাকে লোকদের সহিত লড়াই করিবার নির্দেশ দেওয়া 
হইয়াছে। যতক্ষণ তারা এই ঘোষণা দেয় যে, আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নাই। যদি 
তাহারা এই ঘোষণা প্রদান করে, তাহা হইলে তাহাদের রক্ত ও ধন-সম্পদ আমার 
নিরাপত্তায় আসিয়া যাইবে । এবং উহার হিসাব গ্রহণ করার দায়িত্ব আল্লাহ্‌র । অতঃপর 
তিনি [৷ ০৮1 [| ১১ আয়াতটি তিলাওয়াত করেন। ইমাম মুসলিম কিতাবুল 
ঈমানে এবং ইমাম তিরমিযী ও নাসায়ী কিতাবুত্‌ তাফসীরে এই হাদীসটি উল্লেখ 
করিয়াছেন। 

81717111458 558 এডিট অর্থাৎ তবে যাহারা মুখ 
ফিরাইয়া নেয় ও কুফরী করে অর্থাৎ যাহারা বাহ্যিক আমল পরিত্যাগ করে এবং অন্তরে 
ও মুখে সত্যকে অস্বীকার করে তাহাদিগকে আল্লাহ্‌ তা'আলা কঠোর শাস্তি প্রদান : 
করিবেন। 

ইমাম আহমদ (র) ......... আলী ইব্‌ন খালিদ (র) বলেন, আবু উমামা বাহিলী 
(রো) একদিন খালিদ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন মুআবিআ (রা)-কে জিজ্ঞাসা করিলেন আপনার 
কাছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখে হইতে শুনা সবচেয়ে সহজ হাদীস কোনটি? উত্তরে 
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেছেন, “শুনো, 
প্রত্যেক মানুষই জান্নাতে প্রবেশ করিবে ৷ তবে সেই ব্যক্তি নহে, যে মালিকের সহিত 
অবাধ্যতাকারী উটের ন্যায় উহার সহিত অবাধ্যতা করে ।” 

els 0৮215 011১1625021 155510 9) অর্থাৎ এক সময় তাহাদের আমার 
দরবারেই প্রত্যাবর্তন করিতে হইবে । তখন আমি তাহাদের ভালো-মন্দ কর্মের হিসাব 
গ্রহণ করিব এবং কর্ম অনুযায়ী প্রতিদান দিব । ভালো কর্মের ভালো ফল আর মন্দ কর্মের 
মন্দ ফল। 


www.quraneralo.com 


Contents 


সুরা কাজল 
৩০ আয়াত, ১ রুকু, মক্কী 


os ॥ ০৫ 4 


ইমাম নাসায়ী (র)....... জাবির রো) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন, 
হযরত মু'আয (রা) একদিন নামাযের ইমামত করেন এবং উহাতে দীর্ঘ কিরআত পাঠ 
করেন। ফলে এক ব্যক্তি নামায ছাড়িয়া দিয়া মসজিদের এক কোণে একাকী নামায 
পড়িয়া চলিয়া যায়। এই সংবাদ শুনিতে পাইয়া মু'আয (রা) বলিলেন, সে মুনাফিক। 
‘অতঃপর এই সংবাদ রাসূলুল্লাহ (সা)-এর কানে চলিয়া যায়। তিনি লোকটিকে ইহার 
কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল, হে আল্লাহ্র রাসূল! আমি তাহার পিছনে জামাতের 
সহিত নামায পড়িতে আসিয়াছিলাম। কিন্তু তিনি কিরআত দীর্ঘ করায় মসজিদের এক 
কোণে একাকী নামায- পড়িয়া উট চড়াইতে চলিয়া যাই। ঘটনা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, “মু'আয! তুমি কি ফিতনা সৃষ্টি করিতে চাহ? কেন, সূরা আ'লা, শামস্‌, 
ফাজর ও লায়ল দ্বারা নামায পড়াইতে তোমার কি অসুবিধা ছিল?” 


2% 2, 


0 ys () 
১১৪০ ১০৩৩5 0) 

6 055 () 
15025 (6) 


রা 4০১০ (০) 


A URES LA 


25501 (0) 


Wwww.quraneralo.com 


Contents 


৪৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


6 arias (২) 
চা ১10 তে ৫ 22 ৬৪০০ এ 


£ ASN (395 95 (৭ 
১, 160৫ ().) 
১] 31285 09 (10) 


35050128 (1) 


৪০)৫০৮৮ IE SL (NY) 
১৯৬০৮৬ EFI (১) 


১. শপথ উষার, 

২. শপথ দশ রজনীর, 

৩. শপথ জোড় ও বেজোড়ের 

৪. এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে_ 

৫. নিশ্চয় ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য । 

৬. তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছেন “আদ বংশের- 

৭. ইরাম গোত্রের প্রতি-_যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের? 

৮. যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই। 

৯. এবংছামূদের প্রতি? যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল; 
১০. এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফিরআউনের প্রতি? 

১১. যাহারা দেশে সীমালংঘন করিয়াছিল? 

১২. এবং সেথায় অশান্তি বৃদ্ধি করিয়াছিল । 

১৩. অতঃপর তোমার প্রতিপালক উহাদিগের উপর শাস্তির কশাঘাত হানিলেন । 
১৪. তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। 


তাফসীর £ আল-ফাজর এর অর্থ বলার অপেক্ষা রাখে না, অর্থাৎ প্রভাত বা উষা । 


আলী ইব্‌ন আব্বাস রো), ইকরিমা মুজাহিদ ও সুদ্দী (র) এই অর্থ করিয়াছেন । মুহাম্মদ 
ইব্‌ন কাব হইতে বর্ণিত যে, তিনি বলেন, এইখানে ফাজর দ্বারা শুধু কুরবানীর দিবসের 
প্রভাত অর্থাৎ দশটি রাত্রির শেষ ভাগ । কেহ কেহ বলেন, ইহা দ্বারা উদ্দেশ্য ফজরের 
নামায, শিরিতে রগ তব এইরূপ একটি মত 
পাওয়া যায়। 


www.quraneralo.com 


Contents 


সূরা ফাজ্র ৪৯৩ 


১২০1৩ অর্থ- দশ রাত্রি । ইহা দ্বারা উদ্দেশ্য হইল, যিলহজ্জের দশদিন । ইব্‌ন 
আব্বাস (রা) ইবৃন যুবায়র ও মুজাহিদ (র) প্রমুখ এই কথা বলেন। 

বুখারী শরীফে আছে যে, ইব্‌ন আব্বাস (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ 
“এই দশদিনের অর্থাৎ- যিলহজ্জের দশ দিনের নেক আমল অপেক্ষা অন্য কোন দিনের 
নেক আমল আল্লাহ্‌র নিকট এত প্রিয় নহে ।” জিজ্ঞাসা করা হইল, আল্লাহ্‌র পথে জিহাদ 
করাও নয়? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, "না, আল্লাহ্‌র পথে জিহাদ করাও নয়।” 
তবে যদি কেহ নিজের জান ও মাল সহ বাহির হইয়া পড়ে; অতঃপর ফিরিয়া না আসে 
তাহার কথা স্বতন্ত্র ।” 

কেহ বলেন, দশ দিবস দ্বারা উদ্দেশ্য হইল মুহাররামের প্রথম দশদিন। আবূ জাফর 
ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

আবু কুদায়না (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, 
,১২- দ্বারা উদ্দেশ্য হইল রমযানের প্রথম দশদিন । তবে প্রথম মতটিই সঠিক। 

ইমাম আহমদ (র)..... জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “আলোচ্য আয়াতের , = = 1015 দ্বারা যিলহজ্জের প্রথম 
দশদিন ১২৪| দ্বারা আরাফার দিন এবং ০৯ -১|| দ্বারা কুরবানীর দিন উদ্দেশ্য ৷” 
১১৬11১০৮115 

(১) উক্ত হাদীসে এইমাত্র বলা হইয়াছে যে, ০৮:২1 দ্বারা কুরবানীর এবং ১১511 
দ্বারা আরাফার দিন উদ্দেশ্য । কারণ আরাফার নয় তারীখ বেজোড় এবং কুরবানীর দশ 
তারিখ জোড় দিবস। ইব্‌ন আব্বাস (রা) ইকরিমা এবং যাহ্হাক (র)-ও এই কথা 
বলিয়াছেন। 

(২) ইব্‌ন আবূ হাতিম (র)........ ওয়াসিল (র) হইতে বর্ণনা করেন যে, ওয়াসিল 
(র) বলেন, আমি আতা রে)-কে ১১১।১৯:415 এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে 
জিজ্ঞাসা করিয়াছিলাম যে, ১%১% দ্বারা উদ্দেশ্য কি আমাদের এই বিতর নামায? 
উত্তরে তিনি বলিলেন, না, তাহা নহে- বরং ১১41 দ্বারা উদ্দেশ্য কুরবানীর রাত আর 

(৩) ইব্‌ন আবু হাতিম (র).......... আবু সাঈদ ইব্‌ন আউফ (র) হইতে বর্ণনা 
করেন যে, আবু সাঈদ ইব্‌ন আউফ (র) বলেন, আব্দুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র (রা) এক দিন 
জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান করিতেছিলেন। ইত্যবসরে এক ব্যক্তি দীড়াইয়া বলিল, হে 
আমীরুল মু'মিনীন! 0৮411 ও ১5১1 দ্বারা উদ্দেশ্য কি আমাকে বলিয়া দিন। তিনি 
বলিলেন, এল 905০৮০০৪১০৯ এই আয়াতে যে দুই দিবসের 


Wwww.quraneralo.com 


Contents 


৪৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


কথা বলা হইয়াছে {দ্বারা সেই দুই দিবস উদ্দেশ্য । আর ১4 দ্বারা উদ্দেশ্য 
হইল, সেই এক দিবস যাহার কথা «*4- ১৯,55 ১০১ এই আয়াতে বলা 
হইয়াছে। 

ইব্‌ন জুরায়জ (র) বলেন ঃ মুহাম্মদ ইব্‌ন মুরতাকি আমাকে সংবাদ দিয়াছেন যে, 
তিনি ইব্‌ন যুবায়র (রা)-কে বলিতে শুনিয়াছেন, ৯:11 দ্বারা উদ্দেশ্য আইয়্যামে 
তাশরীকের মধ্য দিন আর ১1 দ্বারা উদ্দেশ্য শেষ দিন। 

বুখারী ও মুসলিম শরীফে আছে যে, হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন £ 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “আল্লাহ্‌ তা'আলার নিরানব্বইটি নাম আছে। যে ব্যক্তি 
সেইগুলি মুখস্ত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে । তিনি জোড় এবং বেজোড়কে 
ভালবাসেন ।” 

(৪) হাসান বসরী ও যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন, ,১১১।১৯::-|| দ্বারা 
উদ্দেশ্য সৃষ্টিকুল, যাহাতে জোড়ও আছে বেজোড়ও আছে। এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
গোটা সৃষ্টির নামে শপথ করিয়াছেন। 

, আওফী (রে) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি ১১।১-৯:২] 
-এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ্‌ তা'আলা বেজোড় ও এক আর তোমরা জোড়। কেহ কেহ 
বলেন, (৯:২1 অর্থ ফজর নামায আর ১১ অর্থ মাগরিব নামায। 

ইব্‌ন আবু হাতিম (র)............. মুজাহিদ (রে) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ 
(র) বলেন, ৫৯:41 অর্থ জোড় এবং ১১১] দ্বারা উদ্দেশ্য আল্লাহ্‌ তা'আলা । আবু 
আব্দুল্লাহ্‌ মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আল্লাহ্‌ হইলেন বেজোড় 
আর সমগ্র সৃষ্টি জগত জোড় কেহ পুরুষ, কেহ নারী । 

ইব্‌ন আবূ নাজীহ (র) মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, তিনি ৫৯:11 
১১1১-এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ্‌ তা'আলা যাহা কিছু সৃষ্টি করিয়াছেন সবই জোড়। 
আসমান-যমীন, নদী-সমুদ্র, জিন-মানুষ ও চন্্র-সূর্য ইত্যাদি সবই জোড়। 

(৬) কাতাদা (র) হাসান রে) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, ৫৯41 
১৪1? দ্বারা জোড় ও বেজোড় সংখ্যা উদ্দেশ্য । এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন £ ০82৮1 দ্বারা দুই দিন এবং ৯১০ দ্বারা তৃতীয় দিবস উদ্দেশ্য । 

আরুল আলিয়া ও রবী ইবৃন আনাস (র) প্রমুখ বলেন ₹$%1 অর্থ জোড় রাকআত 
বিশিষ্ট নামায আর ৯১৯ অর্থ- বেজোড় রাকআত বিশিষ্ট নামায । 

আব্দুর রাষ্যাক (র) ইমরান ইব্‌ন হুসায়ন (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, 
2554/5১51 দ্বারা উদ্দেশ্য পীচওয়াক্ত ফরয নাময, যাহার কিছু জোড় ও কিছু 
বেজোড়। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ফাজ্র 8৯৫ 


ইমাম আহমদ (র)...... ইমরান ইব্‌ন ইসাম (র) হইতে বর্ণনা করেন যে, ইমরান 
ইব্‌ন ইসাম (র) বলেন, বসরার এক প্রবীণ ব্যক্তি আমার নিকট বর্ণনা করিল যে, 
ইমরান ইব্‌ন হুসায়ন (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ১১৭1? (৯2১41 -এর ব্যাখ্যা 
জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, “উহা দ্বারা উদ্দেশ্য জোড় ও বেজোড় নামায ।” আরো 
বিভিন্ন সূত্রেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে। উল্লেখ্য যে, ইব্‌ন জারীর (র) ₹-৯:11 
55115 -এর এসব কয়টি ব্যাখ্যার কোন একটির প্রতিও দৃঢ় সমর্থন ব্যক্ত করেন নাই। 

১০০৪3145115 “শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে ।” 

আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, ১:13 
অর্থ ৯3 9 অর্থাৎ যখন গত হইয়া যায়। কেহ বলেন, ১:.. 213 অর্থ যখন আগমন 
করে। যাহ্হাক (র) বলেন, ১211 অর্থ (০৯৯ 2191 অর্থাৎ যখন চলিতে থাকে। 
ইকরিমা (র) বলেন, ১-..:191১,41, দ্বারা উদ্দেশ্য মুয্দালিফার রাত্রি ইব্‌ন জারীর 
এবং ইব্‌ন আবু হাতিম রে) ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... কাছীর ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইবন আমর রে) হইতে বর্ণনা 
করেন যে, কাছীর ইব্‌ন আব্দুল্লাহ্‌ (র) বলেন, আমি মুহাম্মদ ইব্‌ন কার ফুরাধী (র)-কে 
১2191 4119 -এর ব্যাখ্যায় বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, এই আয়াতের অর্থ 
শপথ রাত্রির যখন উহা অতিবাহিত হইতে থাকে। 

০৯৯18 05155 205 অর্থাৎ নিশ্চয় ইহাতে বোধসম্পন্ন ও জ্ঞানীদের 
জন্য শপথ রহিয়াছে। ৮২৯ অর্থ জ্ঞান, বিবেক বা বুদ্ধি ৷ মানুষের জ্ঞানকে হিজর বলার 
কারণ হইল এই যে, জ্ঞান মানুষকে অশোভনীয় আচরণ ও উচ্চারণ হইতে বিরত থাকে। 
এই সূত্রেই কাবার হাতীমকে হিজরুল বায়ত বলা হয়। কারণ এই হাতিম 
তাওয়াফকারীকে কা'বার শামী দেয়াল হইতে বিরত রাখে । হিজরুল ইয়ামামও এই 
সূত্রেই বলা হয়। বাদশাহ কাউকে আবদ্ধ করিয়া রাখিলে এই সূত্রেই আরবরা বলিয়া 
থাকে ১১% 4/০1৩৯1 ৯২৯ অর্থাৎ বাদশাহ অমুক ব্যক্তিকে আবদ্ধ করিয়া 
রাখিয়াছে। 

যা হউক, এই আয়াতে আল্লাহ্‌ তাআলা বলিতেছেন $ উপরোক্ত বিষয়গুলিতে 
বুদ্ধিমানদের জন্য শিক্ষণীয় শপথ রহিয়াছে। কোথাও শপথ করা হইয়াছে বিভিন্ন 
ইবাদতের আবার কোথাও বা বিভিন্ন ইবাদাতের ওয়াক্তের ৷ যেমন নামায, রোযা, হজ্জ 
ইত্যাদি সেই সব ইবাদত, যাহা দ্বারা আল্লাহ্‌র নেক বান্দারা তাহার নৈকট্য অর্জন করে 
এবং তাহার সম্মুখে বিনয় ও নমতা প্রকাশ করে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১57 2০ ৫585 ৮5171 অর্থাৎ তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক 
‘আদ জাতির সহিত কিরূপ আচরণ করিয়াছেন? 


www.quraneralo.com 


Contents 


৪৯৬ তাফসীরে ইবৃন কাছীর 


ইহারা ছিল সীমালংঘনকারী খোদাদ্রোহী রাসূলদের অবাধ্য ও আসমানী কিতাব 
অস্বীকারকারী সম্প্রদায়। পরিণামে আল্লাহ্‌ তা'আলা ইহাদিগকে সমূলে ধ্বংস করিয়া 
একেবারে ছারখার করিয়াছিলেন। ইহারা হইল, প্রথম আদ জাতি ৷ অর্থাৎ আদ ইব্‌ন 
ইরাম ইব্‌ন আউস ইব্‌ন সাম ইব্‌ন নূহ এর বংশধর । আল্লাহ্‌ তাআলা ইহাদের নিকট 
হযরত হুদ (আ)-কে প্রেরণ করিয়াছিলেন । কিন্তু ইহারা তাহাকে মিথ্যা প্রতিপন্ন করে ও 
তাহার বিরুদ্ধাচঃরণ করে। ফলে আল্লাহ্‌ তাআলা হুদ (আ)-কে এবং যাহারা তাহার 
প্রতি ঈমান আনিয়াছিল তাহাদিগকে উহাদিগের কবল হইতে উদ্ধার করিয়া নেন এবং 
তাহাদিগকে ধ্বংস করিয়া দেন। ঈমানদারদের শিক্ষা গ্রহণের জন্য পবিত্র কুরআনের 
একাধিক স্থানে আল্লাহ্‌ তা'আলা এই “আদ জাতির কাহিনী বর্ণনা করিয়াছেন। | 

১৮11 1510 অর্থাৎ এই জাতিকে ইরাম জাতিও বলা হইত। ইহারা বড় বড় 
. সুউচ্চ প্রাসাদে বসবাস করিত। ইহারা ছিল সেই যুগের সর্বাপেক্ষা বড় দেহবিশিষ্ট ও 
শক্তির অধিকারী । এই কারণেই হযরত হুদ (আ) উহাদিগকে উপদেশ দিতে গিয়া 
বলিয়াছিলেন £ | 


২7:11 EEO TS ১০ ০৫ 
aah aI ৪5 ঠা 945 cl SS 
অর্থাৎ তোমরা স্মরণ কর, যখন আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে নূহ (আ)-এর পর 
স্থলাভিষিক্ত বানাইয়াছিলেন এবং তোমাদিগের দৈহিক প্রশস্ততা বাড়াইয়া দিয়াছিলেন। 
সুতরাং তোমরা আল্লাহ্‌ তা'আলার নিয়ামতসমূহকে স্মরণ কর এবং পৃথিবীতে ফাসাদ 
সৃষ্টি করিয়া বেড়াইও না। অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


“oe oo ee 


Lis 81 ৮55 Gp PH IES Ue [০3 
রি Msi 
অর্থাৎ ‘আদ জাতি অন্যায়ভাবে পৃথিবীতে ওদ্বত্য প্রদর্শন করিয়াছিল এবং 
বলিয়াছিল, ‘আমাদের চেয়ে বড় শক্তিশালী আর আছে কে?’ আচ্ছা তাহারা কি জানে না 
যে, “যে আল্লাহ্‌ তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন তিনি তাহাদিগ হইতে বেশী শক্তিশালী?” 
আর এইখানে “আদ জাতির পরিচয় প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
১9015 ৮81০ ১1১,41: অৰ্থাৎ উহারা এমন একটি জাতি ছিল, 
শক্তি-সামর্থ্য ও দৈহিক গঠনে সেই দেশে উহাদের ন্যায় আর কাউকে সৃষ্টি করা 
হইয়াছিল না। 
মুজাহিদ (র) বলেন ৪ ইরাম, প্রাচীন একটি জাতি অর্থাৎ প্রথম “আদ । কাতাদা 
ইব্‌ন দিমা“আ ও সুদ্দী (র) বলেন ৪ ইরাম হইল, “আদ জাতির রাজপ্রাসাদ । এই মতটি 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ফাজ্র ৪৯৭ 


বেশী উত্তম ও শক্তিশালী । আওফী (র) ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করেন যে, দীর্ঘ 
দেহ বিশিষ্ট ছিল বলিয়া উহাদিণকে এ ০ || 591১ বলা হইত ৷ 

১১৮৯) ০5 ৮৮০ 7১2৮1 ৮1 ইবৃন যায়দ রে) বলেন, এইখানে 
সর্বনামটির সম্পর্ক হইল এ. , || -এর সহিত অর্থাৎ সেই যুগে উহাদিগের প্রাসাদের 
ন্যায় কোন প্রাসাদ ছিল না। 

কাতাদা ও ইব্‌ন জারীর (র) বলেন £ & সর্বনামের সম্পর্ক হইল হ!_, 311 -এর 
সহিত । অর্থাৎ সেই গোত্রের ন্যায় অন্য কোন গোত্র তৎকালে সেই দেশে সৃষ্টি করা 
255 


EE রাজা না 


ইব্‌ন আবু হাতিম (র)............. মিকদাম (রা) হইতে বর্ণনা করেন যে, মিকদাম 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ১৮» 11 ১ ₹১।-এর ব্যাখ্যায় বলেন £ “উহাদের এত 
শক্তি ছিল যে, উহাদের এক একজন লোক দূর-দূরান্ত হইতে বড় বড় পাথর বহন করিয়া 
আনিয়া গোত্রের লোকদের উপর নিক্ষেপ করিত, ফলে সকলেই ধ্বংস হইয়া যাইত ৷” 


কেহ কেহ বলেন, ১]! ১ ?। দ্বারা উদ্দেশ্য দামেশক বা ইসকান্দারিয়া 
শহর । কিন্তু ইহা সঠিক বলিয়া মনে হয় না। কারণ এই সময় ইবারাতের সঠিক মর্ম 
পাওয়া যায় না। কেননা [৷ £5! হয়ত পূর্ব হইতে বদল বা “আতফুল বয়ান। ইহার " 
কৌনরহাতেই TMT ET ESE ERENT টিনের হইল 
এইকথা বলা যে, আদী নামক যেসব লোক আল্লাহ্‌র অবাধ্যতা করিয়াছিল, উহাদিগকে 
ধ্বংস করা হইয়াছে- বিশেষ কোন শহরকে নহে। এই কথাটি আমি এজন্য বলিলাম যে, 
যেসব মুফাস্সির এই আয়াতের এই ব্যাখ্যা করিয়াছেন উহা দ্বারা যেন কেহ প্রতারিত না 
হয়। তাহারা বলেন ৪ ইরাম একটি শহরের নাম, যাহার একটি ইট সোনার, একটি ইট 
রূপার । উহার ঘর-দরজা বাগ-বাণিচা সবই সোনা-রূপার। পাথর হইল, মুক্তার ও 
হীরার। মাটি হইল মিসক, যা নদী-নালা প্রবাহিত হইতেছে এবং রকমারী ফলমূল 
উৎপন্ন হইতেছে। কিন্তু উহাতে কোন লোকের বসতি নাই। শহরটি সর্বদা স্থানান্তরিত 
হইতে থাকে । কখনো শামে, কখনো ইয়ামানে, কখনো ইরাকে, কখনো অন্য কোথাও 
ইত্যাদি। এসবই বনী ইসরাইলের মনগড়া আজগুবী গল্প। ইব্‌ন আবু হাতিমও এই 
আয়াতের ব্যাখ্যায় এমন সব কাহিনী বর্ণনা করিয়াছেন, যাহার কোন ভিত্তি নাই। 


১1১15 LAE ১৪৮55 অর্থাৎ আর তুমি কি দেখ নাই 
টন 
ভিন 
ইবনে কাছীর ১১তম খণ্ড__৬৩ 


www.quraneralo.com 


Contents 
৪৯৮ | তাফসীরে ইবৃন কাছীর 


আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন 1441 অর্থ সৈন্য-সামন্ত 
যাহারা ফিরআউনের ক্ষমতা বহাল রাখিত। ইহাও কথিত আছে যে, কেহ ফিরআউনের 
অবাধ্যতা করিলে তাহার হাতে পায়ে পেরেক মারিয়া বাধিয়া রাখিত। সাঈদ ইব্ন' 
জুবায়র, হাসান ও সুদ্দী (র) এই কথা বলিয়াছেন। সুদ্দী (র) আরো বলেন £ ফিরআউন 
লোকদের পায়ে পেরেক মারিয়া উপর হইতে ভারী পাথর নিক্ষেপ করিত। ইহাতে 
তাহারা চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইত। 

ছাবিত বুনানী (র) আবু রাফি' (রা) হইতে বর্ননা করেন যে, আবূ রাফি (রা) 
বলেনঃ মুসলমান হওয়ার অপরাধে ফিরআউন তাহার স্ত্রী আছিয়াকে দুই হাতে ও দুই 
পায়ে পেরেক মারিয়া মাটিতে উপুড় করিয়া শোওয়াইয়া পিঠের উপর বড় পাথরের চাক্কি 
রাখিয়াছিল। ইহাতেই আছিয়া মরিয়া যায়। 
ডিন le ea ill (425 1১১৪-২৪-১১] ৪৪ ib ১2৯] 

ole ৮ 

অর্থাৎ ইহারা পৃথিবীতে অবাধ্যতা ও সীমালংঘন করিয়াছিল এবং ব্যাপক সন্ত্রাস 
করিয়া জনজীবনে অশান্তি সৃষ্টি করিয়াছিল । ফলে আল্লাহ্‌ তা'আলা উহাদিগের উপর 
শাস্তির অপ্রতিরোধ্য কষাঘাত হানিয়াছেন। 

JLo 2০ 91 “তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখেন।” . 
* ইব্‌ন আব্বাস (রা) বলেন 8 এই আয়াতের অর্থ তোমার প্রতিপালক সকলের সব 
কথা শ্রবণ করেন ও সবকিছু দেখেন। অর্থাৎ তিনি মানুষের যাবতীয় কর্মকাণ্ডের প্রতি 
সতর্ক দৃষ্টি রাখেন এবং প্রত্যেককে নিজ নিজ আমল অনুযায়ী দুনিয়া ও আখিরাতে 
উপযুক্ত প্রতিফল দিয়া থাকেন। কাহারো প্রতি তিনি বিন্দুমাত্র অবিচার করেন না। এই 
আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন আবূ হাতিম (র) একটি অভিনব হাদীস বর্ণনা করিয়াছেন, 
যাহার সনদে আপত্তি রহিয়াছে । হাদীসটি এই ঃ 

ইব্‌ন আবু হাতিম (র)........ মু'আয ইব্‌ন জাবাল (রা) হইতে বর্ণনা করেন যে, 
মু'আয ইব্‌ন জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ হে মু'আয। 
ঈমানদারগণ আল্লাহ্র হাতে বন্দী । হে মু‘আয! পুলসিরাত পার না হওয়া পর্যন্ত 
ঈমানদারের মনে শান্তি আসিতে পারে না। হে মু'আয! কুরআন ঈমানদারদেরকে আগের 
অনেক আশা-আকাঙ্খা হইতে বিরত রাখিয়াছে। যাহাতে তাহারা ধ্বংস হইয়া না যায়। 
সুতরাং কুরআন তাহার পথ প্রদর্শক, খোদাভীতি তাহার দলিল, আগ্রহ তাহার বাহন, 
নামায তাহার আশ্রয়, রোযা তাহার ঢাল, সাদকা তাহার মুক্তি, সততা তাহার আমীর, 
রা নিত নিস বনি সি ERA হারও ET 
দৃষ্টি রাখেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, এই হাদীসের রাবী ইউনুস হায্যা ও আবু হামযা 
অজ্ঞাত পরিচয় । ' 


Wwww.quraneralo.com 


Contents রি 


সূরা ফাজ্র ৪৯৯ 


ইব্‌ন আবূ হাতিম (র)..... ইব্‌ন আব্দুল কালায়ী (র) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্দুল কালায়ী রে) একদিন ওয়াজ করিতে গিয়া বলিয়াছেন ৪ লোক সকল! জাহান্নামের 
সাতটি পুল আছে। সব কয়টির উপরে পুলসিরাত অবস্থিত। প্রথম পুলের কাছে 
লোকদিগকে থামাইয়া নামাযের হিসাব নেওয়া হইবে । ইহাতে একদল মানুষ ধ্বংস 
হইয়া যাইবে, একদল মুক্তি পাইবে । দ্বিতীয় পুলের কাছে পৌছিলে এই মুক্তি প্রাপ্তদের 
নিকট হইতে আমানতের হিসাব নেওয়া হইবে । ইহাতে কিছু লোক মুক্তি পাইবে ও কিছু 
ধ্বংস হইয়া যাইবে । অতঃপর তৃতীয় পুলের নিকট পৌছিলে আত্মীয়তা সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করা হইবে । ইহাতেও একদল মুক্তি লাভ করিবে এবং একদল ধ্বংস হইয়া 
যাইবে । আত্মীয়তা সম্পর্ক তখন বলিবে, “হে আল্লাহ্‌! যে আমাকে বজায় রাখিয়াছে; 
তুমি তাহাকে বজায় রাখ আর যে আমাকে ছিন্ন করিয়াছে তুমি তাহাকে ছিন্ন কর।” 
তিনি বলেন, ১৮:০১ ৮111 5১ 91 -এ এই কথাগুলিই বলা হইয়াছে। 


ঠা রর ye ৫৫4 46 44401995১1৬ (০) 
৯2১ 2৮৯১৯ ৯ ৬85 


পাপ পাও Led * ৫৩ 5 21/2 ৫ ০৫ 
৩৩3০ 0৮8 465 555% LU ৩740) 
৮ 2৬৬0 24 ₹ 


১2201 953৩8 (১৬) 
১8555 02027 (১০) 
GES ৩০৫০ ০ (১৭) 

১৩০৫0 42% ১9 (Y.) 


১৫. মানুষ তো এইরূপ যে, তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন 
সম্মান ও অনুগ্রহ দান করিয়া, তখন সে বলে, “আমার প্রতিপালক আমাকে সম্মানিত 
করিয়াছেন ।' 

১৬. এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিয্ক সংকুচিত করিয়া, তখন সে 
বলে, “আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন ।? 

১৭. না, কখনই নহে। বস্তুত তোমরা ইয়াতীমকে সম্মান কর না, 

১৮. এবং তোমরা অভাবগ্রস্তদিগকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত কর না, 

১৯. এবং তোমরাউত্তরাধিকারীদিগের প্রাপ্ত সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেল, 

২০. এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালবাস। 


Wwww.quraneralo.com 


Contents 


৫০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, মানুষ এমন যে, পরীক্ষা করার জন্য 
যদি উহাদিগকে স্বচ্ছল জীবিকা দান করা হয়, তো তাহারা মনে করিয়া বসে যে, আল্লাহ্‌ 
তাহাদেরকে সম্মান করিল। কিন্তু মূলত উহা সম্মান নয়-পরীক্ষা। যেমন অন্য এক 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
৪865-58-85 2558৮ (9১১০৯ 

অর্থাৎ ধন ও জনবলে সমৃদ্ধ হওয়াকে মানুষ সর্বোতভাবে কল্যাণের অগ্রগতি মনে 
করে । মূলত তাহারা আসল রহস্য উপলব্ধি করিতে পারে না। 

তদ্রপ অপরদিকে যদি পরীক্ষামূলকভাবে জীবিকায় সংকট সৃষ্টি করেন, তখন সে 
মনে করে যে, উহা তাহার জন্য একটি অপমান । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ১৫ 
অর্থাৎ এই দুইটি বিষয়ের কোনটির ব্যাপারেই মানুষের ধারণা সঠিক নহে । কারণ, 
আল্লাহ্‌ তা'আলা তাহার প্রিয়-অপ্রিয় সকলকেই সম্পদ দান করেন এবং প্রিয়-অপ্রিয় 
সকলকেই জীবিকার সংকটে ফেলিয়া থাকেন। স্বচ্ছলতা ও অস্বচ্ছলতা উভয় অবস্থাতেই 
আল্লাহ্‌র সন্তুষ্টি ও অসন্তুষ্টি নির্ভর করে তাহার আনুগত্যের উপর । ধনী হইয়া যে আল্লাহ্‌ 
তা'আলার কৃতজ্ঞতা প্রকাশ করিবে সেও আল্লাহ্‌র প্রিয় এবং গরীব হইয়া যে ধৈর্যধারণ 
করিবে সেও আল্লাহ্‌র প্রিয় । 

55511 5১/০২2৪, অৰ্থাৎ বরং তোমরা ইয়াভীমকে সম্মান কর না। অর্থাৎ 
প্রকারান্তরে এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইয়াতীমদের সম্মান করিবার আদেশ 
করিয়াছেন । 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুবারক (র)..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “মুসলিম সমাজের সর্বাপেক্ষা উত্তম 
ঘর হইল সেই ঘর, যাহাতে ইয়াতীম আছে এবং তাহার প্রতি সদয় আচরণ করা হয় 
আর সর্বাপেক্ষা নিকৃষ্ট ঘর হইল সেই ঘর, যাহাতে ইয়াতীম আছে কিন্তু তাহার সহিত 
দুর্ব্যবহার করা হয়। অতঃপর তিনি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, আমি এবং ইয়াতীম 
লালন-পালনকারী জান্নাতে এইভাবে থাকিব |” 

আবু দাউদ (র)....... সাহল ইবন সা'দ (রা) হইতে বর্ণনা করেন যে, সাহল ইবন 
সা'দ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “আমি এবং ইয়াতীম লালন-পালনকারী 
জান্নাতে এই দুই অঙ্গুলির ন্যায় একত্রে বসবাস করিব।” এই বলিয়া তিনি মধ্যমা ও 
শাহাদাত অঙ্গুলিদ্বয়কে একত্রিত করিয়া দেখান। 

১০০৭11705৮5 ১৯৯১৪ অর্থাৎ তাহারা গরীব-মিসকীনের প্রতি 
অনুগ্যহ করিতে নির্দেশ করে না এবং একে অপরকে এই কাজে উৎসাহিত করে না। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ফাজ্র ৫০১ 


Lae Le SS BET 81051 5512143 আৱ তাহার! 
হালাল-হারাম বাছ-বিচার না করিয়া যেভাবে পায় সেভাবেই মীরাছের সম্পদ ভোগ করে 


এবং ধন-সম্পদকে অতিশয় ভালোবাসে ! 
56% 6 ০০১০ ESE (1) 


82 ES BIONIC 3 (YY) 
১৩১8৩8682৬0) 
রত 123474 2 পা 3/1 


০০৩০৪৬০৩৩ GLI 0:83 (YE) 


শা 


GAA Tal rs ১ ২৩৫৮৫, oe 


০৬৩. Ul ৮১৬০৯ ১৮০১৪ (০) 


LA ৯০০ 


BUSHEL 3 35233 (৭) 


SELL LAGST OW) 


ob PA 
Soo) 


565068)58) (%। 
০১45০ IESG (৭) 


5৬960) 

২১. ঈহা সঙ্গত নহে। পৃথিবীকে যখন চূর্ণ-বিচুর্ণ করা হইবে, 

২২. এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে 
ফেরেশতাগণও, 

২৩. সেইদিন জাহান্নামকে আনা হইবে এবং সেইদিন মানুষ উপলব্ধি করিবে; 
কিন্তু এই উপলব্ধি তাহার কী কাজে আসিবে? 

২৪. সে বলিবে, “হায়! আমার এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম 
পাঠাইতাম?? 

২৫. সেইদিন তাহার শাস্তির মত শাস্তি কেহ দিতে পারিবে না, 

২৬. এবং তাহার বন্ধনের মত বন্ধন কেহ করিতে পারিবে না। 

২৭. হে প্রশান্ত চিত্ত! 

২৮. তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আইস সত্তুষ্ট ও প্লান্তোষভাজন 
হইয়া, 

২৯. আমার বান্দাদিগের অন্তর্ভুক্ত হও, 

৩০. এবং আমার জান্নাতে প্রবেশ কর। 


Wwww.quraneralo.com 


Contents 


৫০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ৪ কিয়ামত দিবসে ভয়াবহ ঘটনা প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ ৫ 
(83 14০ ১৯১৪ ০০১19 অর্থাৎ নিঃসন্দেহে সেইদিন পৃথিবীকে চূর্ণ-বিচূর্ণ করিয়া 
সমতল করা হইবে, :পর্বতমালাকে নিশ্চিহ্ন করিয়া দেওয়া হইবে এবং মানুষ কবর হইতে 
উঠিয়া আল্লাহ্‌র দরবারে উপস্থিত হইবে। 

(০১০4/5 244, 2129 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সৃষ্টির মাঝে মীমাংসা 
করিবার জন্য উপস্থিত হইবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে তাহার সম্মুখে দাঁড়হিযা 
যাইবে। 

সমস্ত মানুষ একে একে সকল নবীর কাছে সুপারিশের আবেদন করিয়া ব্যর্থ হইয়া 
অবশেষে যখন তাহারা মুহাম্মদ (সা)-এর নিকট সুপারিশের জন্য দরখাস্ত করিবে ইহা 
উহার পরের ঘটনা । মহানবী (সা) সুপারিশের দায়িত্‌ গ্রহণ করিবার পর আল্লাহ্‌ 
তা'আলা বিচারকের আসনে উপস্থিত হইবেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্‌র নিকট 
উম্মতের জন্য সুপারিশ করিতে আরম্ভ করিবেন। উহাই হইবে মাকামে মাহমুদে 
অনুষ্ঠিতব্য প্রথম সুপারিশ । 

ইমাম মুসলিম (র)....... আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) হইতে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “কিয়ামতের দিন জাহান্নামকে সামনে আনা হইবে । উহার 
সত্তর হাজার লাগাম থাকিবে । প্রতিটি লাগামের সহিত সত্তর হাজার ফেরেশতা 
থাকিবে। উহারা সেই লাগাম ধরিয়া টানিয়া জাহান্নীমকে সকলের সামনে উপস্থিত 
করিবে ।” 


তর রী ORES ১১5 উদ অর্থাৎ সেইদিন মানুষ 
নতুন-পুরাতন যাবতীয় কর্মের কথা স্মরণ করিবে। কিন্তু সেই স্মরণ উহাদের কোন 
চাকার 
1৮০৮ ৮৮০৪ 1৯415 058 অৰ্থাৎ সেইদিন মানুষ মন্দ কাজের জন্য 
পস্তাইতে থাকিবে, নেক কাজ না করার জন্য বা কম করার জন্য আফসোস করিবে ও 
অনুতাপ প্রকাশ করিবে। 
ইমাম আহমদ (র).......... মুহাম্মদ ইব্ন আমরা (রো) হইতে বর্ণনা করেন যে, 
মুহাম্মদ ইব্‌ন আমরা (রা) বলেন, কেহ যদি জন্মের পর হইতে মৃত্যু পর্যন্ত সিজদায় 
পড়িয়া থাকে এবং আল্লাহ্‌র আনুগত্য করিতে থাকে, তবুও কিয়ামতের দিন সে তাহার 
এই ইবাদতকে তুচ্ছ মনে করিবে এবং দুনিয়াতে ফিরিয়া আসিয়া নেককাজ করিয়া 
যাইবার আকাঙ্কা প্রকাশ করিবে। 


www.quraneralo.com 


Contents 


সূরা ফাজ্র ৫০৩ 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


সিএ 52285 ওলা 2258 55১58 অর্থাৎ কিয়ামতের দিন 
আল্লাহ্‌ তা'আলার ন্যায় কেহ কঠিন শাস্তি দিতে পারিবে যাহা তিনি তাহার নাফরমান 
বান্দাদেরকে প্রদান করিবেন এবং কঠোর স্বভাবের ফেরেশতাদের মাধ্যমে কাফিরদিগকে 
যেভাবে শৃংখলাবদ্ধ করিবেন তদ্রুপ অন্য কাহারো পক্ষে সম্ভব হইবে না। তবে পৃত-পবিত্র 
ও প্রশান্তচিত্ত লোকদের কোন চিন্তা থাকিবে না। তাহাদিগকে বলা হইবে £ 

২2১৮১ 8292 Pe EE ERA Er CR Mel 
হে প্রশান্ত চিত্ত! সন্তুষ্ট ও সন্তোষজনক হইয়া তোমার প্রতিপালকের প্রতি ফিরিয়া 
আইস। 

১৯ 1৯019 ০৯৪ (৪১১০১ অর্থাৎ আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং 
আমার জান্নাতে প্রবেশ কর। উল্লেখ্য যে, এই কথাটি আল্লাহ্র প্রিয় বান্দাদেরকে মৃত্যুর 
সময় এবং কিয়ামতের দিন বলা হইবে। এই আয়াতটি কাহার সম্পর্কে অবতীর্ণ 
হইয়াছে, সেই ব্যাপারে মুফাস্সিরদের বিভিন্ন মত রহিয়াছে। যেমন:যাহ্হাক (র) ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, এই আয়াতটি হযরত উসমান (রা) সম্পর্কে 
অবতীর্ণ হইয়াছে। বুরায়দা ইব্‌ন হুসাইব (রা) হইতে বর্ণিত যে, এই আয়াতটি হামযা 
ইব্‌ন আব্দুল মুত্তালিব (রা) সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণনা করেন যে, কিয়ামতের দিন প্রশান্ত আত্মাদেরকে এই কথা বলা হইবে। 
ইকরিমা এবং কালবীও এইরূপ কথা বলিয়াছেন । ইব্‌ন জারীর (র)-ও এই ইহা পছন্দ 
করিয়াছেন। তবে প্রথম মতটিই অধিক গ্রহণযোগ্য । কারণ অন্য এক আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা বলেন ঃ 

4111০112১৮5 bls Ball 5 ০4111511155) 15 অর্থাৎ অতঃপর 
তাহাদিগকে তাহাদিগের সত্য মাওলার দিকে প্রত্যাবর্তিত করা হইবে । আল্লাহ্‌র নিকটই 
আমাদের প্রত্যাবর্তন । 

ইব্‌ন আবু হাতিম (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) 611 ২1511 ০841 0$24 এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই 
আয়াতটি নাযিল হইবার সময় আবু বকর রো) রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপবিষ্ট 
ছিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! ইহা কত সুন্দর কথা! উত্তরে 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “শুন! এই কথাটি তোমাকেও বলা হইবে ৷” 

ইব্‌ন আবূ হাতিম (র)...... সাঈদ ইব্‌ন জুবায়র (রো) হইতে বর্ণনা করেন যে, 
সাঈদ ইবন জুবায়র (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মুখে একদিন আমি 1546 
ট11১.১%1। এই আয়াতটি পাঠ করিলে শুনিয়া হযরত আবূ বকর (রা) বলিলেন ঃ ইহা 


Wwww.quraneralo.com 


Contents 


৫০৪ তাফসীরে ইব্ন কাছীর 


কত সুন্দর কথা! উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিলেন ৪ “মৃত্যুর সময় তোমাকেও 
এই কথা বলা হইবে ৷” 

ইব্‌ন আবূ হাতিম (র)...... সাঈদ ইব্‌ন জুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, 
সাঈদ ইব্‌ন জুবায়র (রা) বলেন, ইব্‌ন আব্বাস (রা) তায়েফ নগরীতে মৃত্যুবরণ করার 
পর অভিনব আকৃতির একটি পাখি আসিয়া তাহার লাশের মধ্যে ঢুকিয়া অদৃশ্য হইয়া 
যায়। লাশ কবরে দাফন করিবার পর কবরের এক কোন হইতে ১.8 %11 (4551, 
৷এই আয়াতটি তিলাওয়াত শুনিতে পাওয়া যায়। কিন্তু পাঠকারী কে তাহা জানিতে 
পারা যায় নাই। 

কুবাছ ইব্‌ন রযীন (র) আবূ হাশিম (র) হইতে বর্ণনা করেন যে, আমরা কতিপয় 
মুসলমান একবার রুমদের হাতে বন্দী হই ৷ বাদশাহ আমাদেরকে দরবারে ডাকাইয়া 
বলিল, হয় আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, অন্যথায় তোমাদের মস্তক উড়াইয়া দেওয়া 
হইবে । ইহাতে আমাদের তিনজন মুরতাদ হইয়া যায়। কিন্তু চতুর্থজন ধর্মত্যাগ করার 
ব্যাপারে অস্বীকার করায় তাহার মস্তক ছিন্ন করিয়া উহা সমুদ্রে নিক্ষেপ করে। সমুদ্রে 
নিক্ষেপ করার পর মাথাটা প্রথমে পানিতে ডুবিয়া যায় এবং কিছুক্ষণ পর পানির উপর 
করিয়া বলিল, হে অমুক! হে অমুক! হে অমুক! আল্লাহ্‌ তা'আলা কুরআনে বলিয়াছেনঃ 
৯ ২১৮11 ০৭৯৭1185202 অতঃপর মাথাটা আবার ডুবিয়া যায়। বর্ণনাকারী 
বলেন ঃ এই ঘটনা দেখিয়া খরিস্টানগণ মুসলমান হইয়া যায় এবং মুরতাদ হইয়া যাওয়া 
তিন ব্যক্তি পুনরায় মুসলমান হইয়া যায়। অতঃপর খলিফা আবূ জাফর মানসূরের পণের 
বিনিময়ে আমরা মুক্তি লাভ করি। 

ইব্‌ন আসাকির (র)...... আবু উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু উমামা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) এক ব্যক্তিকে বলিলেন £ তুমি আল্লাহ্র নিকট এই দু'আ 
কর ৪ 


sco লি 


অর্থাৎ ‘হে আল্লাহ্‌! তুমি আমাকে এমন চিত্ত দান কর যাহা তোমার সাক্ষাতে 
বিশ্বাসী করিবে, তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকিবে এবং তোমার দানে তৃপ্ত থাকিবে ।' 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা বাল্লাদে 
২০ আয়াত, ১ রুকু, মক্কী 


nes 


2 2+ 


6 hie 3S (0) 
১৫৪1৬০৯৩১50 

ও ৫৫505958055 0) 
১৫ ৩৩৯ ৬৫৩৪ 0) 


2 Grr ঠাপা 242 ১ এ পোলার 


Olas UE Ul (০) 


৬৬ 45 EXP AEP 3 ( 


৬:১৪ 0১5৫ 
৬৫৪০ EUS টি 


sl রিনি 


b Ld: Aus (\.) 


১. শপথ করিতেছি এই নগরের, 

২. আর তুমি এই নগরের অধিবাসী, 

৩. শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে। 
৪. মানুষকে আমি সৃষ্টি করিয়াছি ক্রেশের মধ্যে । 


ইবনে কাছীর ১১তম খণ্ড_-৬৪ 


Wwww.quraneralo.com 


Contents 


৫০৬ তাফসীরে ইব্ন কাছীর 


৫. সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? 
৬. সে বলে, “আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি ।' 

৭. সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই? 

৮. আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু ? 

৯. আর জিহ্বা ও দুই ওষ্ঠ ? 

১০. এবং তাহাকে দুইটি পথ দেখাই নাই ? 


তাফসীর ঃ খুসাইফ (র) মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) 
বলেন, এ 1১4-১19 এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা ১ দ্বারা কাফিরদের উক্তি 
প্রত্যাখ্যান করিয়া অতঃপর মক্কা নগরীর শপথ করিয়াছেন। শাবীব ইব্‌ন বিশ্র (র) 
হানা ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 
আলোচ্য আয়াতে নগরী দ্বারা উদ্দেশ্য হইল মক্কা ৷ 

১০111510৯52 অৰ্থাৎ হে মুহাম্মদ! ভবিষ্যতে কোন এক সময় এই 
নগরীতে যুদ্ধ করা আপনার জন্য বৈধ হইবে । আবূ সাঈদ ইব্‌ন জুবায়র, আবূ সালিহ, 
আতিয়্যা, যাহ্হাক, কাতাদা, সুদ্দী এবং ইব্‌ন যায়েদ (র) হইতেও এইরূপ ব্যাখ্যা বর্ণিত 
আছে। 

মুজাহিদ (র) বলেন, এই আয়াতের অর্থ হইল, আগনি এবালে যাহা রিবন 
আপনার জন্য তাহাই বৈধ | কাতাদা (র) বলেন, এই নগরীতে যুদ্ধ-বিগ্রহ করা 
আপনার কোন অপরাধ নহে । হাসান বসরী (র) বলেন ৪ কোন একদিনের কিছু সময়ের 
জন্য আল্লাহ্‌ তা'আলা মক্কা নগরকে মুহাম্মদ (সা)-এর জন্য যুদ্ধ বৈধ করিয়াছিলেন। 

হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ আসমান-যমীন সৃষ্টির সময় 
হইতেই আল্লাহ্‌ তাআলা এই মক্কী নগরীকে সম্মানিত করিয়াছেন এবং কিয়ামত পর্যন্ত 
ইহার সম্মান ও মর্যাদা অক্ষুন্ন থাকিবে। ইহার বৃক্ষ কাটা যাইবে না এবং ইহার কাটা 
ছেঁড়াও যাইবে না। আল্লাহ্‌ একদিনের কিছু সময়ের জন্য আমার জন্য ইহাকে বৈধ 
করিয়াছিলেন । পুনরায় ইহার মর্যাদা ফিরিয়া আসিয়াছে । ফলে বিগত দিনের. ন্যায় আজও 
ইহা মর্যাদাসম্পন্ন ৷ শুন, উপস্থিত লোকদের উচিত অনুপস্থিতদের নিকট আমার বাণী 
পৌছাইয়া দেওয়া। অন্য এক বর্ণনায় আছে যে, কেহ যদি আল্লাহ্‌র রাসূলের যুদ্ধের সূত্র 
ধরে এইখানে যুদ্ধ-বিগ্রহ বৈধ প্রমাণ করিতে চাহে, তাহাকে তোমরা বলিয়া দিও যে, 
আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূলকেই কেবল অনুমতি দিয়াছিলেন, তোমাদেরকে নহে। 


১43 ol ls ইব্‌ন জারীর রে) ...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন 
যে, ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন £ এ|11| অর্থ যাহার সন্তান 


হয় আর 4১1 অর্থ যাহার সন্তান হয় না। ইকরিমা (র) বলেন, 11১11 অর্থ যাহার 
সন্তান হয় না আর . 19০ অর্থ যাহার সন্তান হয়। 


www.quraneralo.com 


Contents 


সূরা বালাদ ৫০৭ 


মুজাহিদ, আবূ সালিহ, কাতাদা, যাহ্হাক, সুফিয়ান ছাওরী, সাঈদ ইব্‌ন জুবায়র, 
সুদ্দী, হাসান বসরী, খুযাইফ ও শুরাহবীল (র) প্রমুখ বলেন £ ১1511 দ্বারা উদ্দেশ্য 
আদম (আ) আর 5১150 দ্বারা উদ্দেশ্য সমস্ত বনী আদম । এই ব্যাখ্যাটিই সর্বাপেক্ষা 
শক্তিশালী ও সঙ্গত। কারণ প্রথমে আল্লাহ্‌ তাআলা মক্কার শপথ করিয়াছেন। যাহা সমস্ত 
নগরী ও বাসস্থানের মা। আর এই আয়াতে শপথ করিয়াছেন উহার সকলের পিতা 
আদম (আ) ও তাহার সন্তানদের । আবু ইমরান আল জওনী (র) বলেন ৪ ১/15 দ্বারা 
উদ্দেশ্য ইব্রাহীম (আ) আর 1,5৬ দ্বারা উদ্দেশ্য তাহার বংশধর । ইব্‌ন জারীর ও ইব্‌ন 
আবু হাতিম রে) ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইব্‌ন জারীরের পছন্দনীয় মত হইল, এই 
আয়াত দ্বারা ব্যাপকভাবে সকল পিতা ও সকল সন্তানই উদ্দেশ্য । এই ব্যাখ্যাটিও 
ফেলিয়া দেওয়ার মত নহে। 

৬৫ ৮৪ ১৮৮১১। 0১81৯ 581 ইব্ন মাসউদ ও ইব্‌ন আব্বাস (রা) এবং 
ইকরিমা, মুজাহিদ, খায়ছামা ও যাহ্হাক (র) প্রমুখ বলেন £ আলোচ্য আয়াতের অর্থ 
হইল মানুষকে আমি অত্যন্ত সুঠাম, সুদেহী ও ঠিকঠাক করিয়া সৃষ্টি করিয়াছি। মায়ের 
পেটে থাকিতেই আমি এইরূপ করিয়া থাকি । যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
বলেনঃ 
SATA EE RUE AT 5617 

CE So SR 

অর্থাৎ হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করিল? 

যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাকে সুঠাম ও সুসমঞ্জস করিয়াছেন, যেই 

আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করিয়াছেন। অন্য আয়াতে আল্লাহ্‌ পাক 
বলেন $ 

৮০৯০১: ০5 50০52 ০875 5৪1 অৰ্থাৎ আমি তো সৃষ্টি করিয়াছি 

ইব্‌ন আবু নাজীহ, জুরায়জ ও আতা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন £ এই আয়াতের অর্থ, আমি মানুষকে শক্তিশালী করিয়া সৃষ্টি করিয়াছি। 

সাঈদ ইব্‌ন জুবায়র (র) বলেন £ আয়াতের অর্থ আমি মানুষকে ক্লেশ ও জীবিকা 
উপার্জনের মধ্যে সৃষ্টি করিয়াছি। কাতাদা (র) বলেন ৪ SUEUR 
করিয়াছি । 

ইব্‌ন আবূ হাতিম (র) ...... EE STE TE 
যে, আব্দুল হামীদ ইব্ন জাফর (র) বলেন ঃ মুহাম্মদ ইব্‌ন আলী জাফর বাকির (র) 
জনৈক আনসারীকে &1।1 812 % 81 -এর ব্যাখ্যা জিজ্ঞাসা করিলে উত্তরে বলিলেন ৪ 


www.quraneralo.com 


Contents 


৫০৮ তাফসীরে ইবৃন কাছীর 


এই আয়াতের অর্থ হইল, আল্লাহ্‌ তা'আলা মানুষকে সুঠাম ও সুদেহী করিয়া সৃষ্টি 
করিয়াছেন। আবূ জাফর (র) এই ব্যাখ্যাটি অস্বীকার করেন নাই। 

হাসান বসরী (র) এই আয়াতের ব্যাখ্যায় বলেন ৪ মানুষ একদিকে দুনিয়ার জন্য 
ক্লেশ ভোগ করে অপরদিকে আখিরাতের জন্য কষ্ট করে। ইব্‌ন জারীরের মতে এ_.€ 
দ্বারা ক্লেশ উদ্দেশ্য । অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা মানুষকে ক্লেশের মধ্যে সৃষ্টি করিয়াছেন। 

Le ০4851 0 ৮০৮৯ এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরী (র) 
বলেন £ মানুষ কি মনে করে যে, তাহার সম্পদ ছিনাইয়া নেওয়ার শক্তি কাহারো নাই ? 

কাতাদা (র) বলেন, মানুষ মনে করে তাহাদের এই সম্পদ সম্পর্কে কেহই এই কথা 
জিজ্ঞাসা করিবে না যে, তুমি ইহা কোথা হইতে উপার্জন করিয়াছ এবং কোথায় ব্যয় 
করিয়াছ ? 

|, 4 317 15,81511185 অর্থাৎ মানুষ বলে, আমি প্রচুর সম্পদ নিঃশেষ 
করিয়াছি । মুজাহিদ, হাসান, কাতাদা ও সুদ্দী (র) প্রমুখ এই অর্থ করিয়াছেন । 

৯1 ০১১০4 ১1 ০০:০৯ এ মুজাহিদ রে) বলেন ঃ মানুষ কি মনে করে যে, আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে দেখে নাই? পূর্বসূরী অনেক মুফাস্সিরই এই ব্যাখ্যা করিয়াছেন । 

৬১১১০ «1৯১01 অর্থাৎ আমি কি মানুষকে দেখিবার জন্য দুইটি চোখ, 
মনে কথা ব্যক্ত করিবার জন্য জিহ্বা এবং দুইটি ওষ্ঠ দান করি নাই, যাহা ছারা কথা 
বলার ও পানাহারে সুবিধা হয় এবং মুখের সৌন্দর্য বৃদ্ধি পায়। 

হাফিজ ইব্‌ন আসাকির (র) আবু রবী দামেশকীর জীবনীতে মাকহুল (র) হইতে 
বর্ণনা করেন যে, মাকহুল (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, আল্লাহ্‌ তাআলা 
বলেন £ “হে আদম সন্তান! আমি তোমাদেরকে বড় বড় এত নিয়ামত দান করিয়াছি 
যাহা তোমরা গুণিয়া শেষ করিতে পারিবে না এবং যাহার তোমরা যথাযথ কৃতজ্ঞতা 
আদায় করিতে পারিবে না। তন্মধ্যে প্রধান প্রধান কয়েকটি নিয়ামত হইল, আমি 
তোমাদেরকে দুইটি চক্ষু দান করিয়াছি যদ্ধারা তোমরা দেখ আবার উহার উপর আবরণ 
দান করিয়াছি। অতএব আমি তোমাদের জন্য যাহা বৈধ করিয়াছি দুই চক্ষু দ্বারা উহা 
দেখ । আর আমি যাহা তোমাদের জন্য হারাম করিয়াছি যদি উহা চোখের সামনে পড়িয়া 
বসে তাহা হইলে পর্দা দ্বারা চোখ ঢাকিয়া ফেল। আমি তোমাদেরকে কথা বলিবার জন্য 
রসনা দিয়াছি এবং উহার গেলাফ দান করিয়াছি। সুতরাং আমি তোমাদেরকে যে কথা 
বলিবার আদেশ ও অনুমতি দিয়াছি কেবল তাহাই বল আর যাহা বলিতে নিষেধ 
করিয়াছি তাহা বলিতে বিরত থাক । আমি তোমাদেরকে যৌনাঙ্গ দান করিয়াছি। 
অনুমোদিত পন্থায় তোমরা উহা ব্যবহার কর আর নিষিদ্ধ পন্থায় উহা দ্বারা ঢাকিয়া রাখ । 
হে আদম সন্তান! আমার রোষ ও শাস্তি সহ্য করিবার ক্ষমতা তোমাদের নাই। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা বালাদ ৫০৯ 


১২১১০১০১১, অর্থাৎ আমি কি মানুষকে দুইটি পথ দেখাই নাই? 
সুফিয়ান সাওরী (র) রি ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, 
দুইটি পথ দ্বারা উদ্দেশ্য হইল, ভালো ও মন্দ পথ । আলী ইব্‌ন আব্বাস (রা) ও 
মুজাহিদ, ইকরিমা র) প্রমুখ ইহাই বলিয়াছেন । 
ইব্‌ন ওহাব (র) ....... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “মানুষের জন্য ভালো ও মন্দ দুইটি পথ 
রহিয়াছে, কেন তোমরা ভালো পথ ত্যাগ করিয়া মন্দ পথে চল ?” এই হাদীসটি খুবই 
দুৰ্বল । এ লা 2 
AGI AGI (0) 
১৪৪০0064০50) 


eed Sr 


5775 (১) 
খা পর্ণ 2/০ ৩ 2 ১০৫) ০:৯৫ 


১০-৫8-2802 (9) 


22251 656 (1০) 


০9৩১2০15 
১22915৩5558 OV 
০০ 2% (4) 


পা হত ৯ 


১০ tf এগ (১) 
bE BGI GN 00 


১১. সে তো বন্ধুর গিরিপথ অবলম্বন করে নাই । 

. বন্ধুর গিরিপথ কী? 

১৩. ইহা হইতেছে ঃ দাসমুক্তি 

১৪. অথবা দুর্ভিক্ষের দিনে আহার্য দান__ 

১৫. ইয়াতীম আত্মীয়কে, 

১৬. অথবা দারিদ্য-নিম্পেষিত নিঃস্বকে, 

১৭. তদুপরি অন্তর্ভুক্ত হওয়া মু'মিনদিগের এবং ভাহাদিগের যাহারা পরস্পরকে 
উপদেশ দেয়, ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের; 

১৮. ইহারাই সৌভাগ্যশালী। 


Wwww.quraneralo.com 


Contents 


৫১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৯. এবং যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে, উহারাই হতভাগ্য । 
২০. উহারা হইবে অগ্নি-পরিবেষ্টিত ৷ 


তাফসীর ৪ ইব্‌ন জারীর (র) ....... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন উমর (রা) বলেন, 8:৪1 ১ %%। 93 এই আয়াতে | ১ অর্থ 1১1০ 


কা'ব আল-আহবার (র) বলেন ৪ আকাবা দ্বারা উদ্দেশ্য হইল, জাহান্নামে অবস্থিত 
সত্তরটি স্তর বিশিষ্ট পর্বত ৷ হাসান বসরী (র) বলেন ৪ জাহান্নামের গিরিপথ। কাতাদা 
(র) বলেন ৪ ইহা একটি বন্ধুর ও দুর্গম গিরিপথ। আল্লাহ্‌র আনুগত্য করিয়া তোমরা 
উহা অতিক্রম কর। অতঃপর আল্লাহ্‌ তা'আলা সেই আকাবা অতিক্রমের পদ্ধতি সম্পর্কে 
বলিতেছেন ঃ 

২373১7555৮৮ 928০ ৯ অর্থাৎ দাস মুক্ত করা এবং 
আল্লাহ্র নামে আহার করানো। 

ইমাম আহমদ রে) সাঈদ ইব্‌ন মারজানা (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
মারজানা (র) আবু হুরায়রা (রা)-কে বলিতে শুনিয়াছেন ৪ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ 
“কেহ কোন ঈমানদার গোলামকে মুক্ত করিয়া দিলে আল্লাহ্‌ তাআলা উহার এক একটি 
অংগের বিনিময়ে তাহার এক একটি অংগকে জাহান্নাম হইতে মুক্ত করিয়া দেন। এই 
ভাবে হাতের বিনিময়ে তাহার হাত, পায়ের বিনিময়ে পা ও যৌনাঙ্গের বিনিময়ে যৌনাজ 
জাহান্নাম হইতে মুক্তি পাইয়া থাকে ।” আলী ইব্‌ন হুসায়ন (র) জিজ্ঞাসা করিলেন, তুমি 
কি সত্যি আবু হুরায়রা (রা) হইতে ইহা শুনিয়াছ? সাঈদ (র) বলিলেন, হ্যা, শুনিয়াছি। 
অতঃপর আলী ইব্‌ন হুসায়ন (র) স্বীয় এক গোলামকে বলিলেন, মুতাররাফকে আমার 
কাছে ডাকিয়া আন। মুতাররাফ তাহার সম্মুখে আসিয়া দণ্ডায়মান হইলে তিনি বলিলেন £ 
যাও, আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য আমি তোমাকে আযাদ করিয়া দিলাম ৷ ইমাম বুখারী, 
মুসলিম, তিরমিযী এবং নাসায়ী ও সাঈদ ইব্‌ন মারজানা (র) হইতে এই হাদীসটি 
বর্ণনা করিয়াছেন । মুসলিমের বর্ণনা মতে আলী ইব্‌ন হুসায়ন রে) যাহাকে আযাদ 
করিয়াছিলেন, তিনি হইলেন যয়নুল আবেদীন । আলী ইব্‌ন হুসায়ন রে) তাহাকে দশ 

অন্য এক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ কোন মুসলমান পুরুষ যদি 
কোন মুসলমান গোলামকে আযাদ করিয়া দেয়; তাহা হইলে আল্লাহ্‌ তা'আলা সেই 
আযাদকৃত গোলামের এক একটি হাড়ের বিনিময়ে তাহার এক একটি হাড়কে জাহান্নাম 
হইতে মুক্ত করিয়া দেন। আর কোন মুসলিম নারী কোন মুসলিম দাসীকে আযাদ করিয়া 
দেয়, তাহা হইলে আল্লাহ্‌ তা“আলা তাহার এক একটি হাড়ের বিনিময়ে তাহার এক 
একটি হাড়কে জাহান্নামের অগ্নি হইতে মুক্ত করিয়া দেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা বালাদ ৫১১ 


ইমাম আহমদ (র)..... আমর ইব্‌ন আবাসা রো) হইতে বর্ণনাৎকরেন যে, আমর 
ইব্‌ন আবাসা (রা) বলেন, নবী করীম (সা) বলিয়াছেন ৪ “আল্লাহ্‌র নাম স্মরণ করিবার 
জন্য কেহ একটি মসজিদ নির্মাণ করিয়া দিলে আল্লাহ্‌ তা'আলা জান্নাতে তাহার জন্য 
একটি ঘর নির্মাণ করিয়া রাখেন। কেহ একজন মুসলমান দাসীকে আযাদ করিলে উহার 
উসিলায় তাহাকে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয় এবং কেহ ইসলামের অবস্থায় বৃদ্ধ 
হইয়া কেশ সাদা হইয়া গেলে কিয়ামতের দিন উহা তাহার জন্য নূর হইয়া যায়।” 
অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ কেহ কোন মুসলিম 
দাসীকে আযাদ করিয়া দিলে তাহার এক একটি অংগের বিনিময়ে আল্লাহ্‌ তা'আলা 
আযাদকারীর এক একটি অংগকে জাহান্নাম হইতে মুক্ত করিয়া দেন। কেহ আল্লাহ্র 
পথে বৃদ্ধ হইয়া কেশ সাদা হইয়া গেলে কিয়ামতের দিন উহা তাহার জন্য নূরের রূপ 
ধারণ করে এবং কোন ব্যক্তি শত্রুর গায়ে তীর ছুঁড়িয়া লক্ষ্য অর্জন করিল বা লক্ষ্যত্রষ্ট 
হইল, ইহাতে সে বনী ইসমাঈলের একজন দাস মুক্তির সওয়াব পাইবে। 

ইমাম আহমদ রে)...... আমর ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আমর 
ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন 8 কোন মুসলমানের তিনটি 
সন্তান জন্মগ্রহণ করিয়া বালেগ হওয়ার পূর্বেই যদি মারা যায়, তাহা হইলে আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন, কোন ব্যক্তি আল্লাহ্‌র পথে বার্ধক্য 
উপনীত হইয়া কেশ সাদা হইলে কিয়ামতের দিন উহা তাহার জন্য নূরের রূপ ধারণ 
করিবে । কেহ শত্রুর গায়ে তীর নিক্ষেপ করিলে লক্ষ্য অর্জিত হোক বা না হোক উহার 
উসিলায় তাহাকে একটি দাস মুক্তির সওয়াব দেওয়া হইবে। 

কেহ কোন ঈমানদার দাসীকে মুক্ত করিয়া দিলে উহার প্রতিটি অংগের বিনিময়ে 
তাহাকে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হইবে এবং যে ব্যক্তি আল্লাহ্‌র পথে এক জোড়া 
বন্ত্র দান করিবে, আল্লাহ্‌ তাআলা তাহার জন্য জান্নাতের আটটি দরজা খুলিয়া দিবেন । 
উহার যে দরজা দিয়া ইচ্ছা সে প্রবেশ করিতে পারিবে। ূ 

ইমাম আহমদ (র).... উকবা ইবৃন আমির জুহানী রো) হইতে বর্ণনা করেন যে, 
উকবা ইব্‌ন আমির জুহানী রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “যে ব্যক্তি 
একজন মুসলিম দাসীকে আযাদ করিয়া দিবে উহার উসিলায় তাহাকে জাহান্নাম হইতে 
মুক্তি দেওয়া হইবে ৷” 

ইমাম আহমদ রে)..... বারা ইব্‌ন আযিব (রা) হইতে বর্ণনা করেন যে, বারা ইব্‌ন 
আযিব (রা) বলেন, এক বেদুইন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, হে 
আল্লাহ্‌র রাসূল! আমাকে এমন একটি আমল বাতাইয়া দিন যাহাতে আমি জান্নাতে 
প্রবেশ করিতে পারি। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “তুমি তো অল্প কথায় অনেক 
বড় প্রশ্ন করিয়া বসিয়াছ! আচ্ছা, তুমি গোলাম আযাদ কর আর দাস মুক্ত কর।” 


www.quraneralo.com 


Contents 


৫১২ তাফসীরে ইব্‌ন কাছীর 


লোকটি বলিল, হে আল্লাহ্‌র রাসূল! এই দুইটি কাজ কি একই জিনিস নয় কি? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ “না এক নহে- প্রথমটির অর্থ হইল তোমার একাই একটি 
গোলাম আযাদ করিয়া দেওয়া আর দ্বিতীয়টি হইল, গোলাম আযাদ করার ব্যাপারে 
সহযোগিতা করা, গরীব-মিসকীনকে দুধ পান করার জন্য গাভী দান করা ও অত্যাচারী 
আত্মীয়ের সহিত সুসম্পর্ক বজায় রাখা । এইগুলি যদি না পার তো ক্ষুধার্তকে আহার দান 
কর: পিপাসার্তকে পানি পান করাও, সৎ কাজের আদেশ কর ও অসৎ কাজ করিতে 
নিষেধ কর। যদি ইহাও না পার তাহা হইলে ভালো ছাড়া কোন কথা বলিও না।” 

Ls ১৯১ ১1৯৮। 9 ইব্‌ন আব্বাস (রা) বলেন'৪ ₹-৯-* ১ অর্থ 
১০১০১: অর্থাৎ ক্ষুধার্ত। ইকরিমা, মুজাহিদ, যাহ্হাক এবং কাতাদা (র) প্রমুখ 
এইরূপ বলিয়াছেন যে, 3. অর্থ ক্ষুধা। 

২৮৯০5 [৮252 অর্থাৎ আত্মীয় ইয়াতীমকে এইরূপ খাবার দান কর। 
২১০০0 অর্থ £5 ২9০85 অর্থাৎ আত্মীয়। ইবন আববাস (রা) ইকরিমা, হাসান 
এবং সুদ্দী (র) এই অর্থ করিয়াছেন। 

ইমাম আহমদ (র)..... সালমান ইব্‌ন আমির (রা) হইতে বর্ণনা করেন যে, 
সালমান (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, মিসকীনকে দান 
করিলে এক গুণ সওয়াব পাওয়া যায় আর আত্মীয়কে দান করিলে সওয়াব পাওয়া যায় 
দুই গুণ । এক গুণ দানের আরেক গুণ আত্মীয়তা বজায় রাখার ।” ইমাম তিরমিযী এবং 
নাসায়ীও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ' 

২2515 0১2৪দ অথবা আহার দান কর দারিদ্র্য নিম্পেষিত 
মিসকীনকে ৷” . 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ ₹_১% ০1১ অর্থ পথে পড়িয়া থাকা এমন ব্যক্তি যাহার 
কোন সহায় নাই। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন হ% ১; অর্থ মুসাফির । ইকরিমা 
(র) বলেন ৫ ঝণগ্রস্ত অসহায় দরিদ্র । সাঈদ ইব্‌ন জুবায়র রে) বলেন ঃ যাহার কেহ 
নাই। 

19১41 ১2541 ০ 314 28 অৰ্থাৎ এইসব সুন্দর ও পবিত্র গুণাবলীর সাথে সাথে 
অন্য ঈমানদার এবং আল্লাহ্‌র নিকট প্রতিদান লাভের আশাবাদী । যেমন অন্য. এক 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


4 ০০ এ চি ৪:০৯ “এল ৬% লত 1 তত তত A EEE 
৫০290454305 ae 9 Le (1 3 B33 IT 3 


losis 


www.quraneralo.com 


Contents 


সুরা বালাদ ৫১৩ 


অর্থাৎ যে আখিরাত কামনা করে এবং ঈমানের সহিত উহার জন্য যথাযথ চেষ্টা 
করে তাহাদের সেই চেষ্টা সফল হইবে। 

২৯১৮1019৬5৩ ১৮০101০1559 অর্থাৎ অন্যের অত্যাচারের 
ধৈর্যধারণ করিবার এবং অন্যের প্রতি দয়া প্রদর্শন করিবার জন্য পরস্পর উপদেশ বিনিময় 
করে। এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “যাহারা অন্যের প্রতি দয়া 
করে, আল্লাহ্‌ তাহাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া কর, 
আকাশবাসী তোমাদের প্রতি দয়া করিবেন ।” 

অন্য হাদীসে আছে, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ্‌ তাহার প্রতি দয়া 
করেন না।” | 

ইমাম আবু দাউদ (র).... আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) বলেন ঃ যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দের 
সি 


অদহরল নর উন অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


নি 57552171516 1১১৬৩ ১:11 
অর্থাৎ যাহারা আমার নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করে তাহারা হইল হতভাগ্য আসহাবুশ্‌ 
শিমালের অন্তর্ভূক্ত । অগ্নি উহাদিগকে পরিবেষ্টন করিয়া রাখিবে। উহা হইতে কোন 
প্রকারে তাহারা রেহাই পাইবে না। 
আবু হুরায়রা, ইব্‌ন আব্বাস (রা) ও ইকরিমা (র) প্রমুখ বলেন ৪ ১:০১ অর্থ 

3 1 অর্থাৎ পরিবেষ্টিত। ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 3০ অর্থ ২1৯ ৭ 
15-31 অর্থাৎ রুদ্ধদ্বার । কাতাদা (র) বলেন £ অগ্নি উহাদিগকে এমনভাবে পরিবেষ্টন 
করিয়া রাখিবে যে, উহাতে কোন ছিদ্র থাকিবে না, আলোর কোন রেশ প্রবেশ করিতে 
পারিবে না এবং কোন প্রকারে সেই বেষ্টনী হইতে বাহির হইতে পারিবে না। 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৬৫ , www..quraneralo.com 


Contents 


সূরা শামস 
১৫ আয়াত, ১ রুকু, মক্কী 


rp ps 


জাবির (রা) কর্তৃক বর্ণিত বুখারী ও মুসলিমের একটি হাদীস উপরে বর্ণিত হইয়াছে 
যে, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত মুআয (রা)-কে বলিয়াছিলেন ৪ “কেন তুমি সূরা শাম্‌স ও 
লায়ল দ্বারা নামায পড়িলে না?” 


6৫৮520১2215 () 

6 শা ) 
€ ee 
BEGG 
ক ৪151 
১৫০ 23 23512 ( (7) 
SELLE ($) 


ঠা রি SE (A) 


এ LG ঠা পরার 22 (৭) 


সা 
6০ ০৬৩৪2 (১) 


www.quraneralo.com 


Contents 


সুরা শাম্্‌স ৫১৫ 


১. শপথ সূর্যের এবং উহার কিরণের, 

২. শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, 

৩. শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে, 

৪. শপথ রজনীর, যখন সে উহাকে আচ্ছাদিত করে, 

৫. শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার, 

৬. শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাহার, 

৭. শপথ মানুষের এবং তাহার, যিনি উহাকে সুঠাম করিয়াছেন, 

৮. অতঃপর উহাকে উহার অসৎ কর্ম ও উহার সৎ কর্মের জ্ঞান দান 
করিয়াছেন । 

৯. সেই সফলকাম হইবে, যে নিজেকে পবিত্র করিবে। 

১০. এবং সেই ব্যর্থ হইবে, যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে। 


তাফসীর ৪।4২-১১১১-৮:]।$ মুজাহিদ (র) বলেন, ($= ৯ অর্থ ১৮৬১১ 
অর্থাৎ সূর্যের কিরণ । কাতাদা (র) বলেন ঃ ১. 11ঃঅর্থ গোটা দিন। ইব্‌ন জারীর 
(র) বলেন ৪ সঠিক কথা হইল এই যে, এইখানে আল্লাহ্‌ তা'আলা সূর্য ও উহার 
দিবসের শপথ করিয়াছেন । কেননা সূর্যের কিরণ দিনের বেলায়ই প্রকাশ হইয়া থাকে । 

($15131 ৯:19 মুজাহিদ (র) বলেন ৪ 115 অর্থ (== অর্থাৎ শপথ 
চন্দ্রের, যখন উহা সূর্যের অনুগমন করে। মালিক (র) যায়দ ইব্‌ন আসলাম (র) হইতে 
বর্ণনা করেন যে, এই আয়াতের অর্থ, শপথ চন্দ্রের, যখন উহা বদরের রাত্রিতে সূর্যে 
অনুগমন করে ! 

{4151 ১৮$। মুজাহিদ রে) বলেন ঃ 1215 01 অর্থ, রিনি 
শপথ যখন উহা আলোকিত হয়। 

(১১2101১2115 অর্থাৎ শপথ রাত্রির যখন উহা সূর্যকে আচ্ছাদিত করিয়া 
জগতকে অন্ধকারময় করিয়া তোলে । 

ইয়াধিদ ইব্‌ন যী হামাদাহ (র) বলেন £ রাত্রি আসিলে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
আমার বান্দাদেরকে আমার বৃহৎ এক সৃষ্টি ঢাকিয়া ফেলিয়াছে। মানুষ রাত্রিকে ভয় 
করে। অথচ যিনি উহাকে সৃষ্টি করিয়াছেন, তাহাকে আরো. অধিক ভয় করা উচিত। 
(ইবৃন আবী হাতিম) 

25517 কাতাদা (র) বলেন £ এই আয়াতে (« হরফটি 
মাসদারিয়া। অর্থাৎ শপথ আকাশ ও উহা যিনি নির্মাণ করিয়াছেন তাহার ৷ মুজাহিদ (র) 
বলেন 8 ৷ অর্থ ১» অর্থাৎ শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার | 
তবে উভয় অর্থই পরস্পর সম্পর্কযুক্ত। 


Wwww.quraneralo.com 


Contents 


৫১৬ তাফসীরে ইবন কাছীর 


[1১11০9১০১91 মুজাহিদ (র) বলেন 8 (4-৮ অর্থ (৯১, অর্থাৎ বিস্তৃত 
করিয়াছেন। আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ৫ 
অর্থ ($" ৪51১ 1০ অর্থাৎ উহাতে যাহা সৃষ্টি করিয়াছেন । আলী ইবৃন আবূ তালহা (র) 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, (+= অর্থ (৫... অর্থাৎ বিভক্ত 
করিয়াছেন। মুজাহিদ, কাতাদা, যাহ্হাক, সুদ্দী, ছাওরী, আবূ সালিহ ও ইব্‌ন যায়দ (র) 
বলেন 8 14৮ (5 অর্থ 1৫%..7 অর্থাৎ বিছাইয়া দিয়াছেন। এই মতটিই সর্বাপেক্ষা 
বেশী প্রসিদ্ধ । অধিকাংশ মুফাস্সিরের মত ইহাই । 

[১1১17 ১.5 অর্থাৎ শপথ মানুষের এবং তাহার যিনি উহাদেরকে সুঠাম 
ও সুন্দর করিয়া সঠিক ফিতরতের উপর সৃষ্টি করিয়াছেন। যেমন হাদীসে আছে যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ প্রত্যেক সন্তানই সঠিক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। 
অতঃপর তাহাদের মাতা-পিতা তাহাদেরকে ইয়াহুদী, নাসারা ও মজুসী রূপে গড়িয়া 
তোলে। 

সহীহ মুসলিমে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “আল্লাহ্‌ তা'আলা বলেন, 
আমার বান্দাদেরকে আমি সঠিক মন মানসিকতা দিয়াই সৃষ্টি করিয়াছি। অতঃপর 
শয়তান প্রতারণা করিয়া উহাদেরকে দীনের পথ হইতে বিচ্যুত করিয়াছে।” 

(১1859 (৯১১ (৫4108 অর্থাৎ মানুষকে সৃষ্টি করিয়া আল্লাহ্‌ তা'আলা 
ভালো ও মন্দ উভয় পথের জ্ঞান দান করিয়া ভালো পথে চলিবার হিদায়াত দিয়াছেন । 
এই আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা মানুষের সামনে 
সৎ ও অসৎ উভয় পথ খুলিয়া দিয়াছেন। মুজাহিদ, কাতাদা, যাহ্হাক এবং ছাওরী 
(র)-ও এই কথা বলিয়াছেন। ইবৃন যায়দ (র) বলেন £ আয়াতের অর্থ হইল, মানুষের 
স্বভাবে তিনি ভালো ও মন্দ কর্মের প্রবণতা রাখিয়া দিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)....... আবুল আসওয়াদ (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, 
ইমরান ইবৃন হুসায়ন (রা) একদিন আমাকে জিজ্ঞাসা করিলেন, বলুন তো, মানুষ 
নিজ হইতেই করিয়া থাকে । উত্তরে আমি বলিলাম, নিজ হইতে নহে বরং ইহা সবই 
পূর্ব নির্ধারিত, উত্তর শুনিয়া তিনি বলিলেন, তাহা হইলে "মানুষের অপরাধটা কি? আমার 
এই প্রশ্ন শুনিয়া তিনি কীপিয়া উঠিলেন এবং বলিলেন, জগতের প্রতিটি জিনিস তিনিই 
সৃষ্টি করিয়াছেন, সবকিছুর মালিক ও অধিকর্তা তিনিই । তাহার কোন কাজে বা সিদ্ধান্তে 
আপত্তি করিবার অধিকার কাহারো নাই। আমরা সকলেই একদিন তাহার সম্মুখে ' 
জিজ্ঞাসিত হইব । অতঃপর আমি বলিলাম, আসলে আমিও আপনার মতে একমত। শুধু 
আপনাকে পরীক্ষা করিবার জন্য কথাটি জিজ্ঞাসা করিয়াছিলাম । শুন, সুযায়না কিংবা 
জুহায়না গোত্রের এক ব্যক্তি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-কে এইরূপ জিজ্ঞাসা করিলে 


.  Wwww.quraneralo.com 


Contents 
সূরা শামূস ৫১৭ 


উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ “মানুষ যাহা কিছু করে সবই পূর্ব নির্ধারিত । শুনিয়া 
(সা) বলিলেন ঃ যাহাকে আল্লাহ্‌ তা'আলা যে স্তরের জন্য সৃষ্টি করিয়াছেন সে উহার 
কাজই করিতে থাকিবে। জান্নাতী হইলে জান্নাতের কাজ করিবে আর জাহান্নামী হইলে 
জাহান্নামের কাজ করিবে। ইহার সমর্থনে পবিত্র কুরআনে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

(4 ১০ Ci ১৪ ২৬৪০9 ৮১০১১ Lalli 1৮০০ sons 
আয়াতের দুই রকম অর্থ হইতে পারে । প্রথমত, যে আল্লাহ্‌র আনুগত্যের মাধ্যমে 
নিজেকে পরিশুদ্ধ করিল সে সফলকাম হইবে । আর আল্লাহ্র আনুগত্য বর্জন করিয়া 
নিজেকে কলুষাচ্ছন্ন করিল সে হইবে ব্যর্থ । 

দ্বিতীয়ত, আল্লাহ্‌ তাআলা যাহাকে পবিত্র করিবেন সে সফলকাম হইবে আর 
যাহাকে কলুষাচ্ছন্ন করিবেন সে ব্যর্থ হইবে । আওফী ও আলী ইব্‌ন আবু তালহা (র).... 
ইব্‌ন আববাস (রা) হইতে এইরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ৮11 চে ৮৪ এই আয়াতের ব্যাখ্যায় 
বলিয়াছেন £ “সফল সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্‌ তা'আলা পবিত্র করিয়াছেন ।” 

তাবারানী (র).... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) 
বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) - ৮1 1০9১. এই আয়াতটি পড়িয়া থামিয়া 
গেলেন এবং বলিলেন ঃ “হে আল্লাহ্‌ তুমি আমাকে তাকওয়া দান কর, তুমি আমার 
মালিক ও অভিভাবক এবং তুমি উত্তম পবিভ্রকারী ।৯ 

ইমাম আহমদ (র).... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন। আয়িশা (রা) বলেন, 
এক রাতে রাসূলুল্লাহ্‌ (সা)-কে আমি বিছানায় দেখিতে না পাইয়া অন্ধকারে হাতাইয়া 
দেখিলাম যে, তিনি সিজদায় পড়িয়া বলিতেছেন ৪ “হে আল্লাহ্‌! আমাকে তুমি তাকওয়া 
দান কর। তুমি আমার হৃদয়ের অধিকর্তা । আমার হৃদয়কে তুমি পবিত্র করিয়া দাও, 
তুমি উত্তম পবিত্রকারী |” 

ইমাম আহমদ (র).... যায়দ ইব্‌ন আরকাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়দ 
ইব্‌ন আরকাম (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) এই দু'আটি পাঠ করিতেন ঃ 


৩০৯৪11৬৬01১ 7৮113 Sy rl diel Stl 

SLES ৬৮ SMS 0১150 ০৭৪১ Sl ০৪11 ৩185 

৫০০১ ১৪১ ৩০৩ ৪৯53 515 ৬৮ il lp 04১৬৩ 0৫৪1 
| - 0৫1 2১৮58 ৯৪৪৪ ত 8১ ও 


Wwww.quraneralo.com 


Contents 


৫১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ “হে আল্লাহ! আমি তোমার নিকট অক্ষমতা, অলসতা, বার্ধক্য, কাপুরত্ষতা, 
কার্পণ্য ও কবর আযাব হইতে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ্‌! আমার অন্তরে তুমি 
তাকওয়া দান কর ও উহাকে পবিত্র কর। তুমি উত্তম পবিভ্রকারী ও অন্তরের অধিকর্তা | 
হে আল্লাহ্‌! তোমার নিকট আমি পানাহ চাই এমন হৃদয় হইতে যাহা তোমার ভয়ে সন্ত্রস্ত 
হয় না, এমন নফস হইতে যাহা তৃপ্ত হয় না, এমন ইলম হইতে যাহাতে কোন উপকার 
হয় না এবং এমন দু'আ হইতে যাহা কবুল করা হয় না!” যায়দ ইব্‌ন আরকাম বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) আমাদেরকে এই দু'আঁটি শিক্ষা দিতেন আর আমরা এখন তোমাদেরকে 
শিখাইয়া দিতেছি । ইমাম মুসলিম (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। 


eA 


6 2১১৯১ 2 33528 (NV) 

6 Gs) (১) 
34408647050805 On 

১6০১ পে 85 PI PISS (32555 (১5) 
০৬৪০ ৬5১০) 


১১. ছামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করিয়াছিল । 

১২. উহাদিগের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হইয়া উঠিল, 

১৩. তখন আল্লাহ্‌র রাসূল উহাদিগকে বলিল, “আল্লাহ্‌র উগ্ত্রী ও উহাকে পানি 
পান করাইবার বিষয়ে সাবধান হও ৷’ 

১৪. কিন্তু উহারা রাসূলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল। 
উহাদিগের 725 
একাকার করিয়া দিলেন । 

১৫. এবং ইহার পরিণামের জন্য আল্লাহ্র আশংকা করিবার কিছু নাই। 

তাফসীর ৪ 1১৯ 1 ১55 ৪4 অর্থাৎ ছামূদ সম্প্রদায় সম্পর্কে আল্লাহ্‌ 
তা'আলা বলিতেছেন, তাহারা অবাধ্যতাবশত তাহাদিগের রাসূলদেরকে অস্বীকার 
করিয়াছিল। 


মুহাম্মদ ইব্‌ন কা'ব (র) বলেন, (১1১১ অর্থ (4,৯1১ অর্থাৎ সকলে 
মিলিয়া । তবে প্রথম অর্থাটিই উত্তম ৷. 


(45:21 ০০91 31 অর্থাৎ যখন গোত্রের সর্বাধিক হতভাগ্য ব্যক্তিটি তৎপর হইয়া 
উঠিল, সেই লোকটি নাম কুদার ইব্‌ন সালিফ। এই লোকটি অত্যন্ত জদ্র কুলীন ও 


www.quraneralo.com 


Contents 
সূরা শাহি | ৫১৯ 


নেতৃস্থানীয় ও মাননীয় ছিল। যেমন এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা) একদিন 
খুতবা দানকালে উন্ত্রী ও উহার হত্যাকারীর সম্পর্কে বলিলেন £ “যখন উহাদের সর্বাধিক 
হতভাগ্য লোকটি তৎপর হইয়া উঠিল। এই লোকটি ছিল আবূ যামআর ন্যায় সমাজের 
শীর্ষস্থানীয় ব্যক্তি ৷” 

ইব্‌ন আবূ হাতিম (র)..... আম্মার ইব্‌ন ইয়াসির (রা) হইতে বর্ণনা করেন যে, 
আম্মার ইব্‌ন ইয়াসির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আলী (রা)-কে বলিলেন ঃ 
আমি তোমাকে হতভাগ্য ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে সংবাদ দিব? তিনি বলিলেন, হ্যা 
বলুন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ “মানুষের মধ্যে সর্বাধিক হতভাগ্য হইল দুই ব্যক্তি । 
একজন হইল ছামুদ সম্প্রদায়ের আল্লাহ্‌র উদ্্ী হত্যাকারী; অপরজন হইল সেই ব্যক্তি যে 
তোমার কপালে আঘাত করিবে, এমনকি রক্তে তোমার দাড়ি ভিজিয়া যাইবে ।” 

Lt LE Vt 0&3 অর্থাৎ তখন আল্লাহ্র রাসূল তথা 
হযরত সালিহ (আ) বলিলেন, তোমরা আল্লাহ্র উষ্্রীকে ভয় করিয়া চল, উহার কোন 
ক্ষতিসাধন করিও না এবং উহার পানি পান করার ব্যাপারে সীমালংঘন করিও না। সে 
একদিন পানি পান করিবে আর একদিন তোমরা তোমাদের পশুপালকে পান করাইবে । 

আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

[৯১:9১৪ ২ ৯14 & অর্থাৎ রাসূল তাহাদের নিকট যে বাণী লইয়া আসিয়া ছিলেন 
তাহারা উহা প্রত্যাখ্যান করিল এবং অবশেষে সেই উন্ট্রীটিকে কাটিয়া ফেলিল, যাহাকে 
আল্লাহ্‌ তা'আলা নিদর্শন স্বরূপ পাথর খণ্ড হইতে বাহির করিয়া দিয়াছিলেন। 

Uli ieee 6৮5৮৪ অর্থাৎ ফলে উহাদের পাপের জন্য 
উহাদের প্রতিপালক রাগান্বিত হইয়া উহাদিগকে সমূলে ধ্বংস করিয়া একাকার করিয়া 
দেন। 

কাতাদা রে) বলেন, কুদার উদ্ত্রীকে হত্যা করিবার পূর্বে সে সম্প্রদায়ের ছোট বড় 
নারী-পুরুষ সকলেই এক বাক্যে তাহার হাতে বায়আত গ্রহণ করিয়াছিল । ইহাতে উ্্ী 
হত্যার অপরাধে সকলেই অপরাধী সাব্যস্ত হইলে আল্লাহ্‌ তা'আলা নির্বিচারে সকলকেই 
সমূলে ধ্বংস করিয়া দেন। 

[41৯ ০-১/১ £35 অর্থাৎ শাস্তি প্রদান করিতে আল্লাহ্‌ তাআলা কাহারো পরোয়া 
করেন না। পরিণামে কি হইবে, না হইবে তাহা আল্লাহ্র চিন্তার বিষয় নহে। ইব্‌ন 
আব্বাস (রা), মুজাহিদ, হাসান ও বকর ইব্‌ন আব্দুল্লাহ্‌ মুযনী (র) প্রমুখ এই ব্যাখ্যা 
করিয়াছেন। যাহ্হাক ও সুদ্দী রে) বলেন ৪ এই আয়াতের অর্থ হইল, উস্ত্রী হত্যাকারী 
লোকটি ইহার পরিণামের আশংকা করে নাই । তবে প্রথম কথাটিই উত্তম । 


www.quraneralo.com 


Contents 


সুরা লাল 
২১ আয়াত, ১ রুকু, মক্কী 


TT 
9 ESN (1) 
পপ (*) 
১৬০5৫) 9৬৩১ (7) 
a ০3102) 
রি রিটের রর 
১৫৫ (0 
OGD 2S (V) 
০৬৫15085285 (A) 
5৫45৫ (৭) 
১৮৩০৮১-১(১-) 
১১৮1৬৮24584) 


১. শপথ রজনীর, যখন সে আচ্ছন্ন করে, 

২. শপথ দিবসের, যখন উহা আবির্ভূত হয়, 

৩. এবং শপথ তাহার, যিনি নৱ ও নারী সৃষ্টি করিরাছেন- 
৪. অবশ্যই তোমাদিগের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির । 


www.quraneralo.com 


Contents 


সূরা লায়ল ৫২১ 


৫. সুতরাং কেহ দান করিলে, মুত্তাকী হইলে 

৬. এবং যাহা উত্তম তাহা গ্রহণ করিলে, 

৭. আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ । 

৮. এবং কেহ কার্পণ্য করিলে ও নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করিলে, 

৯. আর যাহা উত্তম তাহা বর্জন করিলে, 

১০. তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পরিণামের পথ ।. 

১১. এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না, যখন সে ধ্বংস 

হইবে । 

তাফসীর £ ইমাম আহমদ (র)...... আলকামা (র) হইতে বর্ণনা করেন যে, 
আলকামা (র) একদিন শামে আসিয়া দামেক্কের মসজিদে প্রবেশ করিয়া দুই রাকাত 
নামায পড়িলেন, অতঃপর বলিলেন 05814515585 হে আল্লাহ্‌! 
আমাকে একজন সৎ সংগী দান কর। অতঃপর উঠিয়া হযরত আবুদ্দারদা (রা)-এর 
পাশে গিয়া বসিলেন। দেখিয়া আবুদ্দারদা জিজ্ঞাসা করিলেন, তোমার বাড়ি কোথায়? 
তিনি বলিলেন, 77 আচ্ছা তুমি কি 
বলিতে পার যে, ইব্‌ন উম্মে আরদ | 5-151 115 এই সূরাটি কিভাবে পড়েন? 
আলকামা (র) বলিলেন, তিনি ১319 নীতির (রা) 
বলিলেন, হ্যা, আমিও তো রাসূলুল্লাহ্‌ (সা)-কে এইরূপ পড়িতে শুনিয়াছি। কিন্তু এই 
লোকগুলি আমাকে সন্দেহের মধ্যে ফেলিয়া দিয়াছে। 

এই হাদীসটি বুখারী শরীফে এইভাবে বর্ণনা করা হইয়াছে যে, হযরুত আবদুল্লাহ্‌ 
ইব্‌ন মাসউদ (রা)-এর সংগী ও শিষ্যগণ হযরত আবুদ্দারদা (রা)-এর নিকট আগমন 
করিলে তিনি তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা)-এর কিরআতের সমর্থক কে? তাহারা বলিল, আমরা সকলেই তাহার কিরআতের 
সমর্থক ৷ তিনি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তোমাদের মধ্যে মুখস্ত শক্তি বেশী কাহার? 
এ NOPE ALLA ATL Or 0 
দিলেন, জা গতা আতা হয নহ ন 1514419 এই 
সূরাটি কিভাবে পড়িতেন? উত্তরে তিনি বলেন ঃ তিনি নিত 
টিবি শাল 
এইরূপ পড়িতে শুনিয়াছি আর ইহারা চায় যে, আমি 5১31) 4511 515 ০5 পড়ি । 
5 
(রা)-এর কিরআত। 

পক্ষতে জমহর আলিমপণ ০১৭4০ ১৫%. 5 ৩:১ গড়িয়া থবেন। নখের 
সৰ্বত্ৰ প্রচলিত মুসহাফে উছমানীতে ইহাই লিখা আছে। 


ইবনে কাছীর ১১তম খণ্ড_৬৬ 


www.quraneralo.com 


Contents 
৫২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


১১০01 45419 অর্থাৎ শপথ রাতের যখন সে সমগ্র সৃষ্টিকে অন্ধকার দ্বারা 
ঢাকিয়া ফেলে। 

০5101 5115 অর্থাৎ শপথ দিবসের যখন উহা আলোকিত হয়। 

৮১০19 4811 15 5 অর্থাৎ আরো শপথ তাহার, যিনি নর ও নারী সৃষ্টি 
করিয়াছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ্‌ 

(219১114৮১35 অর্থাৎ আমি তোমাদেরকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করিয়াছি। 
আরেক আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 

০১559 058151208১5 অৰ্থাৎ প্ৰতিটি বস্তুকে আমি জোড়া়-জোড়ায 
সৃষ্টি করিয়াছি। উপরের এই কয়টি বিষয়ের শপথ করিয়া অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
বলিলেন ঃ 

251}, অর্থাৎ মানুষের কর্ম-প্রচেষ্টা বিভিন্ন হইয়া থাকে। কেহ 
ভালো কাজ করে আর কেহ করে মন্দ কাজ। 

৬০৭10 355 ৪919 ০৮51 ১০ (০0৪ অৰ্থাৎ যে ব্যক্তি দিল অর্থাৎ 
ভয় করিয়া চলিল এবং আল্লাহ্‌র প্রতিদানকে সত্য বলিয়া বিশ্বাস করিল ৷ কাতাদা রে) 
বলেন ৪ ৬১:৯1 অর্থ প্রতিদান। আবূ আব্দুর রহমান ও যাহ্হাক রে) বলেন 
১৯ অর্থ লা-ইলাহা ইল্লাহ্‌। অর্থাৎ যে কলেমা তাওহীদে বিশ্বাস স্থাপন করিল। 
ইকরিমা রে) হইতে এক বর্ণনায় আছে যে, ,*১:..-% অর্থ আল্লাহ্‌র দেয়া নিয়ামত । 
ইব্‌ন যায়েদ (র) হইতে এক বর্ণনায় আছে, ১: ৯11 অর্থ নামায, যাকাত ও রোযা । 

এক হাদীসে আছে যে, হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন, আমি রাসূলুল্লাহ 
(সা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম, ০০৯ অর্থ কি? উত্তরে তিনি বলিলেন £ “হুসনা 
হইল জান্নাত ।” 

১১/১০১৯ অর্থাৎ আমি তাহার জন্য সহজ পথ সুগম করিয়া দিব। 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ ৪-০ অর্থ ১:১1 অর্থাৎ কল্যাণের পথ । যায়েদ 
ইব্‌ন আসলাম (র) বলেন, (৪৮-4১ জান্নাত । অর্থাৎ আমি তাহার জান্নাতের পথ সুগম 
করিয়া দিব। 

৯১০০৮৪৪৮০৯০ ১৫৩ ৭০১19 ০১৯৮ 09 অর্থাৎ আর 
কেহ আল্লাহ্‌র দেওয়া সম্পদ আল্লাহ্‌র পথে ব্যয় করিতে কার্পণ্য করিলে এবং নিজেকে 

স্বয়ংসম্পূর্ণ মনে করিলে ও পরকালের প্রতিদানকে অস্বীকার করিলে তাহার জন্য 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা লায়ল ৫২৩ 


অকল্যাণের পথ সুগম করিয়া দেওয়া হইবে । কারণ নিয়ম আছে যে, কেউ সৎকর্ম 
করিলে উহার পুরস্কার স্বরূপ পরবর্তীতে তাহাকে আরো সৎ কাজ .করিবার তাওফীক 
দেওয়া হয় এবং কেহ কোন মন্দ কাজ করিলে শাস্তি স্বরূপ পরবর্তীতে তাহাকে আরো 
মন্দ কাজ করিবার সুযোগ করিয়া দেওয়া হয়। ইহার সপক্ষে কুরআন ও হাদীসের বহু 
প্রমাণ পাওয়া যায়। | 

ইমাম আহমদ (র).... আব্দুর রহমান ইব্‌ন আবূ বকর (রা) বর্ণনা করেন যে, 
আব্দুর রহমান ইব্‌ন আবূ বকর (রা) বলেন যে, আবূ বকর (রা) একদিন রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে আল্লাহ্র রাসূল! আমরা দৈনন্দিন জীবনে যেসব 
আমল করিয়া থাকি, তাহা কি পূর্ব নির্ধারিত তাকদীর অনুযায়ী না-কি নবসৃষ্ট ব্যাপার? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, নবসৃষ্ট ব্যাপার নহে বরং পূর্ব নির্ধারিত তাকদীর অনুযায়ীই 
হইয়া থাকে । শুনিয়া আবু বকর (রা) বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! তাহা হইলে 
আমাদের আমল করিয়া লাভ কি? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ “আল্লাহ্‌ তা'আলা 
যাহাকে যে কাজের জন্য সৃষ্টি করিয়াছেন তাহার জন্য সে কাজের সুযোগ দিয়া 
রাখিয়াছেন।” 

ইমাম বুখারী রে)... আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলিয়াছেন ঃ 
একদিন আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত বাকীয়ে গারকাদে জানাযার নামায় পড়িতে 
গিয়াছিলাম ৷ তখন কথা প্রসংগে তিনি বলিলেন ৪ “তোমাদের মধ্যে কে জান্নাতী আর 
কে জাহান্নামী তাহা পূর্ব হইতেই লিখিয়া রাখা হইয়াছে ।” শুনিয়া সাহাবাগণ বলিলেন, 
পারি। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ “ন।, আমল করিতে থাক । আল্লাহ্‌ তা'আলা যাহাকে 
যে কাজের জন্য সৃষ্টি করিয়াছেন তাহাকে সেই কাজের সুযোগ দিয়া রাখিয়াছেন।” 
অতঃপর তিনি 4151 ৩০ U5 হইতে ৪১:০1 পর্যন্ত পাঠ করেন। 

ইমাম আহমদ রে)...... আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 


. উমর (রা) বলেন, উমর (রা) একদিন বলিলেন, হে আল্লাহ্র রাসূল! আমরা যেসব 


আমল করিয়া থাকি উহা কি পূর্ব নির্ধারিত না-কি নবসৃষ্ট? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ঃ “পূর্ব নির্ধারিত । তবে হে উমর! তুমি আমল করিতে থাক। কারণ, 
সকলকেই আল্লাহ্‌ তা'আলা আমলের সুযোগ দিয়া রাখিয়াছেন। সৌভাগ্যবানরা 
সৌভাগ্যের আমল করিবে আর হতভাগ্যরা হতভাগ্যের আমল করিবে ।” 

ইব্‌ন জারীর (র)..... জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির 
ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমরা যাহা করি তাহা কি 
পূর্ব নির্ধারিত, না-কি নবসৃষ্ট? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “পূর্ব নির্ধারিত।” শুনিয়া 
সুরাকা (রা) বলিলেন, তাহা হইলে আমরা আমল করিব কেন? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন £ “প্রত্যেক আমলকারীকে নিজ নিজ আমলের জন্য সুযোগ দিয়া রাখা 
হইয়াছে।” 


Wwww.quraneralo.com 


Contents 
৫২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র)............. আবুদ্দারদা (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবুদ্দারদা (রা) বলেন, সাহাবাগণ একদিন জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূল 
আমরা সেসব আমল করি তাহা কি পূর্ব হইতেই নির্ধারিত না-কি নবসৃষ্ট বিষয়? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ “নবসৃষ্ট বিষয় নহে- বরং পূর্ব হইতেই নির্ধারিত ।” শুনিয়া ' 
সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, তাহা হইলে আমরা আমল করি কেন? হে আল্লাহ্‌র 
রাসূল! রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ “যাহাকে যে কাজের জন্য সৃষ্টি করা হইয়াছে, 
তাহাকে সে কাজের জন্যই তৈয়ার করিয়া রাখা হইয়াছে ।” 

ইব্‌ন জারীর (র)...... আবুদ্দারদা (রা) হইতে বর্ণনা করেন। আবুদ্দারদা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ প্রতিদিন সূর্যাস্তের সময় সূর্যের দুই পার্শ্বে দাড়াইয়া 
দুই ফেরেশতা বলিতে থাকে যে, “হে আল্লাহ্‌! দানশীলকে উত্তম বিনিময় দান কর আর 
কৃপণের সম্পদ বিনাশ কর।” মানুষ এবং জিন ব্যতীত সকলেই এই আওয়াজ শুনিতে 
পায়। এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলেন £ || (৮51 ১০ (21$ | 

ইব্‌ন জারীর (র) বলেন £ এই আয়াতগুলি হযরত আবূ বকর সিদ্দীক রো) সম্পর্কে 
অবতীর্ণ হইয়াছে । যেমন £ 

ইব্‌ন জারীর (র)..... আমির ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র (র) হইতে বর্ণনা করেন 
যে, "আমির ইব্‌ন আব্দুল্লাহ (র) বলেন, হযরত আবূ বকর (রা) ইসলামের প্রথম যুগে 
মক্কায় যে সব বৃদ্ধা মহিলা ও দুর্বল মানুষ, যাহারা ইসলাম গ্রহণ. করিত, আযাদ করিয়া 
দিতেন। ইহা দেখিয়া তাহার পিতা একদিন বলিলেন, বৎস! এই দুর্বল লোকদেরকে 
আযাদ না করিয়া যদি তুমি শক্তিশালী বলিষ্ঠ পুরুষদেরকে আযাদ করিতে, তাহা হইলে 
পরবর্তীতে তাহারা তোমার কাজে আসিত। উত্তরে আবূ বকর (রা) বলিলেন, ইহার 
প্রতিদান তো আমি দুনিয়াতে নহে আখিরাতে পাওয়ার আশা রাখি। এই প্রসংগেই 
আলোচ্য আয়াতগুলি নাযিল হইয়াছে। 


555 13140 525%, 09 মুজাহিদ রে) বলেন, ৪ ৩4১3131 অর্থ ০18 
অর্থাৎ মৃত্যুর পর সম্পদ তাহার কোন উপকারে আসিবে না। আবু সালিহ ও মালিক (র) 
যায়দ ইব্‌ন আসলাম (রে) হইতে উল্লেখ করেন। তিনি বলেন £ 55,5151 অর্থ 13 
নি সস Ks DL ৃ 


1 51৫ 4০ 


3৬০৪ ৬45৩) (7) 
০১12 £৮৯৯ ৫). (১) 
নন পাল (১) 
PAI IES (১০) 


‘ 


www.quraneralo.com 


Contents 


সূরা লায়ল ৫২৫ 


ss 42 


6 IBIS GIN (৭) 


2s পাঠ পোপ 


০০5০ & 20%) 
SOW LC TL 20837 2 Gy (\A) 


SAI SL 
০৫০৭ ৯) ৫৪ একী, 1৬521 ২ (Y. ) 
br SIO) 

১২. আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা, 

১৩. আমি তো মালিক পরলোকের ও ইহলোকের। 

১৪. আমি তোমাদিগকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি, 

১৫. উহাতে প্রবেশ করিবে সে-ই, যে নিতান্ত হতভাগ্য, 

১৬. যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া লয়; 

১৭. আর উহা হইতে বহু দূরে রাখা হইবে পরম মুত্তাকীকে, . 

১৮. যে স্বীয় সম্পদ দান করে আত্ম-শুদ্ধির জন্য । 

১৯. এবং তাহার প্রতি কাহারো অনুগ্রহের প্রতিদানে নহে, 

২০. কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায়, 

২১. সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে । 

তাফসীর ৪ ৮৫11 ৮১:15 91 কাতাদা রে) বলেন, এই আয়াতের অর্থ হইল, 
কোন্টা হালাল আর কোন্টা হারাম, তাহা বলিয়া দেওয়ার দায়িত্ব আমার । অন্যরা 
বলেন, আয়াতের অর্থ হইল, যে ব্যক্তি হিদায়াতের পথে চলিবে সে অবশ্যই আল্লাহ্র 
সন্ধান লাভ করিবে । ইবৃন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

15919 8534 প্র 215 অৰ্থাৎ আমিই ইহলোক ও পরলোকের মালিক অর্থাৎ 
সবকিছুর মালিকানা আমারই, আমিই সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করিয়া থাকি । 
15105 55১57 ঈমুজাহিদ রে) বলেন 8 , 15 অর্থ ৮৯৬5 অর্থাৎ আমি 
তোমাদিগকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি। 

ইমাম আহমদ (র)..... সিমাক ইব্‌ন হারব (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
সিমাক (র) বলেন, আমি নু“মান ইব্‌ন বশীর রো)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি 
শুনিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন খুতবা দান কালে বলিয়াছিলেন £ “লোক সকল! 


www:quraneralo.com 


Contents 


৫২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি।” কথাটি তিনি এত. 
উচ্চস্বরে বলিয়াছিলেন যে, এখান হইতে বাজার পর্যন্ত উহার আওয়াজ শুনা গিয়াছিল। 
ইহা শুনিয়া তাহার কীধের চাদর পায়ের উপর পড়িয়া গিয়াছিল। 

ইমাম আহমদ (র)....... নু'মান ইবৃন বশীর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
নুমান ইব্‌ন বশীর রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “কিয়ামতের দিন সবচেয়ে 
হাল্কা সাজাপ্রাপ্ত জাহান্নামী সেই ব্যক্তি হইবে, যাহার দুই পায়ের পাতার উপর দুটি 
জুলন্ত অংগার রাখা হইবে, যাহাতে তাহার মস্তক উৎলিতে থাকিবে ।” ইমাম বুখারী 
(র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম মুসলিম (র)...... নু'মান ইব্‌ন বশীর (রা) হইতে বর্ণনা করেন যে, নু'মান 
ইব্‌ন বশীর রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “সবচেয়ে হাল্কা সাজাপ্রাপ্ত 
জাহান্নামী পায়ের জুতা জোড়া ও উহার ফিতা হইবে আগুনের, যাহার উত্তাপে ফুটন্ত 
পানির ন্যায় তাহার মস্তক উৎলিতে থাকিবে । তাহার শাস্তি সর্বাপেক্ষা লঘু হওয়া সত্তেও 
সে মনে করিবে ইহা অপেক্ষা কঠিন শাস্তি আর হইতে পারে না। 

EI) (£০১ অর্থাৎ নিতান্ত হতভাগ্য ছাড়া কেহ এই জাহান্নামের 
অগ্নিতে প্রবেশ করিবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা (851 তথা হতভাগ্য কাহারা 
উহারা ব্যাখ্যা প্রসংগে বলেন £ 

০4959 ০% 53] অর্থাৎ হতভাগ্য সেই ব্যক্তি, যে অন্তরে সত্যকে অস্বীকার করে 
এবং অংগ-প্রত্যংগ দ্বারা আমল করা হইতে মুখ ফিরাইয়া লয়। 

ইমাম আহমদ (র)...... আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন, “হতভাগ্য ছাড়া কেহ জাহান্নামে প্রবেশ করিবে না।” জিজ্ঞাসা করা 
হয়, হতভাগ্য কে? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ “যে ব্যক্তি আল্লাহ্র আনুগত্য করে 
না এবং আল্লাহ্‌র নাফরমানী হইতে বিরত থাকে না।” 

ইমাম আহমদ (র)........ আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবূ 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ৪ “কিয়ামতের দিন অস্বীকারকারী 
ব্যতীত আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করিবে ।” জিজ্ঞাসা করা হইল, হে 
আল্লাহ্র রাসূল! অন্বীকারকারী কে? উত্তরে তিনি বলিলেন ৪ “যে আমার অনুসরণ 
করিবে সে জান্নাতে প্রবেশ করিবে আর যে আমার নাফরমানী করিবে, সে-ই 
অস্বীকারকারী বলিয়া বিবেচিত হইবে ।” ইমাম বুখারী (র) মুহাম্মদ ইব্‌ন সিনান রে) ও 
সি এর সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


EOE ENE, অর্থাৎ এই জাহান্নাম হইতে 
দূরে রাখা হইবে সেই সৌভাগ্যবান ব্যক্তিকে যে পূত-পবিত্র মুত্তাকী ও পরহেযগার ৷ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা লায়ল ৫২৭ 
আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করিয়া নিজেকে ও নিজের সম্পদ পবিত্র করিবার জন্য যে আল্লাহ্‌র 
আনুগত্যের কাজে নিজের সম্পদ ব্যয় করে। 

5 425 45 LYSIS Lax ible এস 0০5 অর্থাৎ 
তাহার সেই সম্পদ ব্যয় করা কাহারো অনুগ্রহের প্রতিদানে নহে, আল্লাহ্‌র সন্তুষ্টি লাভই 
তাহার একমাত্র লক্ষ্য । আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


(৮১১ 3৮:19 অর্থাৎ এইসব গুণে গুণাবিত ব্যক্তি অচিরেই সন্তুষ্ট হইবে । 
বহুসংখ্যক মুফাস্সিরের মতে, এই আয়াতগুলি হযরত আবু বকর সিদ্দীক (রা) সম্পর্কে 
অবতীর্ণ হইয়াছে । অনেকের মতে, সমস্ত মুফাসসিরই ইহাতে একমত । তবে ইহাতে 
সন্দেহের কোন অবকাশ নাই যে, আবূ বকর (রা)-ও এইসব আয়াতের অন্তর্ভুক্ত এবং 
তিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি । কারণ মানবীয় এমন কোন গুণ বাকী ছিল না, যাহা তিনি 
অর্জন করেন নাই। 


বুখারী ও মুসলিম শরীফে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি আল্লাহ্‌র 
পথে একজোড়া বন্ত্র ব্যয় করিবে জান্নাতের দারোগা তাহাকে এই বলিয়া আহ্বান করিবে 
যে, হে আল্লাহ্‌র বান্দা! এই দিকে আস, এই দরজা সবচেয়ে উত্তম । শুনিয়া হযরত আবু 
বকর (রা) জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! কেহ এমন হইবে কি, যাহাকে 
জান্নাতের প্রতিটি দরজা হইতেই ডাকা হইবে? উত্তরে রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ “হ্যা, 
আমি আশা রাখি যে, তুমিও উহাদের মধ্যে একজন হইবে ৷” 


www.quraneralo.com 


Contents 


সূরা দুহা 


১১ আয়াত, ১ রুকু, মক্কী 


pies 


বাষ্যা মুকরী রে) সূত্রে বর্ণিত যে, তিনি বলেন, আমি ইকরিমা ইব্‌ন সুলায়মান 
(র)-এর কাছে কিরাআত পাঠ করিলাম ৷ তিনি ইসমাঈল ইব্‌ন কুস্তুনতীন ও শিবূল ইব্‌ন 
আব্বাদের সামনে কুরআন তিলাওয়াত করিতেছিলেন। তিলাওয়াত করিতে করিতে এই 
সূরা পর্যন্ত পৌছিবার পর তাহারা দু'জন বলিলেন, এখন হইতে শেষ পর্যন্ত প্রতিটি সুরার 
শেষে আল্লাহু আকবর বলিবে। আমরা ইব্‌ন কাছীর রে)-এর সামনে তিলাওয়াত 
করিয়াছিলাম। তিনিও আমাদেরকে এই কথা বলিয়াছেন। আবার ইব্‌ন কাছীরকে 
মুজাহিদ (র), মুজাহিদ (র)-কে হযরত ইবৃন আব্বাস রো) এবং ইব্‌ন আব্বাস (রা)-কে 
উবাই ইব্‌ন কাব (রা) এবং উবাই ইব্‌ন কাব রো)-কে রাসূলুল্লাহ্‌ (সা) এই শিক্ষা 
দিয়াছেন। আবুল হাসান আহমাদ ইবৃন মুহাম্মদ (র) কেবল এই সুন্নতের কথা বর্ণনা 
করিয়াছেন। ইনি কিরআত শাস্ত্রের ইমাম বলিয়া স্বীকৃত ছিলেন। তবে হাদীসের রাবী 
হিসাবে আবূ হাতিম রাবী তাহাকে দুর্বল আখ্যা দিয়া বলেন, আমি তাহার হাদীস গ্রহণ 
করি না। অনুরূপভাবে আবু জাফর উকায়লী রে) বলেন, তাহার হাদীস অগ্রহণযোগ্য ৷ 
তবে শায়খ শিহাবুদ্দীন আবূ শামা বর্ণনা করেন যে, ইমাম শাফেয়ী (র) একদিন এক 
ব্যক্তিকে নামাযের মধ্যে এই তাকবীর দিতে শুনিয়া বলিলেন, তুমি ঠিকই করিয়াছ এবং 
সুন্নত অনুযায়ী আমল করিয়াছ। ইহাতে হাদীসটি সঠিক বলিয়া প্রমাণিত হয়। 

আবার এই তাকবীর কোন্‌ জায়গায় কিভাবে পাঠ করিতে হইবে, তাহাতে কারীদের 
মতভেদ রহিয়াছে। কেউ বলেন, সূরা লায়লের শেষ হইতে, কেহ বলেন, সূরা দুহার শেষ 
হইতে তাকবীর পড়িতে হইবে । তাকবীরের পদ্ধতি সম্পর্কে কেহ বলেন, শুধু ‘আল্লাহু 
বলিতে হইবে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা দুহা ৫২৯ 


সূরা দুহা হইতে এই তাকবীর বলার কারণ প্রসংগে কোন কোন কিরআত বিশেষজ্ঞ 
বলেন, একদা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ওহী আগমন স্থগিত থাকার পর জিবরীল 
(আ) সূরা দুহা লইয়া আগমন করিলে তিনি খুশী ও আনন্দে "আল্লাহু আকবর’ বলিয়া 
উঠেন। তবে এই তথ্যের কোন সনদ পাওয়া যায় নাই, যাহার উপর ভিত্তি করিয়া ইহার 
বাস্তবতা ও দুর্বলতা বিবেচনা করা যাইতে পারে । 
12১১৮ 
00) ()) 


১০৯75)55 () 
38904448960) 
১৫১০৩285৯৯5 (5) 
8৬৬৬৩ (9) 
LIE ILI (9 
EEE IIS (4) 
৯. ০১৫ *$ 25315 (৭) 
হ্যা 


১১৪৩১০১2165 (১) 


> 


পার ৬ তা eel 2 


০০০০4১০8০84) 


১. শপথ পূর্বাহের, 

২. শপথ রজনীর যখন উহা হয় নিঝুম, 

৩. তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি 
বিরূপও হন নাই । 

৪. তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় । 
রিনি রিনি লে রিনি 

৬. তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান 
করেন নাই? 

৭. তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের 
নির্দেশ দিলেন। 
ইবনে কাছীর ১১তম খণ্_-৬৭ www.quraneralo.com 


Contents 


৫৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৮. তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করিলেন; 
৯. সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না; 

১০. এবং প্রার্থীকে ভর্থসনা করিও না। 

১১. তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও । 


তাফসীর ঃ ইমাম আহমদ (র).... আসওয়াদ ইব্‌ন কায়স রে) হইতে বর্ণনা করেন 
যে, আসওয়াদ (র) বলেন, আমি জুন্দুব (রা)-কে বলিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
একদা অসুস্থ হইয়া পড়িয়াছিলেন। ইহাতে তিনি একরাত বা দুইরাত তাহাজ্জুদের জন্য 
উঠিতে পারেন নাই । ফলে ইহা দেখিয়া এক মহিলা আসিয়া বলিল, মুহাম্মদ! তোমার 
শয়তানটা তো মনে হয় তোমাকে ছাড়িয়া দিয়াছে । এই ঘটনা প্রসংগে সূরা দুহার এই 
আয়াতগুলি নাযিল হয়। ইমাম বুখারী, মুসলিম, তিরমিযী, নাসায়ী, ইবন আবু হাতিম 
ও ইব্‌ন জারীর (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

অন্য এক বর্ণনায় আছে যে, জুন্দুব (রা) বলেন, একদা হযরত জিবরীল (আ) ' 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ওহী লইয়া আসিতে বিলম্ব হইলে মুশরিকরা বলাবলি করিতে 
লাগিল যে, মুহাম্মদের রব তাহাকে ছাড়িয়া দিয়াছে। এই প্রসংগে আল্লাহ্‌ আলোচ্য সূরাটি 
নাযিল করেন। | 

ইমাম আহমদ (র)..... আসওয়াদ ইব্‌ন কায়স (র) হইতে বর্ণনা করেন যে, 
আসওয়াদ ইব্‌ন কায়স (র) বলেন, জুন্দুব (রা) বলিয়াছেন যে, একদা রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর আঙ্গুলে একখণ্ড পাথর নিক্ষেপ করা হয়। রাসূলুল্লাহ্‌ (সা) তখন আঙ্গুলটির 
প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, তুমি তো একটি আঙ্গুল মাত্র আল্লাহ্‌র রাহে তোমাকে যখম 
করা হইয়াছে।” বর্ণনাকারী বলেন, ইহাতে রাসূলুল্লাহ (সা) দুইরাত বা তিন রাত 
তাহাজ্জুদের জন্য উঠিতে পারেন নাই। ফলে এক মহিলা বলিল, কিহে মুহাম্মদ! তোমার 
শয়তানটা তোমাকে ছাড়িয়া গিয়াছে বুঝি! এই প্রসংগে ৯০৯11 হইতে 3০ 
পর্যন্ত নাযিল হয়। কেহ কেহ বলেন, এই মহিলাটি ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামীল। 

তবে ইব্‌ন জারীর (র)..... আব্দুল্লাহ্‌ ইব্‌ন শাদ্দাদ (রা) হইতে বর্ণনা করেন, 
আব্দুল্লাহ্‌ ইবৃন শাদ্দাদ (রা) বলেন, হযরত খাদীজা (রা) একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
বিমর্ষ অবস্থায় দেখিয়া বলিলেন, মনে হয় আপনার প্রতিপালক আপনার প্রতি বিরূপ 
হইয়াছেন? অতঃপর আল্লাহ্‌ তা'আলা | ৬১119 নাযিল করেন। এই হাদীসটি 
মুরসাল রূপে বর্ণিত । এখানে খাদীজা (রা)-এর উল্লেখ সঠিক নয়। 

ইব্‌ন ইসহাক (র)সহ কোন কোন পূর্বসূরী আলিম বলেন, জিবরীল (আ) রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর সামনে নিজের প্রকৃত আকৃতিতে আত্মপ্রকাশ করিবার এবং আবতাহ নামক 
স্থানে রাসূলুল্লাহ্‌ (সা)-এর একান্ত সন্নিকটে আগমন করার পরবর্তী সময়ে এই সুরাটি 
নাযিল হয়। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা দুহা ৫৩১ 


আওফী (র)..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, একদা 
হযরত জিবরীল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ওহী লইয়া আগমন করিতে বিলম্ব 
দিয়াছে এবং তাহার প্রতি রুষ্ট হইয়া গিয়াছে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা ১ ১119 
হইতে «131, পর্যন্ত নাযিল করেন। 

এইখানে আল্লাহ্‌ তা'আলা প্রভাত এবং নিঝুম রাতের শপথ করিয়াছেন যাহা আল্লাহ্‌ 
তাআলার অপার শক্তির সুস্পষ্ট প্রমাণ ৷ 

4158 159 5) ০5905 অর্থাৎ শুন হে মুহাম্মদ! তোমার প্রতিপালক তোমাকে 
ত্যাগও করেন নাই এবং তোমার প্রতি রুষ্টও হন নাই। 
11319 5 এ%১ 8১৯৯1 অর্থাৎ পরকালের জীবন তোমার জন্য এই 
পার্থিব জীবন হইতে উত্তম। বস্তুত এই কারণেই রাসূলুল্লাহ্‌ (সা) দুনিয়াতে সর্বাপেক্ষা 
বেশী যাহিদ ও দুনিয়া বিমুখ ছিলেন । জীবনের শেষ মুহুর্তে তাহাকে দুনিয়াতে আজীবন 
থাকা এবং আল্লাহ্র সান্নিধ্যে চলিয়া যাওয়ার মধ্যে ইখতিয়ার দেওয়া হইলে তিনি 
আল্লাহ্‌র সান্নিধ্যে চলিয়া যাওয়াকেই বরণ করিয়া নিয়াছিলেন। 

ইমাম আহমদ রে)...... আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলেন, খালি চাটাইয়ের উপর শুইতে শুইতে রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর দেহে চাটাইয়ের দাগ পড়িয়া যায়। একদিন ঘুম হইতে উঠিবার পর আমি 
তাহার দেহে হাত বুলাইয়া দিতে লাগিলাম এবং বলিলাম, হুযুর! অনুমতি হইলে 
চাটাইয়ের উপর আমি একটা কিছু বিছাইয়া দিতে চাই। উত্তরে তিনি বলিলেন, “আরে 
দুনিয়ার সহিত আমার কী সম্পর্ক! আমার ও দুনিয়ার উপমা তো হইল, সেই পথিকের 
ন্যায়, যে চলার পথে একটি গাছের ছায়াতলে কিছুক্ষণ বসিয়া বিশ্রাম করিল ৷ অতঃপর 
সেই স্থান ত্যাগ করিয়া আবার গন্তব্যস্থল অভিমুখে রওয়ানা হইল। ইমাম তিরমিযী ও 
ইবন মাজাহ্‌ (র) হাদীস্টি বর্ণনা করিয়াছেন । তিরমিযী (র) হাদীসটিকে হাসান সহীহ 
বলিয়া মন্তব্য করিয়াছেন। 

১০১৪ এ 5) এ? ৮৮ 8৮5 অর্থাৎ আখিরাতে আপনার প্রতিপালক 
আপনার উম্মতদেরকে এত অধিক পরিমাণ নিয়ামত ও সম্মান দান করিবেন, যাহাতে 
আপনি সন্তুষ্টি হইয়া যাইবেন। বিশেষত আপনাকে হাওযে কাওছার দান করা হইবে । 
ইমাম আবূ আমর আওযায়ী (র)...... আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, মুসলমানদেরকে পরকালে যে সব নিয়ামত 
দেওয়া হইবে এক এক করিয়া উহার সবই রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মুখে তুলিয়া ধরা 
হইলে খুশীতে তাহার মন ভরিয়া যায়। অতঃপর আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি নাযিল 


www.quraneralo.com 


Contents 


৫৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


করেন। জান্নাতে তীহাকে হাজার হাজার প্রাসাদে এবং প্রত্যেক প্রাসাদে অসংখ্য স্ত্রী ও 
সেবক দেওয়া হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর প্রতি আল্লাহ্‌ তা'আলার সন্তুষ্ট 
হওয়ার অর্থ ইহাও যে, তাহার পরিবার-পরিজনের কেহ জাহান্নামে প্রবেশ করিবে না। 
ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা করেন! হাসান (র) বলেন ঃ ইহা দ্বারা 
উদ্দেশ্য হইল শাফায়াত । আবূ জাফর বাকির (র)-ও এইরূপ বলিয়াছেন। 
আবু বকর ইব্‌ন আবূ শায়বা (র)......... আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ্‌ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “আমরা সেই পরিবার, যাহাদের 
জন্য আল্লাহ্‌ তা'আলা দুনিয়ার উপর আখিরাতকে পছন্দ করিয়াছেন।” অতঃপর তিনি 
এই আয়াতটি তিলাওয়াত করেন। অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দা ও রাসূল 
(সা)-এর উপর প্রদত্ত নিয়ামতসমূহের কথা উল্লেখ করিয়া বলিতেছেন ঃ 

৪308 5, এ অর্থাৎ তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান 
নাই আর আশ্রয় দান করেন নাই? উল্লেখ্য যে, রাসূলুল্লাহ্‌ সো) মায়ের গর্ভে থাকাকালে 
মতান্তরে জন্মের পর তাহার পিতা মৃত্যুবরণ করেন। অতঃপর ছয় বছর বয়সে মাতা. 
আমিনা বিনতে ওহাব মারা যান। তাহার দাতা আব্দুল মত্তালিব তাহার লালন-পালনের 
ভার গ্রহণ করেন। আট বছর বয়সে দাদা মৃত্যুবরণ করিলে চাচা আবূ তালিব রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে লালন-পালন করেন। এইভাবে চল্লিশ বছর কাটিয়া গেলে তিনি নবৃওত লাভ 
করেন। এই সব ব্যবস্থাপনা আল্লাহ্‌ তা'আলা নিজ কুদরতেই করিয়াছিলেন । 


৪১৫ 40:০5 ৯9 অর্থাৎ তিনি তোমাকে পথ সম্পর্কে অনবহিত পাইলেন 
এবং পথের সন্ধান দিলেন। যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


Ys SLES ০০০৯১৯০১৮০১ ১০ ৮৯১০ LUC Sl NE 
EEE EE HS পান 


অর্থাৎ অনুরূপভাবে আমি নিজের নির্দেশে তোমার নিকট রূহ (জিবরীল বা কুরআন) 
প্রত্যাদেশ করিয়া ছিলাম । তুমি তখন ইহাও জানিতে না যে, কিতাব কি জিনিস এবং 
UL ALOT Bs lol যাহা দ্বারা আমি যাহাকে 
ইচ্ছা হিদায়াত দান করি। 

এই আয়াতের ব্যাখ্যায় কেহ কেহ বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) শিশুকালে একবার মক্কার 
গলিতে হারাইয়া গিয়াছিলেন। তখন আল্লাহ্‌ তাআলা তাহাকে অভিভাবকদের কাছে 
ফিরাইয়া দেন। কেহ বলেন, একদা চাচার সহিত উটে চড়িয়া শামে যাওয়ার পথে 
ইবলীস বাহানা করিয়া তাহাকে জংগলে লইয়া যায়। তখন হযরত জিবরীল (আ) এক 
ফুৎকারে ইবলীসকে হাবশায় ফেলিয়া দিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে পথে উঠাইয়া দেন। 
ইমাম বগবী (র) উভয় ঘটনা বর্ণনা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা দুহা | | ৫৩৩ 


4515 9505 ১২,১ অর্থাৎ তিনি তোমাকে পরিবার-পরিজনের অধিকারী দরিদ্র 
পাইলেন । অতঃপর তোমাকে অভাবমুক্ত ও পরমুখাপেক্ষীহীন করিয়া দিলেন । ইহাতে 
তুমি ধৈর্যশীল দরিদ্র এবং কৃতজ্ঞ ধনী উভয় মর্যাদার অধিকারী হইয়াছ। 

sil 9৬05 এভ্ইীও একই 205 YI Is- sl (১০ UL এই 
আয়াতের ব্যাখ্যায় কাতাদা (র) বলেন ৪ এইগুলি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবৃওত লাভের 
পূর্বের অবস্থা ছিল। ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন । 

বুখারী ও মুসলিম শরীফে আছে যে, হযরত আবু হুরায়রা রো) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন £ “অধিক সম্পদের মালিক হইলেই ধনী হওয়া যায় না- বরং যাহার 
হৃদয় পরমুখাপেক্ষীতা মুক্ত সেই প্রকৃত ধনী ।” 

সহীহ মুসলিমে আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “সফল সেই ব্যক্তি যে ইসলামের পথে চলিল, পর্যাপ্ত 
পরিমাণে জীবিকা লাভ করিল এবং স্বাভাবিকভাবে আল্লাহ্‌র দেওয়া সম্পদে তুষ্ট থাকিবার 
তাওফীক লাভ করিল ।” অতঃপর আল্লাহ্‌ তা“আলা বলেন £ 

$85 9. ০৮501 অৰ্থাৎ তুমি ইয়াতীমদের প্রতি কঠোর হইও না, 
তাহাদেরকে ধমক দিও না ও তাহাদের সহিত দুর্ব্যবহার করিও না বরং তোমার নিজের 
ইয়াতীম অবস্থার কথা স্মরণ রাখিয়া উহাদের সহিত সদয় ও সদ্ব্যবহার করিও। কাতাদা 
(র) বলেন, এই আয়াতের অর্থ হইল, তুমি ইয়াতীমদের সহিত দয়ালু পিতার ন্যায় 
ব্যবহার কর! 


হি রানির 775 
সন্ধান প্রার্থীকে ভ€সনা করিও না। কাতাদা (র) বলেন, এই আয়াতের অর্থ ভিক্ষুককে 
কিছু দিতে না পারিলেও নরম ও ভদ্র ভাষায় কথা বলিয়া বিদায় দিও। 

৬৬৯৪ LL ও অর্থাৎ তোমার প্রতিপালক তোমার প্রতি যেসব 
অনুগ্রহ করিয়াছেন তুমি সেসব অনুগ্রহের কথা মানুষকে বলিয়া দাও রাসূলুল্লাহ সো) 
এই নির্দেশ বাস্তবায়নার্থে এই দু'আ করিতেন ঃ 
(; 4 « অর্থাৎ হে খোদা! আমাদেরকে তোমার নিয়ামতের শোকরগুজার, উহার কারণে 


তোমার গুণকীর্তণকারী ও উহার স্বীকৃতি দানকারী বানাও এবং আমাদের উপর তোমার 
নিয়ামত পূর্ণ কর। | 


Wwww.quraneralo.com 


Contents 


৫৩৪ " ূ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীর (র)....... আবু নাযরা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু নাযরা (রা) 
বলেন, প্রথম যুগের মুসলমানরা মনে করিতেন যে, নিয়ামতের কথা প্রকাশ করাও 
শোকর গুজারের অন্তর্ভূক্ত । 

ইমাম আহমদ রে)..... নু'মান ইব্‌ন বশীর (রা) হইতে বর্ণনা করেন যে, নু'মান 
ইব্‌ন বশীর বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন মিশ্বরে দীড়াইয়া বলিলেন ৪ “যে ব্যক্তি অল্পে 
তুষ্ট না হয়; সে বেশী পাইয়াও তুষ্ট হইতে পারিবে না, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা 
আদায় করে না সে আল্লাহ্‌র কৃতজ্ঞতাও আদায় করিতে পারে না, আল্লাহ্‌র দেওয়া 
নিয়ামতের কথা মানুষের কাছে বলাও কৃতজ্ঞতার এবং না বলা অকৃতজ্ঞতার অন্তর্ভূক্ত 
এবং দলবদ্ধ হইয়া থাকা আল্লাহ্‌র রহমত ও বিচ্ছিন্ন থাকা আযাব স্বরূপ ৷” 

সহীত বুখারী ও মুসলিমে আছে যে, হযরত আনাস (রা) বর্ণনা করেন, মুহাজিরগণ 
একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট অভিযোগ করিয়া বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! সব 
সওয়াব তো আনসাররাই লইয়া গেল! উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ “না, যতক্ষণ 
পর্যন্ত তোমরা তাহাদের জন্য আল্লাহ্‌র নিকট দু'আ করিবে এবং তাহাদের প্রশংসা 
করিবে 1” | 

আবু দাউদ (র)........ আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না 
সে আল্লাহ্‌র কৃতজ্ঞতাও আদায় করিতে পারে না।” ইমাম তিরমিযী (র) এই হাদীসটি 
বর্ণনা করিয়া সহীহ বলিয়া মন্তব্য করিয়াছেন। 

ইমাম আবু দাউদ (র)..... জাবির রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, জাবির (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ৪ “কেহ কোন নিয়ামত পাইয়া যদি উহা প্রকাশ করে 
7৮৮ 
হইলে সে অকৃতজ্ঞ বলিয়া বিবেচিত হইল ৷” 

অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ ররর 
করা হইলে তাহার উচিত উহার বিনিময় প্রদান করা । আর যদি বিনিময় দেওয়া সম্ভব না : 
হয় তাহা হইলে দানকারীর প্রশংসা করা । যে প্রশংসা করিল সে উহার কৃতজ্ঞতা আদায় 
করিল আর যে গোপন রাখিল সে অকৃতজ্ঞ বলিয়া বিবেচিত হইল । 

মুজাহিদ (র) বলেন, আলোচ্য আয়াতে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হইল নবৃওত । অর্থাৎ 
আপনি আপনার নবৃওতের কথা প্রচার করিতে থাকুন। অন্য এক বর্ণনায় আছে যে, 
নিয়ামত দ্বারা উদ্দেশ্য কুরআন । হাসান ইব্‌ন আলী (র) বলেন, এই আয়াতের অর্থ 
হইল, আপনি যে সব ভালো আমল করেন তাহা মানুষের কাছে প্রকাশ করিয়া দিন। 


Wwww.quraneralo.com 


Contents 


৮ আয়াত, ১ রুকু, মক্কী 


1১০১৮১১১৭১০ 


2 পা Ad eld 1 


549০৫ (1) 
24 ১০৩৩৭ ; ৫) 
8৩: 5 উ৩$ () 
সে 2509 

ROP (০) 
১1৮০০ তি ৩) (০) 
6 ০৮৪৬ ৪ CS (v) 


৮ 242 


৯০৫9 ১4৮5 (A) 


৫ 


১. আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই? 


২. আমি অপসারণ করিয়াছি তোমার ভার। 

৩. যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক । 

৪. এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করিয়াছি । 
৫. কষ্টের সাথেই তো স্বস্তি আছে, 

৬. অবশ্য কষ্টের সাথেই স্বস্তি আছে। 

৭. অতএব যখনই অবসর পাও সাধনা করিও; 

৮. এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও । 


www.quraneralo.com 


Contents 


৫৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ ১১০ ০১৯-41 অর্থাৎ আমি 
কি তোমার বক্ষ জ্যোতির্ময় প্রশস্ত ও দয়াময় করিয়া দেই নাই? যেমন অন্য আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ | 

PLU 87828551558 অর্থাৎ যাহাকে আন্রাহ্‌ 
হিদায়াত দিতে ইচ্ছা করেন ইসলামের জন্য তাহার বক্ষ প্রশস্ত করিয়া দেন। 

উল্লেখ্য যে, আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর অন্তরকে যেমন প্রশস্ত করিয়াছেন, 
তেমনি তাহার শরীয়তকেও প্রশস্ত, ব্যাপক, সহজ, ঝামেলা ও সংকীর্ণতামুক্ত 
বানাইয়াছেন। কেহ কেহ বলেন, এইখানে বক্ষ প্রশস্তকরণ দ্বারা মি'রাজ রজনীর বক্ষ 
প্রশস্ত করা উদ্দেশ্য । যেমন ৪ মালিক ইবৃন সা'সা'আ (রা) এইরূপ বর্ণণা করিয়াছেন । 

ইমাম আহমদ (র)........ উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, উবাই 
ইব্‌ন কাব (রা) বলেন, অন্যদের তুলনায় হযরত আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
বিভিন্ন বিষয়ে প্রশ্ন করিবার সাহসী বেশী ছিল। একদিন তিনি জিজ্ঞাসা করিলেন যে, হে 
আল্লাহ্‌র রাসূল! আপনার নবৃওতের প্রথম লক্ষণ আপনি কি দেখিয়াছিলেন? প্রশ্ন শুনিয়া 
রাসূলুল্লাহ্‌ (সা) সোজা হইয়া বসিয়া বলিলেন ঃ শুন, আবূ হুরায়রা! আমার বয়স তখন 
দশ বছর কয়েক মাস। আমি মাঠে ঘুরিয়া বেড়াইতেছিলাম। ইত্যবসরে মাথার উপর 
শুনিতে পাইলাম যে, একজন অপরজনকে জিজ্ঞাসা করিতেছে, ইনিই, কে তিনি? ইহার 
পর তাহারা দুইজন আমার দিকে আগাইয়া আসে। তাহাদের চেহারা ও তাহাদের 
পোশাকের লোক জীবনে কখনো আমি দেখিতে পাই নাই । তাহারা দুইজন আমার কাছে 
আসিয়া আমার বাহুতে ধরিয়া একজন অপরজনকে বলিল, একে শোয়াইয়া দাও। কিন্তু 
আমি তাহাদের কাউকেই স্পর্শ করিতে পারিতেছিলাম না। তাহারা আমাকে শোয়াইয়া 
দিল । আমি টেরও পাইলাম না। অতঃপর একে অপরকে বলিল, ইহার বক্ষ বিদীর্ণ কর। 
নির্দেশ শুনিয়া একজন আমার বক্ষ বিদীর্ণ করিয়া ফেলিল। কিন্তু ইহাতে রক্তও বাহির 
হয় নাই। আমি ব্যথাও পাই নাই। অতঃপর একজন বলিল, ইহার মধ্য হইতে 
ধোকাবাজী ও হিংসা-বিদ্বেষ বাহির করিয়া ফেল। ফলে সে আমার ভিতর হইতে জমাট 
রক্তের ন্যায় কি যেন বাহির করিয়া উহা দূরে ফেলিয়া দিল। অতঃপর একজন 
অপরজনকে বলিল,ইহার ভিতরে দয়া-মায়া প্রবেশ করাইয়া দাও । সবশেষে আমার ডান 
পায়ের অঙ্গুলি হেলাইয়া বলিল, যাও, শান্তিতে নিরাপদে বসবাস কর। আমি তথা হইতে 
রওয়ানা হইলে আমার অন্তরে ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি দয়া অনুভূত হইল । 


৮৮০৮৪ ৮11 USUAL অর্থাৎ আমি অপসারণ করিয়াছি 
তোমার ভার যাহা তোমার জন্য ছিল অতিশয় কষ্টদায়ক । এই মর্মেই অন্য এক আয়াতে 
বলা হইয়াছে। 


০১৬5 055 CL ০ (28 (০1001 ৩0 5১ অর্থাৎ ‘আল্লাহ্‌ আপনার 
পূর্বাপর যাবতীয় পদশ্থলন ক্ষমা করিয়া দিয়াছেন।” 555১1 অর্থ আওয়াজ। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ইন্শিরাহ্‌ ৫৩৭ 


১১৩১০৯১১ অর্থাৎ আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করিয়াছি! 
মুজাহিদ (র) বলেন, এই আয়াতের অর্থ হইল, আমি এমন ব্যবস্থা করিয়া রাখিয়াছি যে, 
যখনই আমার নাম স্মরণ করা হইবে, সাথে সাথে আপনার নামও স্মরণ করা হইবে। 
যেমন বলা হইবে, 20114775810 185 চি চিন 

ইব্‌ন জারীর রে) ...... আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) 
বলেন যে, রাসূলুল্লাহ্‌ সো) একদিন আমার নিকট আসিয়া বলিলেন, আপনার-ও আমার 
প্রতিপালক বলিতেছেন যে, তিনি আপনার মর্যাদা কিভাবে উচ্চ করিবেন? উত্তরে আমি 
বলিলাম, আল্লাহই ভালো জানেন। অতঃপর জিবরীল (আ) নিজেই বলিলেন, যখন 
আল্লাহ্র নাম স্মরণ করা হইবে, সংগে আপনার নামও স্মরণ করা হইবে। 

ইব্‌ন আবু হাতিম (র) ..... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ ‘আমি একদা আল্লাহ্‌র নিকট একটি 
প্রার্থনা করিয়াছিলাম, যাহা না করাই ভালো ছিল। আমি বলিয়াছিলাম, 'হে আমার 
. প্রতিপালক! আপনি তো আমার পূর্বের নবীদের মধ্যে কাহারো জন্য বায়ুকে অনুগত 
করিয়া দিয়াছেন এবং কাহাকেও মৃত প্রাণী জীবিত করিবার শক্তি দিয়াছেন! উত্তরে 
আল্লাহ্‌ বলিলেন, কেন হে মুহাম্মদ! আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাইয়া আশ্রয় 
দেই নাই? আমি বলিলাম, হ্যা দিয়াছেন তো! আল্লাহ্‌ বলিলেন £ আমি তোমাকে পথ 
সম্পর্কে অনবহিত পাইয়া পথের সন্ধান দেই নাই? আমি বলিলাম, হ্যা দিয়াছেন। 
আল্লাহ্‌ বলিলেন, আমি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাইয়া অভাবমুক্ত করিয়া দেই নাই? 
আমি বলিলাম, হ্যা দিয়াছেন । আল্লাহ্‌ বলিলেন, আমি কি তোমার বক্ষ প্রশস্ত করিয়া 
দেই নাই? এবং তোমার মর্যাদাকে উচ্চ করি নাই? আমি বলিলাম, হ্যা করিয়াছেন । 

ইমাম বগবী রে) ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, 
এ/১ধ১ এ1৮১55)5 দ্বারা উদ্দেশ্য হইল আযানের মধ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নাম 
উচ্চারণ করা। 

অন্য মুফাসসিরগণ বলেন, ইহার অর্থ হইল, পূর্ব যুগের নবীগণের মধ্যে আল্লাহ্‌ 
আপনার নাম আলোচনার ব্যবস্থা করিয়া, এবং সমস্ত রাসূল হইতে আপনার উপর ঈমান 
আনিবার ও উম্মতদেরকে আপনার উপর ঈমান আনিবার নির্দেশ দেওয়ার অংগীকার 
লইয়া আপনার মর্যাদা বাড়াইয়া দিয়াছি। অতঃপর আপনার উম্মতের মধ্যে আপনার নাম 
প্রসিদ্ধ করিয়া দিয়াছি। ফলে আপনার নাম ব্যতীত আমার নাম স্মরণ করা হয় না। 

1১. ৮০০৮11 ত৭ 0112 :০৮]। ৮50 অর্থাৎ প্রথমে আল্লাহ্‌ তা'আলা 
এই সংবাদ দিয়াছেন যে, কষ্টের সাথেই স্বস্তি পাওয়া যায়। অতঃপর এই কথাটি পুনর্ব্যক্ত 
করিয়া কথাটি আরো দৃঢ় করিয়া দিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন বসিয়াছিলেন। তাহার সম্মুখে ছিল একখণ্ড 
পাথর । তিনি বলিলেন ঃ কতা হাচি হাযির 
ইবনে কাছীর ১১তম খণ্ড_৬৮ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৩৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


অবশ্যই স্বস্তি আসিয়া ইহাতে প্রবেশ করিয়া কষ্টকে বাহির করিয়া ফেলিবে। তখন 
আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতটি নাযিল করেন। 
ইব্‌ন আবু হাতিম রে) ... হাসান (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান (রা) বলেন, 
মুসলমানগণ বলিত যে, এক কষ্ট দুই স্বস্তির উপর প্রভাব বিস্তার করিতে পারে না। 
ইবৃন জারীর (র) ....... হাসান (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) একদিন হাস্যোজ্ছল মুখে আনন্দচিত্ে ঘর হইতে বাহিরে আসিলেন এবং 
“শোন তোমরা! এক কষ্ট কখনো দুই স্বস্তির উপর বিজয় লাভ করিতে পারে 
না, এক কষ্ট কখনো দুই স্বপ্তির উপর বিজয় লাভ করিতে পারে না। কষ্টের পর স্বত্ত 
আছে, অবশ্য কষ্টের পর স্বস্তি আছে।” 
হাসান ইব্‌ন সুফিয়ান (র)......... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ আকাশ হইতে শ্রম অনুযায়ী সাহায্য 
এবং বিপদ অনুযায়ী ধৈর্য নাযিল হইয়া থাকে । ইমাম শাফেয়ী (র) বলেন ঃ 
[১ ১৬] ৮৪ 4111 ৬৪1১ ০০০ 0৯১]। | 0৪ Ls I 
[২১ ৮৪ ০৬৫০০৮৯১৩০৩ -৩| ods 
অর্থাৎ উত্তম ধৈর্য স্বচ্ছলতার কতই না নিকটবর্তী । যে ব্যক্তি প্রতিটি কাজে আল্লাহ্র 
প্রতি গভীর দৃষ্টি রাখে সেই নাজাত পায়। যে আল্লাহ্‌র বাণীকে সত্য বলিয়া বিশ্বাস করে 
ররর রর রাম রাজি বানু 
তেমনই হইয়া থাকে। 


2 Ll La 54,5 513 অৰ্থাৎ দুনিয়ার কাজকর্ম ও ব্যপ্ত 
হইতে অবসর হইয়াই ইবাদতে আত্মনিয়োগ কর এবং একনিষ্ঠ চিত্তে আল্লাহ্‌র প্রতি 
মনোনিবেশ কর । একটি সহীহ্‌ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ খানা 
উপস্থিত রাখিয়া এবং পেশাব-পায়খানা চাপা দিয়া রাখিয়া নামায পড়া ঠিক নহে। অন্য 
এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “যখন এমন হইবে, একদিকে 
নামাযের জামাআত দণ্ডায়মান, অপরদিকে রাতের খাবার সামনে উপস্থিত-_এমতাবস্থায় 
আগে খানা খাইয়া লও । কারণ অন্যথায় নামাযে একাগ্রতা থাকিবে না।” 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ (র) বলেন ঃ দুনিয়ার ধান্ধা হইতে অবসর 
হইয়া নামাযে দাড়াইয়া যত্বুসহকারে ইবাদতে আত্মনিয়োগ কর এবং আল্লাহ্‌র প্রতি 
মনোনিবেশ কর। ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন, এই 
আয়াতের অর্থ হইল যখন ফরয নামায হইতে অবসর গ্রহণ কর, তখন তাহাজ্জুদ 
নামাযে আত্মনিয়োগ কর। ইব্‌ন আব্বাস রো) হইতেও এইরূপ ব্যাখ্যা পাওয়া যায়। . 

আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন, ০১৪ অর্থ দু'আয় আত্মনিয়োগ কর ।" যায়দ ইব্‌ন আসলাম, যাহ্হাক (র) 
বলেন, আয়াতের অর্থ জিহাদ হইতে ফারেগ হইয়া তুমি ইবাদতে আত্মনিয়োগ কর। 
ছাওরী রে) বলেন, *₹ 2১0 অর্থ তোমার নিয়ত ও মনোযোগ আল্লাহ্‌র পানেই রাখ। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ক্রীন 


৮ আয়াত, ১ রুকু, মক্কী 


১৯৮1১৮৯০115 


মালিক ও শু“বা রে) .... বারা ইব্‌ন আযিব (রো) হইতে বর্ণনা করেন যে, বারা 
ইব্‌ন আযিব (রা) বলেন, নবী করীম (সা) ফজরের নামাযে দুই রাকাতের এক রাকাতে 
সূরা তীন পাঠ করিতেন । আমি তাহার ন্যায় এত সুন্দর তিলাওয়াত আর কাহারো মুখে 
শুনি নাই। (সিহাহ সিত্তাহ) | 


5. 5৬৬১১ পর্ণ 


6% ১ 33 (\) 


65h ida; Ll | 


১5258 ৬ ৩৪ ৩৩০৯) ES ID 
Y 2 পর এপ 1 sort 
0৬, 0৭ Ll পু 
চা 22240297 S20 ০৮৫৫ পি পাতা 350 | পাও 
০১১)৮৭ sire YE (EA CS (1) 
Ls প্রা ৪ ২ ৫ 
১৬৩১৩৬৩৩০৫৩ (Vv) 
OLENA I (A) 
১. শপথ ‘তীন’ ও “যায়তুন'-এর 
২. শপথ ‘সিনাই’ পর্বতের 
৩. এবং শপথ এই নিরাপদ নগরীর- 
৪. আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে, 


www.quraneralo.com 


Contents 


৫৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৫. অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদিগের হীনতমে পরিণত করি । 
৬. কিন্তু ইহাদিগের নহে যাহারা মুমিন ও সৎ কর্মপরায়ণ, ইহাদিগের জন্য তো 


আছে নিরবচ্ছিন্ন পুরস্কার । 
৭. সুতরাং ইহার পর তোমাকে কিসে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে? 
৮. আল্লাহ্‌ কি বিচারকদিগের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নহেন? 


তাফসীর £ তীন দ্বারা উদ্দেশ্য কি, এই ব্যাপারে মুফাস্সিরগণের মধ্যে মতভেদ 
রহিয়াছে । কেহ বলেন, তীন দ্বারা উদ্দেশ্য দামেক্কের মসজিদ । কেহ বলেন, দামেস্ক ৷ 
কেহ বলেন, দামেষ্কের একটি পাহাড় ৷ কুরতুবী (র) বলেন, তীন দ্বারা উদ্দেশ্য আসহাবে 
কাহফের মসজিদ । আওফী (র)..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, তীন দ্বারা উদ্দেশ্য জুদী পাহাড়ে অবস্থিত মসজিদে নূহ ৷ মুজাহিদ 
(র) বলেন, ডুমুর ফল ১5+115 -এর ব্যাখ্যায় কা'ব আহবার, কাতাদা ও ইব্‌ন 
যায়দ (র) প্রমুখ বলেন, যয়তুন দ্বারা উদ্দেশ্য মসজিদে বায়তুল মুকাদ্দাস। মুজাহিদ ও 
ইকরিমা রে) বলেন, ইহা দ্বারা উদ্দেশ্য প্রচলিত যায়তুন। 

৬১১১০ ১৮৮১ কা'ব আহবার (র) প্রমুখ বলেন, ইহা দ্বারা উদ্দেশ্য সেই পাহাড় 
যাহার উপর আল্লাহ্‌ পাক মূসা (আ)-এর সহিত কথা বলিয়াছিলেন। 

য়া ৮) 15৯5 অর্থাৎ মক্কা । ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, ইকরিমা, 
হাসান, ইবরাহীম নাখয়ী, ইব্‌ন যায়দ ও কা'ব আহবার (র) প্রমুখ. এই অর্থ বর্ণনা 
করিয়াছেন। বস্তুত ইহাতে কাহারো কোন দ্বিমত নাই। 

কেহ কেহ বলিতে চাহেন যে, তীন, যায়তুন ও বালাদে আমীন ইহা এমন তিনটি 
জায়গার নাম যেখানে আল্লাহ্‌ তা'আলা তিনজন প্রখ্যাত শরীয়তধারী নবী প্রেরণ 
করিয়াছেন। তীন ও যায়তুন দ্বারা উদ্দেশ্য বায়তুল মুকাদ্দাস, যেখানে হযরত ঈসা (আ) 
প্রেরিত হইয়াছিলেন। তুরে সীনীন দ্বারা উদ্দেশ্য সিনাই পর্বত, যেখানে আল্লাহ্‌ তা'আলা 
মূসা (আ)-এর সহিত কথোপকথন করিয়া ছিলেন । এবং বালাদে আমীন দ্বারা উদ্দেশ্য 
মকা, যেখানে আখেরী নবী হযরত মুহাম্মদ (সা) প্রেরিত হইয়াছিলেন। 

[55755271557 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা উপরোক্ত 
কয়েকটি বিষয়ের শপথ করিয়া বলিতেছেন, গিনিতে ওযা দাং 
টি বিনা হু করিয়া ছ- 

১2-75-১১০৪ অৰ্থাৎ অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের 
হীনতমে উপনীত করিয়াছি । মুজাহিদ, আবুল আলিয়া, হাসান ও ইব্‌ন যায়েদ রে) প্রমুখ 
বলেন, ৬১২.১১2 দ্বারা উদ্দেশ্য জাহান্নাম ৷ অর্থাৎ মানুষ এত সুন্দর ও সুঠাম সৃষ্টি 
হওয়া সত্বেও যদি তাহারা আল্লাহ্র আইন মানিয়া না চলে, তাহা হইলে উহাদিগকে 
জাহান্নামে প্রবেশ করিতে হইবে। 


www.quraneralo.com 


Contents 


সূরা ত্বীন ৫৪১ 


এইজন্যই পরে বলা হইয়াছে ৪ ৪1201 slates sl 2১51 খু। অর্থাৎ 
তবে যাহারা ঈমান আনয়ন করে ও সৎ কাজ করে তাহারা জাহান্নামে প্রবেশ করিবে না। 

কেহ কেহ বলেন 1:9, অর্থ অতঃপর আমি তাহাকে হীন বয়সে উপনীত 
করি। ইব্‌ন জারীর (র) এই মতটিই পছন্দ করিয়াছেন । তবে এই অর্থ গ্রহণ করিলে 
ঈমানদার ও সৎকর্ম পরায়ণদেরকে ইহার আওতা হইতে বাহির করা অর্থহীন হইয়া 
পড়ে । কারণ অনেক পাকা ঈমানদার লোকও হীন বয়সে উপনীত হইয়া থাকে । আসলে 
আমরা প্রথমে যাহা বলিয়াছি তাহাই সঠিক । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 


EEN 


EC CEE OC OS ne ED | ৮০11 

অর্থাৎ সময়ের শপথ, সকল মানুষই ক্ষতির মধ্যে রহিয়াছে । তবে যাহারা ঈমান 
আনে ও সৎকর্ম করে তাহারা নহে। 

2525 অর্থাৎ যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের 
জন্য রহিয়াছে এমন পুরস্কার যাহা কখনো শেষ হইবার নহে। এই প্রসংগে উপরে 
আলোচনা করা হইয়াছে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

2১108 ৮৮৫ ১৫৪ (ই অর্থাৎ হে আদম সন্তান! ইহার পর তোমরা কেন 
মৃত্যুর পর জীবিত করিয়া কর্মফল প্রদানকে অস্বীকার কর, অথচ তোমরা জান যে, 
প্রথমবার তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন । আর যিনি নতুনভাবে নমুনাবিহীন কোন 
ব্যাপারই নহে। 

ইব্‌ন আবূ হাতিম (র) ..... মানসুর রে) হইতে বর্ণনা করেন যে, মানসূর (র) 
বলেন, একদা আমি মুজাহিদ রে)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, ১৯১ 13317 $ 
১2510? এই আয়াতে কি রাসূলুল্লাহ্‌. (সা)-কে বুঝানো হইয়াছে? উত্তরে তিনি 
বলিলেন, নাউযুবিল্লাহ! রাসূলুল্লাহ্‌ (সা) নহে বরং সাধারণ মানুষকে বুঝানো হইয়াছে! 
ইকরিমা (র) প্রমুখও এই ব্যাখ্যা করিয়াছেন। ৃ 

১৫৮৯1৫৯৪511 00 অর্থাৎ সেই মহান আল্লাহ্‌ কি শ্রেষ্ঠ বিচারক 
নহেন? যিনি কাহারো প্রতি কোন জুলুম করেন না। ন্যায় পরায়ণতার ফলশ্র্তিতেই 
তিনি কিয়ামত অনুষ্ঠিত করিয়া সকলের মাঝে ইনসাফ কায়েম করিবেন। 

আবু হুরায়রা রো) কর্তৃক মারফুরূপে বর্ণিত একটি হাদীসে আমরা উপরে বলিয়া 
আসিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ কেহ সূরা তীন শেষ পর্যন্ত পড়িলে সে যেন 
বলে, ১-2১৯০৯/। 5৭ 75 ৫45 9 অর্থাৎ আমিও ইহার উপর সাক্ষী রহিলাম। 


www.quraneralo.com 


Contents 


৩ পারত 


১৬5৩2 ০৬০5৩ () 
৪৫ 45978) () 
6 IHL GH (2 
bE 0) 


১. পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন- 
২. সৃষ্টি করিয়াছেন মানুষকে “আলাক' হইতে । 

৪. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন__ 

৫. শিক্ষা দিয়াছেন মানুষকে, যাহা সে জানিত না। 


তাফসীর ঃ ইমাম আহমদ (র)............ আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, 
আয়িশা (রা) বলেন, নিদ্রাবস্থায় সত্য মাধ্যমে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট সর্বপ্রথম ওহী 
আগমন আরম্ভ হয়। যে কোন স্বপ্ন তাহার নিকট প্রভাতের ন্যায় স্পষ্টভাবে প্রকাশ পাইত । 
অতঃপর তাহার কাছে নির্জনতা প্রিয় করিয়া দেওয়া হয়। ফলে হেরাগুহায় আসিয়া 
একাধারে কয়েক রাত জাগিয়া ইবাদাত করিতেন। এই সময়ের জন্য তিনি পাথেয় 
লইয়া যাইতেন। অতঃপর খাদীজার নিকট ফিরিয়া আসিয়া কয়েকদিনের পাথেয় লইয়া 
পুনরায় চলিয়া যাইতেন। এইভাবে একদিন হেরা গুহায় অবস্থানকালে তাহার নিকট ওহী 


www.quraneralo.com 


Contents 


সুরা আলাক ৫৪৩ 


লইয়া আগমন করে। একজন ফেরেশতা আসিয়া তাহাকে বলিলেন, পড় । রাসূলুল্লাহ্‌ : 
(সা) বলেন £ উত্তরে আমি বলিলাম, “আমি তো পড়িতে জানি না।” রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেন, অতঃপর সে আমাকে জড়াইয়া ধরিয়া সজোরে চাপ দেয়। ইহাতে আমি অত্যন্ত 
কষ্ট অনুভব করি। অতঃপর আমাকে ছাড়িয়া দিয়া ফেরেশতা বলিল, পড়। আমি 
বলিলাম, “আমি পড়িতে জানি না।” এইবারও সে আমাকে সজোরে চাপিয়া ধরে। 
ইহাতে আমি কষ্ট অনুভব করি। অতঃপর আমাকে সে ছাড়িয়া দিয়া বলিল, পড়। . 
বলিলাম, আমি পড়িতে জানি না। এইবারও সে আমাকে সজোরে চাপ দেয়। আমি 
ইহাতে কষ্ট অনুভব করি । অতঃপর সে আমাকে ছাড়িয়া দিয়া বলিল £ 
১২৯1 ৩৫০ Sit se bs DUI GLE GE ht LD pl Il 
Mo ML SLY MG pe এএ। 

_ বর্ণনাকারী বলেন £ অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) এই আয়াতগুলি লইয়া কাপিতে 
কাঁপিতে খাদীজা (রা)-এর নিকট ফিরিয়া গেলেন । ঘরে প্রবেশ করিয়া তিনি বলিলেন £ 
“তোমরা আমার গায়ে কম্বল দাও, তোমরা আমার গায়ে কম্বল দাও।” ফলে গৃহবাসীরা ' 
তাহাকে কম্বল মুড়ি দিয়া শোয়াইয়া দিল। কিছুক্ষণ পর তাহার মন হইতে ভীতি কাটিয়া 
গেলে বলিলেন ঃ “খাদীজা! আমার কি হইল?’ অতঃপর তাহার নিকট সব ঘটনা খুলিয়া 
বিবৃত করিয়া অবশেষে বলিলেন, “এই সব দেখিয়া আমি নিজের ব্যাপারে শংকিতই 
হইয়া পড়িয়াছিলাম ৷” শুনিয়া খাদীজা (রা) তাহাকে বলিলেন, ‘এইসব আপনার জন্য 
সুংসবাদ বৈ নয়। আমি আল্লাহ্‌র শপথ করিয়া বলিতেছি যে, আল্লাহ্‌ আপনাকে কখনো 
অপমান করিবেন না। কারণ আপনি আত্মীয়তা বজায় রাখেন, সত্য কথা বলেন, 
মেহমানদারী করেন ও বিপদে মানুষকে সাহায্য করেন ।' 

অতঃপর খাদীজা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে স্বীয় চাচাতো ভাই ওয়ারাকা ইব্‌ন 
নওফলের নিকট লইয়া গেলেন। তিনি জাহেলী যুগে নাসারা হইয়া গিয়াছিলেন। তিনি 
আরবী ভাষায় লেখা জানিতেন এবং ইবরানী ভাষায় লিখিতেন। সর্বোপরি তিনি ছিলেন 
প্রধান ব্যক্তি। বার্ধক্যের কারণে দৃষ্টিশক্তি হারাইয়া ফেলেন। যাহোক খাদীজা (রা) 
বলিলেন, ভাই! আপনার ভাতিজার ঘটনা শুনুন। ওয়ারাকা বলিলেন, কি ব্যাপার বল। 
রাসূলুল্লাহ্‌ (সা) সব কথা তাহাকে খুলিয়া বলিলে ওয়ারাকা বলিলেন, ইনি সে-ই 
বার্তাবাহক ফেরেশতা, যিনি মুসা আ)-এর নিকট আগমন করিতেন । হায়! যদি আমি 
এখন যুবক থাকিতাম, হায়! যদি আমি সে সময় জীবিত থাকিতে পারিতাম, যখন 
তোমার জাতি তোমাকে দেশ হইতে বাহির করিয়া দিবে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, কি 
বলিলেন ? তাহারা আমাকে বাহির করিয়া দিবে? উত্তরে ওয়ারাকা বলিলেন, শুধু তুমিই 
কেন তোমার ন্যায় যাহারাই নবৃওত লাভ করিয়াছিল তাহাদের প্রত্যেকের সহিতই মানুষ 
শত্রুতা করিয়াছিল। সেই সময় পর্যন্ত বাচিয়া থাকিলে আমি তোমাকে সাধ্য পরিমাণ 
সাহায্য করিব। 


www.quraneralo.com 


Contents 


৫8৪ | তাফসীরে ইবৃন কাছীর 


ইহার অল্প কদিন পরই ওয়ারাকা ইব্‌ন নওফল মৃত্যুবরণ করেন এবং রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট ওহী আগমন স্থগিত হইয়া যায়। ইহাতে তিনি বিচলিত হইয়া পড়েন। 
করেন। কিন্তু জিবরীল (আ) আসিয়া তাহাকে সান্ত্বনা দিয়া বলিয়া যাইতেন যে, মুহাম্মদ! 
নিশ্চয় আপনি আল্লাহ্‌র রাসূল। ইহাতে তিনি শান্ত হইয়া ফিরিয়া আসিতেন। যুহরীর 
হাদীস হইতে বুখারী ও মুসলিমে এই হাদীসটি বর্ণিত হইয়াছে । এই হাদীস দ্বারা স্পষ্ট 
বুঝা যায় যে, কুরআন শরীফের এই কয়টি আয়াতই সর্বপ্রথম নাযিল হয় । ইহা বান্দার 
প্রতি আল্লাহ্‌ তা'আলার সর্বপ্রথম রহমত ও নিয়ামত। এইখানে আরো বলা হইয়াছে যে, 
জমাটবীধা রক্ত হইতে মানুষের সৃষ্টি। কিন্তু আল্লাহ্‌ তা'আলা অজানা জ্ঞান শিক্ষা দিয়া 
মানুষকে সম্মানিত করিয়াছেন। এই ইলমের ফলেই হযরত আদম (আ) ফেরেশতাকুলের 
উপর মর্যাদা লাভ করিয়াছিলেন। 


০০০ 
1৯ কে 21৫১০ 


১ (৬০০51) ll 


8329) ELS) 
& 48৫ বিন 
১৫-০12165(১) 
০৬৮৪0% O 
নী গগন রে 


1৮৬ পর্ণ 32/0 2৫৫ 


০0৬4088৩- (3) 
50905066৩৫৭ 


6265৬2১8296 (৭) 
SERFS (১) 
LEME (\A) 


১৩36১০১০2০৮৮৫৫ (4) 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আলাক * ৫৪৫ 


৬. বস্তুত মানুষ সীমালংঘন করিয়াই থাকে, 

৭. কারণ সে নিজকে অভাবমুক্ত মনে করে। 

৮. তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত । 

৯. তুমি কি উহাকে দেখিয়াছ, যে বাধা দেয় 

১০ এক বান্দাকে যখন সে সালাত আদায় করে? 

১১. তুমি কি লক্ষ্য করিয়াছ, যদি সে সৎপথে থাকে 

১২. অথবা তাকওয়ার নির্দেশ দেয়, 

১৩. তুমি কি লক্ষ্য করিয়াছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া 
লয়, 

১৪. তবে সে কি জানে না যে, আল্লাহ্‌ দেখেন? 

১৫. সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হেচড়াইয়া 
লইয়া যাইব, মস্তকের সন্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া 

১৬. মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ। 

১৭. অতএব সে তাহার পার্শচরদিগকে আহ্বান করুক! 

১৮. আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীগণকে । 

১৯. সাবধান! তুমি উহার অনুসরণ করিও না, সিজদা কর ও আমার নিকটবর্তী 
হও। 


তাফসীর £ এইখানে আল্লাহ্‌ তা'আলা বলেন যে, মানুষ অভাবমুক্ত হইয়া গেলে 
এবং জীবন লাভ করিলেই আত্মন্তরিতা ও খোদাদ্রোহীতায় লিপ্ত হইয়া পড়ে । অথচ 
তাহাদের উচিত ছিল সর্বদা আল্লাহ্‌কে ভয় করিয়া চলা । কারণ আজ হোক আর কাল 
হোক তাহাদের একদিন আল্লাহ্র নিকট প্রত্যাবর্তন করিতেই হইবে । সেইদিন মানুষ 
সম্পদ কোথা হইতে কিভাবে উপার্জন করিয়াছে এবং কোন খাতে ব্যয় করিয়াছে উহার 
সম্পূর্ণ হিসাব গ্রহণ করিবেন । 

ইব্‌ন আবু হাতিম (র)............. “আওন (র) হইতে বর্ণনা করেন যে, “আওন 
(র) বলেন, আব্দুল্লাহ্‌ রো) বলিয়াছেন ৪ দুই লোভী ব্যক্তি যাহাদের পেট কখনো ভরে 
না। আলিম ও দুনিয়াদার। এই দুই ব্যক্তির মাঝে রহিয়াছে দুস্তর ব্যবধান। আলিম 
ব্যক্তির আল্লাহ্‌র সন্তুষ্টি বৃদ্ধি পাইতে থাকে আর দুনিয়াদারের বৃদ্ধি পায় অবাধ্যতা ।* 
অতঃপর তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা দুনিয়াদারদের সম্পর্কে বলিয়াছেন ঃ 

৭ ৭5 ১০101 28১1 9175 ও 2 অর্থাৎ মানুষ সীমালংঘন 
কাজ থয তর উনি অর সারার 
হহয়াছেঃ 

15814158265 অর্থাৎ আল্লাহ্র বান্দাদের মধ্যে 
আলিমরাই তীহাকে ভয় করিয়া থাকে। ৃ 
ইবনে কাছীর ১১তম খণ্ড_৬৯ 


Wwww.quraneralo.com 


তে 


Contents 


৫৪৬ AS তাফসীরে ইব্‌ন কাছীর . 


অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “দুই লোভী ব্যক্তি তৃপ্ত 
হইতে পারে না। ইলম অনেষণকারী ও দুনিয়া অনেষণকারী ।” অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
বলেন £ 
75101105265 ৪) ০১০০ অর্থাৎ তুমি কি উহা দেখিয়াছ, যে বাধা 
দেয় এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে? এই আয়াতটি আবু জাহল সম্পর্কে 
অবতীর্ণ হইয়াছে । এই নরাধম বায়তুল্লাহ্‌য় নামায পড়ার সময় রাসূলুল্লাহ্‌ (সা)-কে বাধা 
দান করিত । ফলে আল্লাহ্‌ তা'আলা প্রথমে তাহাকে উত্তম পন্থায় উপদেশ দিয়া বলেন £ 
5৯৯10 751 91 sul 15 ৫ 01 5251 অর্থাৎ যাহাকে তুমি সৎ কাজে 
বাধা প্রদান কর যদি সে কাজে-কর্মে সঠিক পথে পরিচালিত হয় এবং মুখে তাকওয়ার 
নির্দেশ প্রদান করে আর তুমি তাহাকে ধমক দাও ও বাধা দান কর। তাহা হইলে বল, 
তোমার কি কল্যাণ হইবে? | 
271 অর্থাৎ এই সৎ পথে বাধা দানকারী লোকটি কি জানে 
না যে, আল্লাহ্‌ তা'আলা তাহাকে দেখেন, তাহার কথা শুনেন এবং তাহার কর্মকাণ্ডের 
উপযুক্ত প্রতিফল দিবেন? অতঃপর আল্লাহ্‌ তা'আলা হুমকি প্রদর্শন করিয়া কঠোর ভাষায় 
বলেন ৪ 
০50৯0842০১2 08581 iM AIS অর্থাৎ 
লোকটি যদি তাহার অপকর্ম হইতে ফিরিয়া না আসে, তাহা হইলে কিয়ামতের দিন এই 
মিথ্যাচারী পাপিষ্ঠের মস্তকের কেশগুচ্ছ ধরিয়া হেচড়াইয়া লইয়া যাইব। 
Ebel £4১; অর্থাৎ প্রয়োজন মনে করিলে সে তাহার 
পার্শ্বচরদিগকে আহ্বান করুক । আমিও জাহান্নামের প্রহরীগণকে আহ্বান করিব । তখন 
দেখা যাইবে কার বাহিনী জয়লাভ করে- তাহার না আমার ফেরেশতার দল। 
ইমাম বুখারী (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবন আব্বাস 
(রা) বলেন, আবূ জাহল একদিন বলিল যে, মুহাম্মদকে আমি কাবার নিকট নামায 
পড়িতে দেখিলে তাহার ঘাড় মটকাইয়া দিব। এই সংবাদ শুনিতে পাইয়া রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন £ “সে যদি এই কাজ করে তো ফেরেশতারা তাহাকে ধরিয়া ফেলিবে ৷” 
ইমাম আহমদ (র)........ ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন £ঃ আবূ জাহল একদিন বলিল, মুহাম্মদকে আমি কাবার নিকট 
নামায পড়িতে দেখিলে আমি তাহার ঘাড় চাপিয়া ধরিব। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) পরে 
বলিলেন ঃ যদি সে এমন করিত তাহা হইলে ফেরেশতারা সকলের চোখের সামনে 
তাহাকে ধরিয়া ফেলিত। আর “তোমরা যদি সত্যবাদী হও তো মৃত্যু কামনা কর।” এই 
কথার জবাবে যদি ইয়াহুদীরা মৃত্যু কামনা করিত তো অবশ্যই তাহারা মরিয়া যাইত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আলাক : ৫৪৭ 


এবং জাহান্নামে নিজের আবাস দেখিয়া লইত এবং নাসারারা যদি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
সংগে মুবাহালায় আসিত তো তাহারা ধন-জন সবই হারাইয়া ফেলিত।” 

ইবন জারীর রে)......... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আববাস (রা) বলেন, আবু জাহল একদিন বলিল, মুহাম্মদকে যদি আবার নামায পড়িতে 
দেখি তাহা হইলে আমি তাহাকে হত্যা করিয়া ফেলিব। তখন আল্লাহ্‌ তা'আলা 1১৪| 
89-11-5658 নাযিল করেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) কা'বায় 
আসিয়া নিরাপদে নামায আদায় করিয়া যান। জনতা আবূ জাহলকে জিজ্ঞাসা করিল, কি 
হে বসিয়া রইলে কেন? উত্তরে সে বলিল, ফেরেশতারা আমাকে ঠেকাইয়া রাখিয়াছিল। 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ সে যদি বিন্দুমাত্র অগ্রসর হইত তো ফেরেশতারা মানুষের 
চোখের সামনে তাহাকে ধরিয়া ফেলিত। 

ইব্‌ন জারীর (র).......... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হরায়রা 
(রা) বলেন, আবূ জাহল জিজ্ঞাসা করিল, আচ্ছা, মুহাম্মদ কি তোমাদের সামনে সিজদা 
করে? উত্তরে জনতা বলিল, হ্যা করে। আবূ জাহল বলিল, মানাত ও উজ্জার শপথ! 
আমি যদি কখনো তাহাকে নামায পড়িতে দেখি তবে তাহার ঘাড় চাপিয়া ধরিব এবং 
তাহার মুখে মাটি মাখিয়া দিব। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) একদিন নামায 
পড়িতেছিলেন। ইত্যবসরে নরাধম আসিয়া তাহার দিকে একটু অগ্রসর হইয়া সংগে 
সংগে পিছন দিকে ফিরিয়া আসে । উপস্থিত জনতা ইহার কারণ জিজ্ঞাসা করিলে সে 
বলিল, মুহাম্মদ এবং আমার মাঝে একটি আগুনের গর্ত, ফেরেশতার পালক এবং আরো 
ভয়ানক কি যেন দেখিতে পাইলাম । বর্ণনাকারী বলেন, পরে রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, 
সে আমার কাছে অগ্রসর হইলে ফেরেশতা তৎক্ষণাৎ তাহাকে ছিন্ন ভিন্ন করিয়া ফেলিত। 
ইমাম আহমদ, নাসায়ী, মুসলিম ও ইব্‌ন আবূ হাতিম (র) এই হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। 

০১০1০ ০৯০5 £0৮ ১ অর্থাৎ সাবধান! সে আপনাকে বাধা দিক, কিন্ত 
আপনি তাহার বাধা উপেক্ষা করিয়া যথারীতি ইবাদাত করিতে থাকুন এবং আপনার 
চাহিদামত নামায পড়ুন । আপনার ভয়ের কোন কারণ নাই। কারণ, আপনার হেফাজত 
ও সাহায্যের জন্য আল্লাহই রহিয়াছেন। তিনিই আপনাকে মানুষের অনিষ্ট হইতে রক্ষা 
করিবেন। আর আপনি সিজদার মাধ্যমে আমার নৈকট্য অর্জন করিতে থাকুন । 


www.quraneralo.com 


5701971 


সুরা কাদ্র 
৫ আয়াত, ১ রুকু, মক্কী 


pp ahs 


2 230A 212849 


OE BILLS IME (Y) 
84552 ৯১৪) 72915 ন (9 (5) 
SEA al ) 


১. আমি ইহা অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে; 

২. আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কী জান? 

৩. মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ ৷ 

8. সে রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদিগের 

প্রতিপালকের অনুমতিক্ৰমে । 

৫. শান্তি-ই-শান্তি, সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত ৷ 

তাফসীর ৪ এইখানে আল্লাহ্‌ তা'আলা সংবাদ দিতেছেন যে, তিনি কুরআনে 
করীমকে লায়লাতুল কদর তথা মহিমান্বিত রজনীতে অবতীর্ণ করিয়াছেন ! এই 
লায়লাতুল কদরকে আল লায়লাতুল মুবারাকা তথা বরকতময় রজনীও বলা হয়! যেমন 
অন্য এক আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ ২৫71 ২1241 ৮১০৮১1১১1৮% অর্থাৎ আমি 


কুরআন মজীদকে এক বরকতময় রাতে অবতীর্ণ করিয়াছি! বস্তুত লায়লাতুল কদর ও 
লায়লাতুল মুবারাকা একই রজনী ৷ ইহা রমযান মাসের একটি রাত ৷ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কাদ্র | ৫৪৯ 


যেমন এক আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ ১,5 ৮2:0১) sh ১05০১ is 
অর্থাৎ রমযান মাস যাহাতে কুরআন অবতীর্ণ করা হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলেন ৪ আল্লাহ্‌ তা'আলা কুরআনে করীমকে লাওহে 
মাহফুজ হইতে একবারে প্রথম আকাশের বায়তুল ইয্যাত নামক স্থানে অবতীর্ণ করেন। 
অতঃপর প্রয়োজন অনুপাতে অল্প অল্প করিয়া দীর্ঘ তেইশ বছরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
উপর ইহা অবতীর্ণ হয়। অতঃপর আল্লাহ্‌ তা'আলা লায়লাতুল কদরের মর্যাদা সম্পর্কে 
বলেন ঃ 

25 ৪155 ot SONU NCSL UVES A মার 
লায়লাতুল কদর সম্পর্কে তুমি কী জান? লায়লাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ৷ 

ইমাম তিরমিযী (র) ........... ইউসুফ ইব্‌ন সা'দ (রা) হইতে আলোচ্য 
আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন যে, ইউসুফ ইব্‌ন সাঁদ (রা) বলেন যে, মু'আবিয়া 
(রা)-এর সংগে সন্ধি চুক্তি করার পর হাসান ইব্‌ন আলী (রা)-এর নিকট এক ব্যক্তি 
আসিয়া বলিল, আপনি মুসলমানদের মুখে চুনকালি মাখাইয়া দিয়াছেন কিংবা বলিল, হে 
মুসলমানদের মুখে কলংক লেপনকারী! উত্তরে হাসান (রা) বলিলেন, আল্লাহ্‌ তোমাকে 
রহম করুন, আমাকে তুমি ধিক্কার দিও না। কারণ রাসূলুল্লাহ (সা)-কে দেখানো 
হইয়াছিল যে, বনু উমাইয়া তাহার মিম্বরে অবস্থান করিতেছে । ইহাতে রাসূলুল্লাহ্‌ (সা) 
ব্যথিত হন। ফলে আল্লাহ্‌ তা'আলা সূরা কাওছার ও সূরা কদর অবতীর্ণ করিয়া তাহাকে 
সান্তনা দেন যে, তাহারা এক হাজার মাস রাজত্ব করিবে । কাসিম (র) বলেন, আমরা 
হিসাব করিয়া দেখিয়াছি যে, বনু উমাইয়ার রাজত্কাল ছিল ঠিক এক হাজার মাস, 
একদিন কমও নয় বেশীও নয়। অর্থাৎ লায়লাতুল কদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ 
হওয়ার অর্থ হইল, হে মুহাম্মদ! আপনার পর বনু উমাইয়া যে এক হাজার মাস রাজত্ব 
করিবে, লায়লাতুল কদর উহা অপেক্ষা অনেক শ্রেষ্ঠ । সুতরাং আপনার মনক্ষুণ্ব হওয়ার 
কোন কারণ নাই। 

ইমাম তিরমিযী (র) এই হাদীসটিকে গরীব বলিয়া আখ্যায়িত করিয়াছেন। ইহার 
সনদের মধ্যে ইউসুফ ইব্‌ন সা‘দ লোকটি অখ্যাত। মোটকথা আলোচ্য হাদীসটি খুবই 
মুনকার এবং বনু উমাইয়ার রাজত্কাল এক হাজার মাস হওয়া সম্পর্কিত কাসিমের 
বর্ণনাটি আপত্তিকর যা বিস্তারিতভাবে কিতাবে উল্লেখ রহিয়াছে । 

ইব্‌ন আবূ হাতিম (র) .... মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন বনী ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে বলিলেন যে, সে 
এক হাজার মাস পর্যন্ত সশস্ত্র অবস্থায় আল্লাহ্র পথে জিহাদে কাটাইয়াছে। ইহা শুনিয়া 
মুসলমানগণ অবাক হইয়া যায় তখন আল্লাহ্‌ তা'আলা সূরা কদর নাযিল করেন । অর্থাৎ 
অস্ত্র পরিহিত অবস্থায় জিহাদ করিয়া কাটাইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


৫৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীর রে) ..... মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন, 
বনী ইসরাইলের এক ব্যক্তি সারারাত্রি জাগিয়া ইবাদত করিত এবং দিনভর আল্লাহ্‌র 
দুশমনের বিরুদ্ধে লড়াই করিত। এইভাবে সে দীর্ঘ এক হাজার মাস কাটাইয়া দেয়। 
আল্লাহ্‌ তা'আলা আলোচ্য সুরাটি নাযিল করিয়া জানাইয়া দিলেন-_ উম্মতে মুহাম্মদিয়ার 
কদরের একরাত্রি বনী ইসরাইলের উক্ত ব্যক্তির এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ । 

ইব্‌ন আবূ হাতিম রে) .... আলী ইব্‌ন উরওয়া (রা) হইতে বর্ণনা করেন যে, আলী 
ইব্‌ন উরওয়া (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আইয়ুব, যাকারিয়া, হিযকীল ইব্‌ন 
আজুয ও ইউশা ইব্‌ন নূন (আ) নামক বনী ইসরাঈলের এই চার ব্যক্তি সম্পর্কে বলিলেন 
যে, ইহারা সুদীর্ঘ আশি বছর যাবত একাধারে আল্লাহ্র ইবাদতে লিপ্ত থাকেন। এক 
মুহূর্তের জন্যও তাহারা আল্লাহ্র কোন নাফরমানী করেন নাই। ইহা শুনিয়া সাহাবাগণ 
অবাক হইয়া যান। ইত্যবসরে হযরত জিবরীল (আ) আসিয়া বলিলেন, হে মুহাম্মদ! 
আপনার উম্মত চার ব্যক্তির ইবাদতের কাহিনী শুনিয়া তো অবাক হইয়া গেল৷ কিন্তু 
আল্লাহ্‌ তা'আলা ইহা অপেক্ষা শ্রেষ্ঠ কিছু নাযিল করিয়াছেন। এই বলিয়া তিনি !। 
11 ১1551 শুনাইয়া দিলেন। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) আনন্দিত হইলেন এবং তীহার 
সংগে সাহাবাগণও আনন্দিত হইলেন। 

মুজাহিদ (র) বলেন, এই রাতের আমল এক হাজার মাসের আমল অপেক্ষা উত্তম। 
ইব্‌ন জারীর (র) ইহার বর্ণনা করে। 

ইব্‌ন আবূ হাতিম (রি) .... মুজাহিদ রে) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) 
বলেন, লায়লাতুল কদর এমন হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ যাহাতে লায়লাতুল কদর নাই। 
কাতাদা, ইব্‌ন দা‘আমা এবং শাফেয়ী রে) প্রমুখও এই কথা বলিয়াছেন। 

ইমাম আহমদ (র) ...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রমযান মাস আসিলে রাসূলুল্লাহ্‌ (সা) বলিতেন ঃ লোক সকল! তোমাদের 
কাছে রমযান মাস আগমন করিয়াছে। ইহা বরকতময় মাস। এই মাসে আল্লাহ্‌ 
তা'আলা তোমাদের উপর রোযা ফরয করিয়াছেন । এই মাসে জান্নাতের দ্বারসমূহ খুলিয়া 
দেওয়া হয়, জাহান্নামের দ্বার বন্ধ করিয়া রাখা হয় ও শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করিয়া 
"রাখা হয়। এই মাসে এমন একটি রাত আছে যাহা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ, যে ব্যক্তি 
এই রাতের কল্যাণ হইতে বঞ্চিত হইবে, সে আসলেই কপাল পোড়া ৷” 

সহীহ বুখারী ও মুসলিমে আছে যে, হযরত আবু হুরায়রা রো) বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সো) বলিয়াছেন, “যে ব্যক্তি শবে কদরে ঈমানের সাথে সওয়াব লাভের 
আশায় জাগ্রত থাকিয়া ইবাদত করিবে তাহার পূদ্বর সকল (সগীরা) গুনাহ মাফ করিয়া 
দেওয়া হইবে ।” 


৮০198 bs bso ph 4০১১1025271 0855 অর্থাৎ অধিক 
বরকতময় হওয়ার কারণে অধিক পরিমাণ ফেরেশতা এই রাত্রিতে দুনিয়াতে অবতরণ 


www.quraneralo.com 


Contents 


সূরা কাদ্র ৫৫১ 


করেন। 11 দ্বারা উদ্দেশ্য অনেকের মতে হযরত জিবরীল (আ)। কেহ বলেন, 
০11 দ্বারা উদ্দেশ্য হইল, বিশেষ এক শ্রেণীর ফেরেশতা । যেমন সূরা নাবায় বলা 
হইয়াছে। 
| ০০105 এর ব্যাখ্যায় মুজাহিদ (র) বলেন, ইহার সম্পর্ক ১১/০ -এর সংগে । 
অর্থাৎ এই রজনী সর্ববিষয় হইতে নিরাপদ। 

সাঈদ ইব্‌ন মনসূর (র)......... মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ 
(র) বলেন ঃ ১৫১. অর্থ এই রজনী সম্পূর্ণ নিরাপদ। ইহাতে শয়তান কোন প্রকার 
অপকর্ম ও অনিষ্ট করিতে পারে না। 

কাতাদা (র) প্রমুখ বলেন ৪,১৮1 [৫ ১-, অর্থ এই রজনীতে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ 
করা হয় এবং মানুষের হায়াত ও রিয্‌ক নির্ধারণ করা হয়। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ 
বলেন ৪ 

(৫৮045558025 অর্থাৎ এই রজনীতে যে কোন গুরুত্পূর্ণ বিষয়ের 
সিদ্ধান্ত নেওয়া হয়। 

১৯01015৮৯৯5 সাঈদ ইব্‌ন মনসূর (র) না শা'বী রে) 
হইতে বলেন, শাবী (র) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, লায়লাতুল কদরে 
ফেরেশতাগণ ফজর পর্যন্ত মসজিদবাসীদের উপর সালাম করিতে থাকে । 

ইব্‌ন জারীর (র)..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, আলোচ্য আয়াতটি ঃ ১৯1০৮5৯৯৮৯৮] ০০ 

ইমাম বায়হাকী (র) “ “ফাযায়েলুল আওকাত” নামক গ্রন্থে আলী (রা) হইতে 
কদরের রাত্রে ফেরেশতাদের অবতরণ তাহাদের মুসল্লীদের পরিদর্শন ও মুসন্ত্রীদের 
বরকত লাভ সম্পর্কিত একটি অভিনব আছর বর্ণনা করিয়াছেন এবং ইব্‌ন আবূ হাতিম 
কা'ব আল-আহবার (রে) হইতে সিদরাতুল মুনতাহা হইতে হযরত জিবরীল (আ)-এর 
সংগে ফেরেশতাদের পৃথিবীতে অবতরণ এবং তাহাদের ঈমানদার নর-নারীর জন্য দু'আ 
করা সংক্রান্ত দীর্ঘ একটি হাদীস বর্ণনা করিয়াছেন। 

আবু দাউদ তায়ালিসী রে) ....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন, রাসূল (সা) বলিয়াছেন যে, রমযানের সাতাশ কিংবা উনত্রিশতম 
87551545745 

আব্দুর রহমান ইব্‌ন আবূ লায়লা (র) বলেন ঃ “১. ০০08 ১5 অর্থ এই রাত্রে 
নূতন কোন ঘটনা ঘটে না। কাতাদা ও ইব্ন যায়েদ (র) বলেন, ফজরের রাত্রি সবটাই 
মঙ্গলময় ফজরের পূর্ব পর্যন্ত এই রাত্রে কোন অকল্যাণ ঘটে না। 


www.quraneralo.com 


Contents 


৫৫২ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম আহমদ (র)....... উবাদা ইবৃন সামিত (রা) হইতে বর্ণনা করেন যে, উবাদা 
ইব্‌ন সামিত (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ কদরের রাত হইল রমযানের 
শেষ দশ দিনে । যে ব্যক্তি এই দশ রাতে সওয়াবের নিয়াতে জাগ্রত থাকিয়া ইবাদত 
করিবে আল্লাহ্‌ তা'আলা তাহার পূর্বাপর গুনাহ ক্ষমা করিয়া দিবেন। ইহা যে কোন. 
বেজোড় রাত্রিতে হইয়া থাকে । একুশ, তেইশ, পঁচিশ, সাতাইশ, উনত্রিশ কিংবা শেষ 
রাত্রিতে ৷” 

রাসূলুল্লাহ্‌ (সা) আরো বলেন £ “লায়লাতুল কদরের লক্ষণ হইল এই রাতটি অত্যন্ত 
পরিক্কার-পরিচ্ছন্ন ও জ্যোতির্ময় ও শান্ত থাকে । না গরম থাকে, না ঠাণ্ডা। এই রাতে 
ফজর পর্যন্ত কোন নক্ষত্র নিক্ষিপ্ত হয় না। আরেকটি লক্ষণ হইল, সে রাতের সকাল বেলা 
যে সূর্য উদিত হয় তাহাতে কিরণ থাকে না। ঠিক পূর্ণিমার চন্দ্রের ন্যায় শান্ত-শীতল 
থাকে। সেদিন সূর্যের সহিত শয়তান আত্মপ্রকাশ করে না।” 

ইবন আবূ আসিম নবীল (র)....... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত যে, 
রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ “একবার আমি লায়লাতুল কদরের সন্ধান পাইয়াছিলাম। 
কিন্তু পরে আমাকে উহা ভুলাইয়া দেওয়া হইয়াছে। উহা রমযানের শেষ দশ রাত্রির কোন 
এক রাত্রিতে হইয়া থাকে। রাতটি হয় খুব আকর্ষণীয় ও উজ্জ্বল । না থাকে গরম, না 
থাকে ঠাণ্ডা-- যেন আকাশে চন্দ্র বিরাজমান । ফজরের পূর্ব পর্যন্ত এই রাতে শয়তানের 
আবির্ভাব হয় না।” 

লায়লাতুল কদর পূর্ববর্তী উম্মতদের আমলেও ছিল কিনা এই ব্যাপারে আলিমদের 
মধ্যে দ্বিমত রহিয়াছে। আবূ মুসআব আহমাদ ইব্‌ন আবূ বকর যুহরী (র) রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর একটি হাদীস বর্ণনা করেন। তিনি হিসাব করিয়া দেখিতে পাইলেন যে, এই 
উম্মতের হায়াত পূর্ববর্তী উম্মতের চেয়ে অনেক কম। বিধায় এই উন্মত আমলের দিক 
হইতে পূর্ববর্তীদের সমকক্ষতা অর্জন করিতে পারে না। ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাকে 
একটি রাত দান করিয়াছেন, যাহা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ । এই হাদীস দ্বারা বুঝা যায় 
যে, শবে কদর উম্মতে মুহাম্মাদীয়ার অবশিষ্ট পূর্বের উম্মতের আমলে এই রাতটি ছিল 
না। শাফেয়ী মাজহাবের অনুসারী জনৈক ইমাম ইদ্দা নামক গ্রন্থ রচয়িতা ইহাকেই 
জমহুর উলামার সিদ্ধান্ত বলিয়া উল্লেখ করিয়াছেন। খাত্তাবী (র) ইহাতে সকলের 
এক্যমত আছে বলিয়া ব্যক্ত করিয়াছেন। 

ইমাম আহমদ (র)....... মারছাদ রে) হইতে বর্ণনা করেন যে, মারছাদ (র) 
বলেন, আমি হযরত আবূ যর (রা) কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, আপনি লায়লাতুল 
কদর সম্পর্কে রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিয়াছিলেন? উত্তরে তিনি বলিলেন, আমি 
বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে প্রশ্ন করিতাম। একদিন জিজ্ঞাসা 
করিলাম যে, হে আল্লাহ্‌র রাসূল! আমি জানিতে চাই যে, লায়লাতুল কদর কি রমযানে 
হইয়া থাকে, না অন্য কোন মাসে? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “রমযান মাসে ।” 
আমি বলিলাম, ইহা কি শুধু নবীদের জীবিত থাকা পর্যন্তই সীমিত, না কি কিয়ামত 
পর্যন্ত অব্যাহত থাকিবে? তিনি বলিলেন, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকিবে ।” আমি 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কাদ্‌র ৫৫৩ 


জিজ্ঞাসা করিলাম, “রমযানের কোন্‌ তারিখে?’ তিনি বলিলেন, রমযানের প্রথম ও শেষ 
দশদিন অনুসন্ধান কর।” ইহার পর আমি আর কোন কথা কহিলাম না এবং তিনি অন্য 
কথায় চলিয়া গেলেন। কিছুক্ষণ পর সুযোগ পাইয়া আমি আবারো জিজ্ঞাসা করিলাম, 
হুযুর! এই দুই দশের কোন দশে উহা তালাশ করিব? তিনি বলিলেন, শেষ দশে তালাশ 
কর। এরপর আর কোন কথা আমাকে জিজ্ঞাসা করিও না।” এই বলিয়া তিনি অন্য 
কথা বলিতে শুরু করেন। পুনরায় সুযোগ পাইয়া আমি জিজ্ঞাসা করিলাম, হুযুর! বলুন 
না দশ দিনের কোন্‌ দিনে উহা অনুসন্ধান করিব? শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) চরমভাবে 
রাগিয়া গেলেন। ইতিপূর্বে এমন রাগ করিতে কখনো দেখা যায় নাই। অতঃপর 
বলিলেন, যাও শেষ সপ্তাহে তালাশ কর। আর কোন কথা জিজ্ঞাসা করিও না।” এই 
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, শবে কদর উম্মতে মুহাম্মদীয়ার জন্য বিশিষ্ট নয় বরং 
পূর্ববর্তী নবীদের আমলেও ছিল। আরো প্রমাণিত হয় যে, শবেকদর কিয়ামত পর্যন্ত 
অব্যাহত থাকিবে । আরো প্রমাণিত হয় যে, শবে কদর শুধুমাত্র রমযান মাসেই হইয়া 
থাকে। 

ইমাম আবূ দাউদ (র)....... আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন, একদিন আমার উপস্থিতিতে রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
লায়লাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন ৪ “লায়লাতুল কদর প্রতি 
রমযান মাসে হইয়া থাকে ।” 

আবূ রাযীন (র) বলেন, শবে কদর রমযানের প্রথম রাতেই হইয়া থাকে । কেহ 
বলেন, রমযানের সপ্তদশ রাতে । এ মতের সপক্ষে ইমাম আবূ দাউদ, ইব্‌ন মাসউদ 
(রা) হইতে একটি মারফৃ“ হাদীস বর্ণনা করেন। মুহাম্মদ ইব্‌ন ইদরীস শাফেয়ী এবং 
হাসান বসরী (র) হইতেও এইরূপ মতামত পাওয়া যায় । 

হযরত আলী ও ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত যে, লায়লাতুল কদর হইল 
রমযানের উনবিংশতি রাত আর কেহ বলেন, একবিংশতি রাত। কারণ হযরত আবু 
সাঈদ (রা) কর্তৃক বর্ণিত এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) এক রমযানে প্রথম 
দশকে ইতিফাক করেন আর আমরাও তাহার সহিত ইতিকাফ করি। শেষে জিবরাঈল 
(আ) আসিয়া বলিলেন £ আপনি যাহা সন্ধান করিতেছেন তাহা আপনার সম্মুখে 
রহিয়াছে । আপনি মধ্যম দশকেও ইতিকাফ করুন। এই দশক শেষ হওয়ার পরও 
জিবরাঈল (আ) আসিয়া বলিলেন, আপনি যাহার অনুসন্ধান করিতেছেন আসলে তাহা 
আরো সম্মুখে । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বিশ তারিখে সকালে দাঁড়াইয়া জনতার উদ্দেশে 
বলিলেন ৪ “পূর্বের ক'দিন যাহারা আমার সহিত ইতিকাফ করিয়াছ তাহার বাকী কয়টি 
দিন ইতিকাফ কর। আমি লায়লাতুল কদর দেখিয়াছিলাম। কিন্তু পরে আমাকে ভুলাইয়া 
দেওয়া হইয়াছে। লায়লাতুল কদর হইল রমযানের শেষ দশকের কোন এক বেজোড় 
রাত্রিতে । আমি স্বপ্নে দেখিয়াছি যেন আমি কাদা পানিতে সিজদা করিতেছি।” 

বর্ণনাকারী বলেন, মসজিদের ছাদে ছিল খেজুর পাতার ছাউনি । আর তখন আকাশে 
বিন্দুমাত্র মেঘ ছিল না। কিন্তু পরে আকাশে মেঘ ধরে যায় এবং বৃষ্টি হয়। ফজরের 
নামায আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর পিছনে আদায় করি। নামায শেষে সত্যি সত্যিই 


ইবনে কাছীর ১১তম খণ্ড_-৭০ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


দেখিতে পাইলাম যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর কপালে কাদামাটি লাগিয়া আছে। ইহাতে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্বপ্ন সত্য বলিয়া প্রমাণিত হয়। 
মতে চব্বিশতম রাত। আবূ সাঈদ (রা) কর্তৃক বর্ণিত এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন, “লায়লাতুল কদর চব্বিশতম রাত ।” 

ইমাম আহমদ (র)....... বিলাল (রা) হইতে বর্ণনা করেন যে, বিলাল (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “লায়লাতুল কদর (রমযানের) চব্বিশতম রাত। 
এই হাদীসের রাবী ইব্‌ন লাহীয়া দুর্বল। তদুপরি বিলাল (রা) নিজেই ইহার বিপক্ষে মত 
পেশ করিয়াছেন । যেমন-_ 

ইমাম বুখারী (র)....... আবু আব্দুল্লাহ সানাবিহী (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবূ আব্দুল্লাহ সানাবিহী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুআয্যিন হযরত বিলাল 
(রা) বলিয়াছেন ৪ লায়লাতুল কদর সাতাশতম রাত। ইব্‌ন আব্বাস, ইব্ন মাসউদ, 
জাবির, হাসান, কাতাদা এবং আব্দুল্লাহ ইবৃন ওহাব (র)-এর মতেও লায়লাতুল কদর 
চবিবশতম রাত। সূরা বাকারায় হযরত ওয়াছিলা ইব্‌ন আশকার হাদীস বর্ণনা করা 
হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ কুরআনে রমযানের চব্বিশতম রাত্রিতে 
অবতীর্ণ হইয়াছে ।” কেহ বলেন, পঁচিশতম রাত ৷ প্রমাণ বুখারী শরীফের একটি হাদীস। 
ইব্‌ন আব্বাস (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “লায়লাতুল কদরকে 
তোমরা রমযানের শেষ দশকের পঞ্চম, সপ্তম বা নবম তারিখে অনুসন্ধান কর।” 

কেহ বলেন, সাতাশতম রাত । ইমাম মুসলিম (র) উবাই ইব্‌ন কা'ব রো) হইতে 
এই মর্মে একটি হাদীস বর্ণনা করিয়াছেন । মুআবিয়া, ইব্‌ন উমর ও ইব্‌ন আব্বাস (রা), 
প্রমুখও বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ লায়লাতুল কদর রমযানের 
সাতাশতম রাত। পূর্বসূরী বহুসংখ্যক আলিমের মতও ইহাই। ইমাম আহমদ ইব্‌ন 
হাম্বলের মাসলাকও ইহাই এবং ইমাম আবূ হানীফা (র) হইতে এইরূপ মত পাওয়া 
যায়। অনেকে এই সূরার (৮২ শব্দ দ্বারা লায়লাতুল কদর সাতাশতম তারিখে হওয়ার 
সপক্ষে যুক্তি প্রদান করিয়াছেন। কারণ (৯ এই সূরার সাতাশতম শব্দ। 

তাবারানী (র)....... কাতাদা ও আসিম রে) হইতে বর্ণনা করেন যে কাতাদা ও 
আসিম (র) ইকরিমা (র)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, ইব্‌ন আব্বাস রো) 
বলিয়াছেন, উমর (রা) একদিন সাহাবাদেরকে একত্রিত করিয়া লায়লাতুল কদর সম্পর্কে 
জিজ্ঞাসা করিলেন, উত্তরে উপস্থিত সকলেই এই ব্যাপারে এক্যমত পোষণ করেন যে, 
উহা রমযানের শেষ দশকে হইয়া থাকে । ইব্‌ন আব্বাস (রা) বলেন, তখন আমি উমর 
(রা)-কে বলিলাম, শুধু তাহাই নহে শেষ দশকের কোন্‌ রাত তাহাও আমার জানা 
আছে। উমর (রা) বলিলেন, তাহলে বলুন, কোন্‌ রাত? আমি বলিলাম, শেষ দশকের 
সাতদিন অতিক্রান্ত হওয়ার পর বা সাতদিন অবশিষ্ট থাকিবে । শুনিয়া উমর (রা) 
জিজ্ঞাসা করিলেন, ইহা আপনি কি করিয়া বুঝিলেন? আমি বলিলাম, আকাশ সাতটি, 


www.quraneralo.com 


Contents 


সূরা কাদ্র ৫৫৫ 


যমীন সাতটি, মানুষের খাদ্য সাত প্রকার, সিজদা করা হয় সাত অংগের উপর, তাওয়াফ 
করিতে হয় সাত বার এবং কংকর নিক্ষেপ করিতে হয় সাতটি-_এইভাবে তিনি সাত 
সংখ্যার আরো অনেক কিছু উল্লেখ করিয়াছেন । উমর (রা) আপনি আসলে এমন কিছু 
বুঝিতে পারিয়াছেন, যাহা আমাদের বুদ্ধিতে আসে নাই । উল্লেখ যে, খাদ্য সাতটি বলিয়া 
ইব্‌ন আব্বাস (রা) (7৫5৫ (143 ৮০১১৮ এই আয়াতের প্রতি ইংগিত 
করিয়াছেন। কারণ এই আয়াতে সাত প্রকার খাদ্যের কথা উল্লেখ করা হইয়াছে । কেহ 
বলেন, উনত্রিশতম রাত। 

ইমাম আহমদ (রে) উবাদা ইব্‌ন সামিত (রা) হইতে বর্ণনা করেন যে, উবাদা ইব্‌ন 
সামিত (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে লায়লাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি 
বলিলেন, 'লায়লাতুল কদর রমযান মাসে হয়। অতএব তোমরা রমযানের শেষ দশকে 
উহা অনুসন্ধান কর। কারণ শেষ দশকের একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ ও উনত্রিশ 
অর্থাৎ যে কোন বেজোড় রাত্রিতে কিংবা শেষের রাত্রে শবেকদর হইয়া থাকে । 

ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) লায়লাতুল কদর সম্পর্কে বলিয়াছেন, “উহা সাতাশ বা 
উনত্রিশ তারিখে হইয়া থাকে । এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আগমন করে।” 
কারো কারো মতে, লায়লাতুল কদর হইল রমযানের শেষ রাত্রি । উপরোক্ত বর্ণনাগুলি 
সম্পর্কে হযরত ইমাম শাফেয়ী (র) বলেন যে, এইগুলি মূলত রাসূলুল্লাহ (সা) বিভিন্ন 
জনের প্রশ্নের জবাবে বলিয়াছিলেন। যেমন কেহ বলিয়াছিল হুযুর ৷ লায়লাতুল কদর কি 
অমুক রাতে তালাশ করিব? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সো) বলিয়াছেন, ঠিক আছে কর। 
অন্যথায় লায়লাতুল কদর সুনির্দিষ্ট এক রাত যাহা কখনো নড়চড় হয় না। ইমাম 
তিরমিযী (র) শাফেয়ী (র)-এর এই মতের সপক্ষে রেওয়ায়েত বর্ণনা করিয়াছেন । আবূ 
কিলাবা (র) বলেন, রমযানের শেষ দশকে লায়লাতুল কদর রদ-বদল হইয়া থাকে । 
মালিক, ছাওরী, আহমদ ইব্‌ন হাম্বল, ইসহাক ইবৃন রাহওয়াই, আবূ ছাওর মুযনী ও আবু 
বকর ইব্‌ন খুযায়মা (র) প্রমুখ এই মতের সপক্ষে রায় দিয়াছেন। ইমাম শাফেয়ী (র) 
হইতেও কাষী এইরূপ মত বর্ণনা করিয়াছেন মূলত ইহাই যুক্তিসঙ্গত কথা । 

বুখারী ও মুসলিমের এক হাদীসে আছে যে, আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন, 
কতিপয় সাহাবী লায়লাতুল কদর রমযানের শেষ সপ্তমে স্বপ্নযোগে দেখিতে পান। তখন 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ঃ তোমাদের সকলের স্বপ্ন একই মতের হইয়াছে । কেহ এই রাত্রি 
অনুসন্ধান করিতে চাহিলে যেন সে শেষ সপ্তমে অনুসন্ধান করে! 

বুখারী ও মুসলিমে ইহাও আছে যে, আয়িশা (রা) বলেন,, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন £ তোমরা লায়লাতুল কদর রমযানের শেষ দশকের বেজোড় রাত্রি অনুসন্ধান 
কর। ইমাম শাফেয়ী (র)-এর মতের সপক্ষে নিম্নের হাদীসটি পেশ করা যায় যে, 

উবাদা ইব্‌ন সামিত (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আমাদেরকে 
লায়লাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য ঘর হইতে বাহির হইয়া আসেন । আসিয়া 


Wwww.quraneralo.com 


Contents 


৫৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


দুই ব্যক্তিকে ঝগড়া করিতে দেখিতে পাইলেন । অতঃপর বলিলেন, তোমাদের লায়লাতুল 
কদর সম্পর্কে সংবাদ দিবার জন্য আসিয়াছিলাম। কিন্তু অমুক অমুকের ঝগড়ার কারণে 
আমার অন্তর হইতে উহা উঠাইয়া নেওয়া হইয়াছে। তবে সম্ভবত ইহাই তোমাদের জন্য 
কল্যাণকর! অতএব তোমরা পঁচিশ, সাতাশ বা উনত্রিশ তারিখে উহা অনুসন্ধান কর।” 
এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, লায়লাতুল কদর সুনির্দিষ্ট ৷ অন্যথায় রাসূলুল্লাহ্‌ সো) 
কি করিয়া উহার দিন তারিখ সম্পর্কে সংবাদ দিতে চাহিয়াছিলেন? ইহার উত্তরে বলা 
যায় যে, হয়তো বা রাসূলুল্লাহ্‌ (সা) শুধু সেই বছরের লায়লাতুল কদরের তারিখ সম্পর্কে 
ংবাদ দিতে চাহিয়াছিলেন, চিরদিনের জন্য নয়। উল্লেখ্য যে, রাসূলুল্লাহ্‌ (সা) মৃত্যুর 
পূর্ব পর্যন্ত রমযানের শেষ দশদিন ইতিকাফ করিয়াছিলেন। ওফাতের পর তাহার স্ত্রীগণ 
এই দশদিন ইতিকাফ করিতেন। 

আয়িশা (রা) বলেন, রমযানের শেষ দশকে রাসূলুল্লাহ সো) রাত জাগিয়া ইবাদত 
. করিতেন, পরিবার- পরিজনকে জাগাইয়া দিতেন এবং তিনি কোমর বাধিয়া লইতেন। 

মুসলিমের এক বর্ণনায় আছে যে, আয়িশা (রা) বলেন, রমযানের শেষ দশদিনে 
রাসূলুল্লাহ্‌ সো) পরিশ্রম করিয়া ইবাদত করিতেন যাহা অন্য সময়ে করিতেন না । বস্তুত 
ইহাই কোমর বাধার অর্থ। কেহ বলেন, কোমর বাধা অর্থ রমণী সংশ্রব বর্জন করা । 
আবার উভয়টিও উদ্দেশ্য হইতে পারে। যেমন £ 

ইমাম আহমদ (র)....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন, রাসূল (স) রমযানের শেষ দশদিনে কোমর বাঁধিয়া লইতেন এবং স্ত্রীদের সংশ্রব 
ত্যাগ করিতেন । ইমাম মালিক (র) বলেন, রমযানের শেষ দশদিনের প্রতি রাত্রে 
সমানভাবে লায়লাতুল কদর তালাশ করা উচিত। এক রাতের উপর অন্য রাতকে প্রাধান্য 
দেয়া উচিত নয়। 

উল্লেখ্য যে, এমনিতে সর্বদাই অধিক পরিমাণে দু'আ করা মুস্তাহাব ! তবে রমযানে 
অপেক্ষাকৃত বেশী এবং রমযানের শেষ দশকে আরো বেশী, শেষ দশকের বেজোড় 
রাতে আরো বেশী করিয়া দু'আ করা মুস্তাহাব । দু'আর ক্ষেত্রে অধিক পরিমাণে +৫111 


"০১০ 505 ৯১২] ৮৯5৯5 পাঠ করা মুস্তাহাব । 

ইমাম আহমদ (র)....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা শবে কদরের সন্ধান পাইলে 
আমি কি দু'আ করিব? উত্তরে রাসূলুল্লাহ সো) বলিলেন, £. ৯55 4516%11 


ইবন আবূ হাতিম রে)....... কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, কা'ব (রা) 
বলেন, সিদরাতুল মুনতাহা জান্নাত সংলগ্ন সপ্তম আকাশের শেষ প্রান্তে অবস্থিত । উহার 


চূড়া জান্নাতে এবং ডাল-পালা কুরসীর নীচ পর্যন্ত বিস্তৃত। উহা এত সংখ্যক ফেরেশতার 
অবস্থান যাহার সংখ্যা আল্লাহ্‌ ছাড়া কাহারো জানা নাই। তাহারা ডালে-ডালে আল্লাহ্‌র 


www.quraneralo.com 


Contents 


সূরা কাদ্‌র | ৫৫৭ 


ইবাদত করে। চুল পরিমাণ এতটুকু জায়গাও খালি নাই, যেখানে কোন না কোন 
ফেরেশতা অবস্থান করে না। উহার মধ্যখানে হযরত জিবরীল (আ)-এর আসন। কদরের 
রাত্রিতে সেখানকার সকল ফেরেশতাদের সংগে লইয়া পৃথিবীতে অবতরণ করার জন্য 
আল্লাহ্‌ তাআলা জিবরীল (আ)-কে নির্দেশ দেন। এদের প্রত্যেকের হদয়েই আল্লাহ্‌ 
তা'আলা ঈমানদারদের প্রতি দয়া ও করুণা দান করিয়াছেন । ফলে শবে কদরে সূর্যাস্তের 
সংগে সংগে তাহারা জিবরীল (আ)-এর সংগে অবতরণ করিয়া পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে 
ছড়াইয়া পড়ে এবং দণ্ডায়মান কিংবা সিজদারত অবস্থায় ঈমানদার নর-নারীর জন্য দু'আ 
করে। তবে গীর্জা, মন্দির, অগ্নিপূজা ঘর, আবর্জনার ফেলার স্থান, যে ঘরে নেশাদার 
দ্রব্য থাকে, যে ঘরে মূর্তি স্থাপন করা থাকে ইত্যাদি অপবিত্র স্থানে তাহারা গমন করেন 
না। রাতভর তাহারা ঈমানদারদের জন্য দু'আ করিতে থাকে । হযরত জিবরীল (আ) 
প্রত্যেক ঈমানদারের সহিত মুসাফাহা করেন। ইহার লক্ষণ হইল, সেই রাতে খোদার 
ভয়ে ভীত-সন্ত্স্ত হওয়া হৃদয় বিগলিত হওয়া ও চক্ষু অশ্রুপূর্ণ হওয়া । হযরত জিবরীল 
(আ)-এর মুসাফাহার ফলেই এমন হইয়া থাকে । 

কা'ব (রা) বলেন, এই রাত্রে কেহ তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিলে 
একবারের বিনিময়ে আল্লাহ্‌ তা'আলা তাহাকে ক্ষমা করিয়া দেন, একবারের বিনিময়ে 
দোজথ হইতে মুক্তি দান করেন এবং একবারের বিনিময়ে জান্নাত দান করেন। 
বর্ণনাকারী বলেন, আমি কাব আল-আহবারকে জিজ্ঞাসা করিলাম যে, সঠিক বিশ্বাসে 
ইহা পাঠ করিবে, তাহার জন্য এই পুরস্কার? উত্তরে কা'ব (রা) বলেন, সঠিক বিশ্বাসী 
ছাড়া কি কেহ লায়লাতুল কদরের লা-ইলাহা ইন্লাল্লাহ্‌ বলেন? আমি- সেই আল্লাহ্‌র শপথ 
করিয়া বলিতেছি যে, কদরের রাত্রি কাফির মুশরিক ও মুনাফিকদের জন্য বড় ভারী 
হইয়া থাকে। যেন তাহাদের মাথার উপর পাহাড় চড়িয়া বসে ৷ ঠিক সুবহে সাদিকের পূর্ব 
পর্যন্ত ফেরেশতারা এইভাবে দায়িত্‌ পালন করিতে থাকে। 

এইবার ফেরার পালা । সর্বপ্রথম হযরত জিবরীল (আ) উপরে আরোহণ করিয়া উর্ধ্ব 
দিগন্তে নিজের পালক চড়াইয়া দেন। তাহার সবুজ বর্ণের দুইটি 'পালক এমন আছে যাহা . 
এই দিন ব্যতীত অন্য কখনো বিস্তার করেন না। ইহাতে সূর্য নিম্প্রত হইয়া পড়ে। 
অতঃপর একে একে অন্যান্য ফেরেশতারা উপরে চলিয়া যান। হযরত জিবরীল (আ)-এর 
দুই পালকের নূর এবং অন্যান্য ফেরেশতাদের নূর একত্রিত হইয়া সেইদিন সূর্যের 
আলোকে ম্লান করিয়া দেয়। হযরত জিবরীল (আ) ও অন্যান্য ফেরেশতারা সেইদিন 
পৃথিবী ও প্রথম আকাশের মাঝে অবস্থান করিয়া ঈমানদার নর-নারী, ঈমানের সহিত 
এবং সওয়াবের আশায় রমযানের রোযা পালনকারীদের জন্য ইসতিগ্রফার ও রহমতের 
দু'আ করিতে থাকে। সন্ধ্যা ঘনাইয়া আসিলে তাহারা প্রথম আকাশে প্রবেশ করিয়া 
বৃত্তাকারে বসিয়া পড়ে । তখন প্রথম আকাশের ফেরেশতারা আসিয়া তাহাদের সংগে 
মিলিত হইয়া দুনিয়ার এক এক করিয়া সকল নারী-পুরুষ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে 
আর ইহারা উত্তর দিতে থাকে। জিজ্ঞাসা করা হয় যে, অমুক ব্যক্তি কি কাজ করিয়াছে 


Wwww.quraneralo.com 


Contents 


৫৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অমুককে ইবাদাতে লিপ্ত পাইয়াছি কিন্তু এইবার পাইয়াছি বিদ“আতে লিপ্ত অবস্থায় আর 
অমুক ব্যক্তিকে বিগত বছর বিদ“'আতে লিপ্ত পাইয়াছি আর এইবার রুকু সিজদা অবস্থায় 
পাইয়াছি। 

একদিন একরাত তীহারা প্রথম আকাশে থাকিয়া দ্বিতীয় আকাশে চলিয়া যান। 
এইভাবে প্রত্যেক আকাশে একদিন একরাত অবস্থান করিতে করিতে একসময় নিজেদের 
আসল আবাসে সিদরাতুল মুনতাহায় পৌছিয়া যায়। সিদরাতুল মুনতাহা তাহাদিগকে . 
বলে, হে আমার অধিবাসীগণ! আমারও তোমাদের উপর অধিকার রহিয়াছে, আমিও 
সংবাদ আমাকেও শুনাও। কাব (রা) বলেন, তখন ফেরেশতারা এক এক করিয়া নিজের 
ও বাপের নাম ধরিয়া দুনিয়ার সকল নারী ও পুরুষের অবস্থা তুলিয়া ধরিবে । অতঃপর 
জান্নাত সিদরাতুল মুনতাহাকে বলে, তোমার অধিবাসীরা তোমাকে কি সংবাদ দিয়াছে, 
আমাকে একটু শুনাও। সিদরাতুল মনতাহা জান্নাতকে সকল বৃত্তান্ত শুনায়। শুনিয়া 
জান্নাত বলে অমুক পুরুষের উপর আল্লাহ্‌র রহম হউক, অমুক নারীর উপর আল্লাহ্‌র 
রহম হউক। হে আল্লাহ্‌! অতিসন্ত্র তাহাদেরকে আমার কোলে পৌছাইয়া দাও । 
অতঃপর হযরত জিবরীল (আ) সকলের পূর্বে আসন গ্রহণ করিয়া বলিবেন, হে আল্লাহ্‌! 
অমুক ব্যক্তিকে আমি তোমাকে সিজদারত পাইয়াছি, তুমি তাহাকে ক্ষমা করিয়া দাও। 
আল্লাহ্‌ তা'আলা তাহাকে ক্ষমা করিয়া দিবেন। সংগে সংগে আরশ বহনকারী 
ফেরেশতারা বলিয়া উঠিবে, অমুক নর ও অমুক নারীর উপর আল্লাহ্র রহমত বর্ষিত 
হউক, অযুককে আল্লাহ্‌ তাআলা ক্ষমা করিয়া দিবেন। 

অতঃপর জিবরীল (আ) বলিবেন, হে আল্লাহ্‌! অমুক ব্যক্তিকে গত বছর ইবাদাতে 
লিপ্ত দেখিয়াছিলাম, কিন্তু এই বছর তাহাকে বিদআত ও অপকর্মে লিপ্ত পাইয়াছি। সে 
তোমার হুকুম-আহকাম ছাড়িয়া দিয়াছে। আল্লাহ্‌ তাআলা বলিবেন, শুন জিবরীল, যদি 
. সে তাওবা করে, মৃত্যুর তিনঘন্টা আগেও যদি তাওবা করে তো আমি তাহাকে ক্ষমা 
করিয়া দিব । শুনিয়া জিবরীল (আ) বলেন, ইলাহী! সকল প্রশংসার মালিক তুমি । তুমি 
তোমার সকল সৃষ্টি অপেক্ষা দয়ালু। তোমার সৃষ্টির প্রতি সৃষ্টির যতটুকু দয়া তাহাদের 
উপর তোমার দয়া অনেক বেশী । তখন আরশ ও তাহার চতুষ্পার্্ এবং আকাশমণ্ডলী ও 
উহাতে যাহা আছে সবই দুলিয়া উঠে। সকলেই বলিয়া উঠে, সমস্ত প্রশংসা দয়াময় 
আন্নাহ্রই প্রাপ্য, সকল প্রশংসা দয়াময় আল্লাহ্রই প্রাপ্য ৷ রাবী বলেন, কাব (রা) আরো 
উল্লেখ করেন যে, যে রমযান মাসে রোযা রাখে এবং রমযানের পরও গুনাহ হইতে 
বিরত থাকার সংকল্প রাখে, সে সওয়াল-জওয়াব ও হিসাব-কিতাব ব্যতীত জান্নাতে 
প্রবেশ করিবে। 


www.quraneralo.com 


Contents 


সূরা বামিতনলা 


৮ আয়াত, ১ রুকু, মাদানী 


০ ৬ Los চন ০ 
নিত নি 


ইমাম আহমদ (র)....... মালিক ইব্‌ন ‘আমর ইব্‌ন ছাবিত আনসারী বদরী (রা) 
হইতে বর্ণনা করেন যে, মালিক ইব্‌ন ‘আমর (রো) বলেন, সূরা বায়্যিনা শুরু হইতে শেষ 
পর্যন্ত অবতীর্ণ হওয়ার পর হযরত জিবরীল (আ) আসিয়া বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! : 
এই সূরাটি উবাই (রা)-কে পড়িয়া শুনাইবার জন্য আপনার প্রতিপালক আপনাকে 
নির্দেশ করিয়াছেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) উবাইকে ডাকিয়া বলিলেন 8 “জিবরীল (আ) 
আসিয়া এই সূরাটি তোমাকে পড়িয়া শুনাইবার জন্য আমাকে নির্দেশ দিয়া গেলেন।” 
কথা আলোচিত হইয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ হ্যা। ইহাতে উবাই (রা) কীদিয়া 
ফেলিলেন। 

ইমাম আহমদ (র)....... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) উবাই ইব্‌ন কা'ব (রা)-কে বলিলেন, তোমাকে 
সূরা বায়্যিনা পাঠ করিয়া শুনাইবার জন্য আল্লাহ্‌ তা'আলা আমাকে আদেশ দিয়াছেন। 
উবাই (রা) বলিলেন, আল্লাহ্‌ কি আপনার নিকট আমার নাম উল্লেখ করিয়াছেন? 
রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, “হ্যা ।” শুনিয়া উবাই রো) কীদিয়া ফেলেন। ইমাম বুখারী 
মুসলিম, তিরমিযী ও নাসায়ী (রে) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)....... উবাই ইব্‌ন কা‘ব (রা) হইতে বর্ণনা করেন যে, উবাই 
ইব্‌ন কা'ব রো) বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন আমাকে বলিলেন ৪ “তোমাকে অমুক 
অমুক সূরা পাঠ করিয়া শুনাইতে আমি আদিষ্ট হইয়াছি।” আমি বলিলাম, হে আল্লাহ্‌র 
রাসূল! সেখানে কি আমার কথা উল্লেখ করা হইয়াছে? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ 
“হ্যা।” আব্দুর রহমান ইব্‌ন আব্যা রে) বলেন, উবাই (রা)-এর মুখে আমি এই ঘটনা 
শুনিয়া বলিলাম, আবুল মুনয়ির! ইহাতে কি তুমি পরম আনন্দিত হইয়াছিলে? উত্তরে 
উবাই (রো) বলেন, কেন আনন্দিত হইব না? 


www.quraneralo.com 


Contents 


EE তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ আল্লাহ্‌র অনুগ্রহ ও রহমত লাভ করিয়া তাহাদের আনন্দিত হওয়া উচিত। 
তাহারা যাহা সঞ্চয় করে উহা অপেক্ষা ইহা উত্তম। 

ইমাম আহমদ (র)....... উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, উবাই. 
ইব্‌ন কাব (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আমাকে বলিলেন, তোমাকে কুরআন 
পাঠ করিয়া শুনাইবার জন্য আল্লাহ্‌ তা'আলা আমাকে নির্দেশ দিয়াছেন। অতঃপর তিনি 
আমাকে সূরা বায়্যিনা পাঠ করিয়া শুনান। 

আবুল কাসিম তাবারানী (র)....... উবাই ইব্‌ন কা“ব (রা) হইতে বর্ণনা করেন 
যে, উবাই ইব্‌ন কা“ব (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলিলেন, “হে আবুল মুনযির! 
তোমাকে কুরআন পাঠ করিয়া শুনাইবার জন্য আমি আদিষ্ট হইয়াছি।” শুনিয়া আমি 
বলিলাম, আমি আল্লাহ্র উপর ঈমান আনিয়াছি, আপনার হাতে ইসলাম গ্রহণ করিয়াছি 
এবং আপনার নিকট হইতেই ইলম শিক্ষা করিয়াছি। রাসূলুল্লাহ্‌ (সা) পূর্বের কথাটি 
পুনর্ব্যক্ত করিলেন। আমি বলিলাম, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্‌র দরবারে কি আমার 
নাম আলোচনা করা হইয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ “হ্যা, উদ্ধজগতে তোমার 
নাম ও বংশ উল্লেখ করিয়া তোমার কথা আলোচনা করা হইয়াছে ।” আমি বলিলাম, 
তাহা হইলে পড়ুন, হে আল্লাহ্‌র রাসূল! 

আবূ নুআইম (র)....... ফুযায়ল (রা) হইতে বর্ণনা করেন যে, ফুযায়ল (রা) 
বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি যে, “সূরা বায়্যিনা পাঠ শুনিলে 
আল্লাহ্‌ তা'আলা বলেন, বান্দা সুসংবাদ গ্রহণ কর। আমি আমার ইয্যতের শপথ করিয়া 
বলিতেছি যে, অবশ্যই আমি তোমাকে জান্নাতে স্থান দিব, যাহাতে তুমি সত্তৃষ্ট হইয়া 
যাইবে ৷” 

অন্য এক বর্ণনায় আছে যে, আল্লাহ তা'আলা সূরা বায়্যিনা পাঠ শুনিয়া বলেন, 
“বান্দা সুসংবাদ গ্রহণ কর, আমি আমার ইযযৃতের শপথ করিয়া বলিতেছি যে, দুনিয়ায় 
কোন অবস্থাতেই আমি তোমাকে ভুলিয়া যাইব না এবং অবশ্যই আমি তোমাকে 
জান্নাতে স্থান দিব, ফলে তুমি সন্তুষ্ট হইয়া যাইবে ।” 


৯৮ 0৫ ৫5 806 58905 GH এর OO 
Y 2৩১ 9৮০1৫ 
oxy asl 

YLT LOLS ৮৫ এ এল 

২৫৫৮46০5554) 0805 (৭) 

১%৫৪৩৫৮% ৬৩ () 


www.quraneralo.com 


Contents 


সুরা বায়ানা ৫৬১ 
১৫৫22509505 95% LIN 6666 (8) 


EIA ৫3) 65542424% //265 (০) 


»পেভপাঠি #2 


OIE Cs WSS HMI 

১. কিতাবীদিগের মধ্যে যাহারা কুফরী করিয়াছিল তাহারা এবং মুশরিকরা 
আপন মতে অবিচলিত ছিল তাহাদিগের নিকট সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত । 

২. আল্লাহ্র নিকট হইতে এক রাসূল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ, 

৩. যাহাতে আছে সঠিক বিধান ৷ 

8. যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা তো বিভক্ত হইল তাহাদিগের 
নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর। 

৫. তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহ্‌র আনুগত্যে বিশুদ্ধচিত্ত হইয়া 
একনিষ্ঠভাবে তাহার ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে ও যাহাত দিতে, 
ইহাই সঠিক দীন । 

তাফসীর £ আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য হইল, ইয়াহুদী ও নাসারা আর মুশরিক 
দ্বারা উদ্দেশ্য হইল আরব-অনারবের মূর্তি ও অন্নিপূজক সম্প্রদায় । আলোচ্য আয়াতের 
ব্যাখ্যায় মুজাহিদ রে) বলেন, সত্য না আসা পর্যন্ত ইহারা শিরক ও কুফর বর্জন করে 
নাই । কাতাদা (র) বলেন £:,11 অর্থ কুরআন । . 

2৮৮75 ৮৯৯:০151-54171 050০ অর্থাৎ সুস্পষ্ট প্রমাণ মানে হইল, 
আল্লাহ্‌র পক্ষ হইতে আগত রাসূল মুহাম্মদ (সা) এবং তাহার পঠিত কুরআন, যাহা 
উদ্ধজগতে পবিত্র গ্রন্থে লিপিবদ্ধ রহিয়াছে । যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 

৯১১২ 71১৫ ৯০৯০5 Gb ৮১৫৮ ২2৯৮০ ৮৮৫৮ Lo 2 অর্থাৎ 
এই কুরআন আছে মহা লিপিসমূহে, যাহা উন্নত মরযাদাস্পনন পবিত্র মহান পৃত চরিত্র 
লিপিকর হস্তে লিপিবদ্ধ । 

২৮5 ৮৫ 0৫ অর্থাৎ উহাতে আছে সঠিক বিধান । ইব্‌ন জারীর (র) 
বলেন, পবিত্র লিপিসমূহে যাহা আছে, তাহা সম্পূর্ণ সঠিক অটল ও নির্ভুল । কারণ উহা 
মহান আল্লাহ্র পক্ষ হইতে লিখিত। ইব্‌ন যায়েদ (র) বলেন, ২ 55 অর্থ 
২11১-55-5৮ অর্থাৎ সঠিক, সুদৃঢ় ও ইনসাফ পূর্ণ ৷ 


ডেভিড ভাত ধা FEENEY 1৬351 ০2301 3৯5 (53 অর্থাৎ 
'কিতাবীরা তাহাদিগের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিভক্ত হইয়াছিল ৷” 
ইবনে কাছীর ১১তম খণ্ড-_-৭১ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৬২ তাফসীরে ইব্ন কাছীর 
হাসিন Lat নন 


চাটি A 
অর্থাৎ তোমরা তাহাদের মত হইও না যাহারা তাহাদিগের নিকট সুস্পষ্ট প্রমাণ 
আসার পর বিভক্ত হইয়াছে ও মতবিরোধ করিয়াছে। উহাদের জন্যই রহিয়াছে মহা 
শাস্তি । 
অর্থাৎ আমাদের পূর্ববর্তী যুগের উম্মতের নিকট যেসব কিতাব অবতীর্ণ করা 
পড়িয়াছিল এবং আল্লাহ্‌র ইচ্ছা পূরণ করার ব্যাপারে বহু মতবিরোধ সৃষ্টি করিয়াছে। 
যেমন £ বিভিন্ন সূত্রে বর্ণিত হাদীসে আছে যে, ইয়াহুদীরা একাত্তরটি এবং নাসারারা 
বাহাত্তরটি দলে বিভক্ত হইয়াছিল আর আমার এই উম্মত তেহাত্তরটি দলে বিভক্ত হইবে। 
ইহাদের একটি দল ব্যতীত বাকীরা সব জাহান্নামে প্রবেশ করিবে। শুনিয়া সাহাবীগণ 
জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! তাহারা কাহারা? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ 
“তাহারা হইল, আমার ও আমার সাহাবাদের আদর্শের অনুসারী দল।” 
১১১%। 20 ১১০০১০41119-০54 811 ০১ অৰ্থাৎ উহারা আল্লাহ্র 


আনুগত্যে ' একনিষ্টচিত্তে আল্লাহ্র ইবাদত করিতে আদিষ্ট হইয়াছিল" যেমন অন্য এক 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


ক ALE 25০ ০৮০,৩9০ 42 ০ 5৮৩০ প্‌ ০০৪ 9৩০৩০ ee 
[১191 441 2 431 4211 ০৯১১ 0১ mdi 0৮91 ৮5৩ 
- ১৯০০৪ 
অর্থাৎ তোমার পূর্বেকার সকল রাসূলের নিকটই এই মর্মে প্রত্যাদেশ করিতাম যে, 
আমি ব্যতীত কোন ইলাহ্‌ নাই। অতএব তোমরা আমার ইবাদত কর। “৮১৯ অর্থ 


শিরক বর্জন করিয়া তাওহীদের প্রতি একনিষ্ঠভাবে আস্থা রাখা। যেমন অন্য আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


১5011192589 2101155০13৮ হণ তু a 0০52 এ815 
অর্থাৎ প্রত্যেক উম্মতের নিকটই আমি এক একজন রাসূল প্রেরণ করিয়া এই প্রত্যাদেশ 
করিয়াছি যে, তোমরা আল্লাহ্র ইবাদত কর এবং তাগুতকে পরিহার করিয়া চল। 
= শব্দের ব্যাখ্যা সূরা আন'আমে করা হইয়াছে। কাজেই পুনরাবৃত্তি নিম্প্রয়োজন। 

৯৬৫1। 1৬555 ৯৪০11৬55855 অর্থাৎ মানুষকে আরো আদেশ করা 
হইয়াছে নামায কায়েম করিতে ও যাকাত আদায় করিতে। উল্লেখ্য যে, নামায হইল 


www.quraneralo.com 


Contents 


সূরা বায়্যিনা ৫৬৩ 


যাবতীয় দৈহিক ইবাদতের মধ্যে সর্বশষ্ঠ ইবাদত আর যাকাত হইল দীন-দুঃ্ীর প্রতি 
অনুগহ প্রদর্শন । 


২7811 ১25 155 অর্থাৎ ইহাই সরল সঠিক ও ভারসাম্য পূর্ণ দীন বা জীবন 
ব্যবস্থা । অথবা অর্থ, সরল ন্যায়পরায়ণ উম্মতের পথ । ইমাম যুহরী ও শাফেয়ী (র) সহ 
ংখ্য ইমাম আলোচ্য আয়াত দ্বারা প্রমাণ করিয়াছেন যে, আমল ঈমানের অন্তর্ভুক্ত । 


5 ১0 ৮8০ ECU TEA 25561 (১) 
১2৫0 095 ৮ 


ORAS hCG (9 
5৯৫ 2/71 2 wer? %2%স৫ 
৪১০ ৬৩৩৬ ৯৫১৩৩ Ps (A) 

64 GEE LIDS LLNS LL GSS 
৬. কিতাবীদিগের মধ্যে যাহারা কুফরী করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের 
অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে, উহারাই সৃষ্টির অধম । 

৭. যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ । 

৮. তাহাদিগের প্রতিপালকের নিকট আছে তাহাদিগের পুরস্কার-_স্থায়ী জান্নাত 
যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, সেথায় তাহারা চিরস্থায়ী হইবে; আল্লাহ্‌ তাহাদিগের 
প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট, ইহা তাহার জন্য, যে তাহার 
প্রতিপালককে ভয় করে। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা কাফিরদের পরিণামের কথা বর্ণনা করিতেছেন যে, 
কাফিরগণ চাই ইয়াহুদী হউক, চাই নাসারা হউক, চাই মূর্তি ও অগ্নিপূজক মুশরিক 
হউক-_-সকলেই কিয়ামতের দিন চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করিবে । জীবনে 
কখনো ইহারা জাহান্নাম হইতে বাহির হইতে পারিবে না এবং জাহান্নামের শাস্তিও 
কখনো শেষ হইবার নহে। আর ইহারা সৃষ্টির সবচেয়ে অধম ৷ অতঃপর যাহারা ঈমান 
আনিয়া নেক কর্ম করে, সে সব সঙ্জনদের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন যে, ইহারাই 
সৃষ্টির শ্রেষ্ঠ । 

হযরত আবু হুরায়রা (রা) এবং আরো একদল উলামা এই আয়াতের ভিত্তিতে দাবী 
করিয়াছেন যে, সৎকর্মশীল ঈমানদার মানুষ ফেরেশতা অপেক্ষা শ্রেষ্ঠ । কারণ আল্লাহ্‌ 
তা'আলা ঈমানদার সৎকর্মশীল মানুষকে সৃষ্টির সেরা বলিয়া ঘোষণা দিয়াছেন । 


৬. 
৬ 
সি 
শিস 
+5 
br) 
টি 
4 S 
১ 
ডং 
২ 
be) 


Wwww.quraneralo.com 


Contents 


৫৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


1০১১০ ৮৫ SS ৮৯3 ৩৮০ ০৮৯ ক সা als 
১,1 অর্থাৎ ইহারা ইহাদের প্রতিপালকের নিকট ইহাদের নেক কর্মের প্রতিদান লাভ 
করিবে। ইহাদিগকে এমন স্থায়ী জান্নাত দান করা হইবে, যাহার তলদেশে নদী 
প্রবাহিত । তথায় তাহারা চিরকাল বসবাস করিবে। এই সুখ তাহাদের কখনো শেষ 
হইবে না। 

5551 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা ইহাদের কর্মকাণ্ডে 
প্রসন্ন এবং ইহারাও আল্লাহ্র দেওয়া নিয়ামতে আল্লাহ্র প্রতি সন্তুষ্ট । 

হ2) ০১১৮1 115 অর্থাৎ এইসব পুরস্কার তাহাকেই দেওয়া হইবে, যে 
আল্লাহ্‌কে ভয় করিয়া চলে, যথাযথভাবে তাকওয়া অবলম্বন করে এবং তীহার দাসতৃ 
করিয়া চলে। 

ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) একদিন বলিলেন যে, আচ্ছা, আমি কি তোমাদেরকে 
সৃষ্টির সেরা লোকটির কথা বলিয়া দিব না? উত্তরে উপস্থিত সাহাবাগণ বলিল, হ্যা বলুন, 
হে আল্লাহ্র রসূল! রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “সৃষ্টির সেরা সেই ব্যক্তি যে ঘোড়ার 
লাগাম ধরিয়া এই অপেক্ষায় অপেক্ষমান থাকে যে, কখন জিহাদের ঘনঘটা বাজিয়া 
উঠিবে আর সে বীরবেশে শত্রুর মুকাবিলায় ঝাঁপাইয়া পড়িবে ।” 

অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, আমি কি তোমাদেরকে আরো একজন সেরা সৃষ্টির 
কথা বলিব? উপস্থিত সাহাবীগণের সম্মতি পাইয়া তিনি বলিলেন £ “সেই ব্যক্তি যে 
সর্বক্ষণ বকরী চড়াইয়াও যথারীতি নামায আদায় করে ও যাকাত দান করে।” অতঃপর 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ আচ্ছা এইবার কি আমি তোমাদেরকে সৃষ্টির অধম ব্যক্তিটির 
কথা বলিয়া দিব? উত্তরে সাহাবাগণ বলিলেন, হ্যা বলুন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ 
“সৃষ্টির অধম সেই ব্যক্তি যাহার কাছে আল্লাহ্‌র নামে প্রার্থনা করিলেও সে দান করে 
না।” 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা বিল্যাল 


৮ আয়াত, ১ রুকু, মক্কী 


1৮৯১৭1১৮৯১4 


ইমাম আহমদ রে)....... আন্দুল্পাহ ইব্ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া 
বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে কিছু পড়ান। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন , !। ওয়ালা 
তিনটি সূরা পাঠ কর। লোকটি বলিল, হুযূর! বৃদ্ধ হইয়া গিয়াছি, স্মরণশক্তি কমিয়া 
গিয়াছে ও জিহ্বা মোটা হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “তাহা হইল = 
ওয়ালা সূরাগুলি পাঠ কর। লোকটি এখানেও একই অজুহাত দেখাইলে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, আচ্ছা তাহা হইলে ০... ১ ওয়ালা তিনটি সূরা পাঠ কর। লোকটি বলিল, 
হুযুর । আমাকে ছোট অথচ ব্যাপক অর্থবোধক একটি সূরা পড়াইয়া দিন! তখন 
রাসূলুল্লাহ্‌ সো) তাহাকে: সূরা যিলযাল পড়াইয়া দেন। শেষে লোকটি বলিল, যিনি 
আপনাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন, তাহার শপথ করিয়া বলিতেছি যে, আমি 
কখনো ইহার উপর বৃদ্ধি করব না। অতঃপর লোকটি চলিয়া যাইতে লাগিলে রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন ৪ “লোকটি সফলকাম, লোকটি সফলকাম ৷” অতঃপর বলিলেন, 
লোকটিকে ডাকিয়া আবার আমার কাছে লইয়া আস। আসিলে রাসূলুল্লাহ (সা) 
বলিলেনঃ শোন আমাকে কুরবানী করার জন্য আদেশ করা হইয়াছে। এই কুরবানীকে 
আমার উম্মতের জন্য ঈদ বানাইয়াছেন। শুনিয়া লোকটি বলিল, আমার কাছে যদি 
কুরবানীর কোন পশু না থাকে আর দুধ পান করার জন্য দেওয়া কাহারো কোন গাভী 
আমার কাছে থাকে তো উহা কি যবাহ করিব? উত্তরে রাসূল (সা) বলিলেন, না, তবে 
তুমি মাথার চুল, হাতের নখ, গোঁফ ও যৌনকেশ কাটিয়া ফেলিবে। আল্লাহ্র নিকট 
ইহাই তোমার কুরবানী বলিয়া বিবেচিত হইবে ।” ইমাম আবু দাউদ ও নাসায়ী (র) 
আবূ আব্দুর রহমান মুকরীর হাদীস হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

ইমাম তিরমিযী রে)....... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ কেহ সূরা যিলযাল পাঠ করিলে সে অর্ধেক কুরআন 


www.quraneralo.com 


Contents 


৫৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তিলাওয়াতের সওয়াব পাইবে । অন্য এক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ 
“সূরা ইখলাস পূর্ণ কুরআনের এক তৃতীয়াংশের সমান আর সূরা যিলযাল 
এক-চতুর্থাংশের সমান 1” 

ইমাম তিরমিযী (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আববাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “সূরা যিলযাল কুরআনের অর্ধেক, 
সূরা ইখলাস এক তৃতীয়াংশ এবং সূরা কাফিরূন এক চতুর্থাংশের সমান।” 

ইমাম তিরমিযী (র)....... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস ইবৃন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) জনৈক সাহাবীকে জিজ্ঞাসা করিলেন, 
তুমি বিবাহ করিয়াছ? উত্তরে লোকটি বলিল, না হুযুর । আর করিবই বা কি দিয়া আমার 
কিছুই তো নাই। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ কেন, তোমার কাছে কি সূরা 
ইখলাস নাই? লোকটি বলিল, হ্যা, তাহা তো আছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ইহা 
হইল কুরআনের এক-তৃতীয়াংশ । তোমার কাছে কি সুরা নাসর নাই? লোকটি বলিল, 
হ্যা আছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ ইহা কুরআনের এক-চতুর্থাংশ। আচ্ছা তোমার 
কাছে কি সূরা কাফিরূন নাই? লোকটি বলিল, হ্যা আছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 
ইহাতো কুরআনের এক-চতুর্থাংশ। তোমার কাছে কি সূরা যিলযাল নাই? লোকটি 
বলিল, হ্যা আছে। রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, “ইহাও কুরআনের এক চতুর্থাংশ । যাও 
বিবাহ করিয়া ফেল।” 

5066) ০০৭ ৫5008) () 


এ 


১৬৩০৪ ৬৪2 (Y) 

90৪0৩ LYE; () 

9০৩০ LISS ১%%% (£) 

৯ ৩৪ ৬৩ OOS (০) 
১৫008৬৬৮5৩২ স 0) 


(৫2০ ১/30 ঠপার্র্ 


ও ৩৩ s Ja oy (VY) 


টি টা EE OEE HUES OU 
২. এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে। 

৩. ও মানুষ বলিবে, “ইহার কী হইল?" 

৪. সেইদিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা যিল্যাল | ৫৬৭ 


৫. কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন। 

৬. সেইদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, কারণ উহাদিগকে উহাদের 
কৃতকর্ম দেখান হইবে । 

৭. কেহ অণু পরিমাণ সৎকর্ম করিলে তাহা দেখিবে। 

৮. ও কেহ অণু পরিমাণ অসৎকর্ম করিলে তাহাও দেখিবে । 


তাফসীর ৪ ৮411851১১81 ০৯১19141191) ০১১%। ০০1১1)19 ইব্ন . 
আব্বাস রো) বলেন, এই আয়াতের অর্থ হইল, পৃথিবী যখন নিম্নদেশ হইতে নড়িয়া 


উঠিবে। আর নিজের গর্ভস্থ মৃত মানুষগুলিকে বাহিরে নিক্ষেপ করিবে । পূর্বসূরী অনেক 
মুফাস্সিরও এই অর্থ করিয়াছেন । যেমন অন্য এক আয়াতে আছে যে, 


c 


ETE PE SE EE CEES 05 অর্থাৎ হে 
লোক সকল! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর। কিয়ামতের কম্পন বড়ই 
ভয়াবহ বিষয় । অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 

ES, (423০ ৪5758 1১19 অর্থাৎ যখন পৃথিবীকে টানিয়া 
লম্বা করা হইবে এবং নিজের গর্ভস্থ সবকিছু নিক্ষেপ করিয়া খালি হইয়া যাইবে । 

ইমাম মুসলিম (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “পৃথিবী নিজের কলিজার টুকরাগুলি বাহিরে 
নিক্ষেপ করিবে। বড় বড় খুঁটির ন্যায় সোনা-টাদি ভূ-গর্ভ হইতে বাহিরে চলিয়া আসিবে । 
দেখিয়া হত্যাকারী বলিবে, হায়! তোমার জন্যই আমি অনেককে হত্যা করিয়াছিলাম। 
ছিন্ন করিয়াছিলাম। ফের বলিবে হায়! তোমার লোভে পড়ার কারণেই আমার হাত কাটা 
হইয়াছে আর আজ তোমার দিকে কেহ ফিরিয়াও তাকায় না।” 

WL ০০০১১ 019 অর্থাৎ যেই পৃথিবী এককালে শান্ত ছিল উহার এহেন 
পরিবর্তন দেখিয়া হতভম্ব হইয়া মানুষ বলিবে, ইহা কি? পৃথিবীর কি হইল? পৃথিবীটা 
এতো এলোমেলো হইয়া গেল কেন? বস্তুত আল্লাহ্‌র নির্দেশে ভূ-কম্পন আসিয়া গিয়াছে, 
পৃথিবী সকল মৃতদেরকে বাহির করিয়া ফেলিতেছে__ 

(১০১:১ ০১৯১ ১১০১, অর্থাৎ পৃথিবীতে বসিয়া কে কখন কি করিয়াছে 
পৃথিবী কথা প্রকাশ করিয়া দিবে ও বলিয়া দিবে। 

ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ সো) একদিন আলোচ্য সূরাটি পাঠ করিয়া বলিলেন, তোমরা কি 
জান, পৃথিবীর সংবাদ বলিতে কি বুঝায়? উত্তরে সাহাবাগণ বলিলেন, আল্লাহ্‌ এবং 
তাহার রাসুলই ভালো জানেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ পৃথিবীর বুকে বসিয়া কে 
কখন কি কাজ করিয়াছে পৃথিবী তাহা বলিয়া দিবে। সে বলিবে, আল্লাহ্‌! অমুক ব্যক্তি 


www.quraneralo.com 


Contents 


৫৬৮ তাফসীরে ইবৃন্‌ কাছীর . 


অমুক দিন আমার উপর থাকিয়া এই এই কাজ করিয়াছে। ইহাই হইল পৃথিবীর 
সংবাদ” ইমাম তিরমিযী (র) এই হাদীসটিকে হাসান গরীব আখ্যা দিয়াছেন। 

মু'জামে তাবারানীতে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “তোমরা পৃথিবী হতে 
আত্মরক্ষা কর। ইহা তোমাদের মা। ইহার পৃষ্ঠে থাকিয়া যে ভালো-মন্দ যাহাই করুক, 
একদিন সে সব খুলিয়া বলিয়া দিবে। ইহাই পৃথিবীর সংবাদ 

($1 (৯ ২১০ ইমাম বুখারী 'রে) বলেন, (৫44 =! এবং ৬৪1 
(8:21 ও 1$1.৮৯৩ ও (211 ৯৩ এক অর্থে ব্যবহৃত হয়। ইবৃন আব্বাস (রা) একই 
কথা বলিয়াছেন। অর্থাৎ 141. অর্থ (৫211 ,৯। এইখানে অর্থ হইল অনুমতি 
দেওয়া । ইব্‌ন আব্বাস রো) বলেন, আল্লাহ্‌ তা'আলা পৃথিবীকে বলিবেন, তোমার উপর 
. কে কি করিয়াছে বল, তখন পৃথিবী সব কথা বলিতে আরম্ভ করিবে । মুজাহিদ রে) 
বলেন ৮81০১ অর্থ ১১০ নির্দেশ দিয়াছেন। 

(০৮31 uli ০১০০৭ ১০৮৪ অর্থাৎ কিয়ামতের দিন হিসাব-নিকাশের পর 
মানুষ ভিন্ন ভিন্নভাবে ফিরিবে। কেহ হইবে ভাগ্যবান আর কেহ হইবে হতভাগা, কেহ 
জান্নাতে যাওয়ার অনুমতি লাভ করিবে আর কেহ জাহান্নামে যাওয়ার জন্য আদিষ্ট 
হইবে। ইব্‌ন জুরাইজ (র) বলেন, হিসাব-নিকাশের পর সকলেই বিক্ষিপ্তভাবে ফিরিয়া 
যাইবে, ইহার পর কখনো তাহারা একত্রিত হইবে না। সুদ্দী (র) বলেন 1৫35 অর্থ 
3,৯ অর্থাৎ দলে দলে । 

+1511924 অৰ্থাৎ হিসাব-নিকাশ শেষে এইভাবে বিক্ষিপ্ত হইবার পর 
সকলেই দুনিয়ায় কৃত নিজ নিজ ভালো-মন্দ কর্মের ফল লাভ করিবে । এ প্রসংগেই 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১১৩1১ 5০5 ০08০ ৮৮৫ ১০9 ১০৫12৮2৯৪০5 00885 Jad তাও 
অর্থাৎ কেহ অণুপরিমাণ সৎকর্ম করিলে তাহার ফল পাইবে এবং কেহ অণুপরিমাণ 
মন্দকর্ম করিলে সে তাহার পরিণাম ভোগ করিবে। 

ইমাম বুখারী (র)....... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ ঘোড়ার মালিক তিন শ্রেণীর হইয়া থাকে । 
একশ্রেণীর মালিক সওয়াবের ভাগী হয়, একশ্রেণীর জন্য ঘোড়া মর্যাদা রক্ষার মাধ্যম হয় 
আর এক শ্রেণী গুনাহের অংশীদার হয়। সওয়াবের ভাগী হয় সেই ব্যক্তি, যে জিহাদের 
উদ্দেশ্যে ঘোড়া লালন-পালন করে। এই ব্যক্তির ঘোড়া যদি পায়ের বন্ধন টিল করিয়া 
এদিক-ওদিক চড়িয়া বেড়ায় তাহাতেও সে সওয়াব পায় আর যদি রশি ছিড়িয়া 

দূর-দূরান্তে চড়িয়া বেড়ায় তাহাতেও সে সওয়াব পায়। এমনকি যদি কোন কূপ বা 


৪14৬ ৪7558: ৃ 
না থাকিলেও সে সওয়াবের অংশীদার হইয়া থাকে । . 


www.quraneralo.com 


Contents 


সূরা যিল্যাল ৫৬৯ 


দ্বিতীয় সেই ব্যক্তি, যে প্রভাব মুক্ত থাকিবার জন্য ঘোড়া লালন-পালন করে আর 
নিজের এবং ঘোড়ার ব্যাপারে আল্লাহ্‌র হক বিস্মৃত হয় না। এই ঘোড়া মালিকের মর্যাদা 
রক্ষার উপায় হইয়া থাকে। | 

তৃতীয় সেই ব্যক্তি, যে গৌরব ও মহত্ব প্রদর্শনের জন্য ঘোড়া পোষে। এই ব্যক্তি 
ঘোড়া পুষিয়া পাপই কামাই করিয়া থাকে ।” 

অতঃপর গাধা সম্পর্কে জানিতে চাহিলে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন এ :/৮4 ১৪ 
এই আয়াতটি ব্যতীত গাধা সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বিশেষ কিছু নাযিল করেন নাই। 
ইমাম মুসলিম রে) যায়েদ ইব্‌ন আসলাম (র) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ (র)....... সা'সা'আ (রা) হইতে বর্ণনা করেন যে, সাসা'আ (রা) 
একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিলে তিনি তাহাকে | :1. ৮? ১৪ এই 
আয়াতটি পাঠ করিয়া শুনান। শুনিয়া সে বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আমার জন্য এই 
আয়াতটিই যথেষ্ট । ইহা ছাড়া অন্য কোন আয়াত না হইলেও আমার চলিবে । ইমাম 
নাসায়ী (র)-ও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

সহীহ্‌ বুখারীতে আদী (রো) হইতে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ 
তোমরা একটি খেজুরের কিংবা একটি ভালো কথার বিনিময়ে হইলেও জাহান্নাম হইতে 
আত্মরক্ষা কর। তিনি আরো বলেন £ কোন ভালো কাজকেই তোমরা তুচ্ছ জ্ঞান করিও 
না। চাই তা এতটুকু হউক যে, তুমি তোমার পাত্র হইতে পিপাসুকে কিছু পানি পান 
করাইবে কিংবা হাসিমুখে তোমার কোন ভাইয়ের সহিত সাক্ষাৎ করিবে ।” 

সহীহ্‌ বুখারীতে আরো আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ হে ঈমানদার মহিলা 
সম্প্রদায়! প্রতিবেশীর প্রেরিত হাদিয়াকে তোমরা তুচ্ছ মনে করিও না। যদিও হয় তাহা 
বকরীর একটি পা।” অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ 
ভিক্ষুককে কিছু না কিছু দিয়া ফেরত দাও। যদিও বকরীর পোড়া খুর দ্বারা হয়। 

ইমাম আহমদ (র)....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বলিতেন £ হে আয়িশা! ছোটখাট গুনাহ্‌ হইতেও 
নিজেকে রক্ষা করিয়া চলিও। কারণ, উহার একদিন হিসাব হইবে । 

ইব্‌ন জারীর (র)..... আনাস রো) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন £ 
হযরত আবূ বকর (রো) একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংগে আহার করিতেছিলেন। 
ইত্যবসরে [৷ 4» ১৪ এই আয়াতটি নাযিল হয়। শুনিয়া হযরত আবূ বকর 
(রা) খাবার পাত্র হইতে হাত উঠাইয়া লইয়া বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি অণু 
পরিমাণ যে পাপ করি আমাকে উহার প্রতিফল দেওয়া হইবে? উত্তরে রাসূলুল্লাহ্‌ সো) 
বলিলেন ঃ দুনিয়াতে তুমি ছোট-খাট যেসব বিপদে পড়িয়া থাক, উহা সেই অণু পরিমাণ 
পাপের প্রতিফল । আর তোমার অণু পরিমাণ নেকগুলি আল্লাহ্‌ তা'আলা তোমার জন্য 
রাখিয়া দেন। কিয়ামতের দিন উহার প্রতিফল তামাকে দেওয়া হইবে। 

ইব্‌ন জারীর (র)....... আব্দুলাহ ইব্‌ন আমর ইব্‌ন আস (রা) হইতে বর্ণনা করেন 
যে, আব্দুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আস (রা) বলেন, সূরা যিলযাল যখন নাযিল হয় তখন ' 
ইবনে কাছীর ১১তম খণ্ড _৭২ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত আবূ বকর (রা) উপবিষ্ট ছিলেন। শুনিয়া তিনি কীদিতে শুরু করেন। দেখিয়া 
রাসূলুল্লাহ্‌ সো) জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার আপনি কীদছেন কেন? উত্তরে আবু বকর 
(রা) বলিলেন, এই সূরাটি আমাকে কীাদাইয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ শোন, 
তোমরা যদি কোন গুনাহ না কর ফলে আল্লাহ্‌ তোমাদেরকে ক্ষমা করিতে না পারেন; 
তাহা হইলে তিনি অন্য এমন একটি জাতিকে সৃষ্টি করিবেন যাহারা গুনাহ করিবে এবং 
আল্লাহ্‌ তাহাদেরকে ক্ষমা করিবেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)....... আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
সাঈদ খুদরী রো) বলেন, 11 :/-4 ১০% এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর আমি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হুযূর! আমি কি আমার আমল দেখিতে পাইব? 
উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা। আমি বলিলাম, বড় বড় আমল দেখিতে পাইব? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা । আমি বলিলাম, ছোট ছোট আমলও কি দেখিতে পাইব? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা । শুনিয়া আমি বলিলাম, হায় আফসোস! রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ৪.“শোন আবু সাঈদ দুঃখের কোন কারণ নাই। ভালো কাজের সওয়াব দশ গুণ 
হইতে. সাতশত গুণ পর্যন্ত দেওয়া হইবে । তারপর যাহাকে ইচ্ছা আল্লাহ্‌ আরো বাড়াইয়া 
দিবেন। আর অন্যায় কাজ যাহা করিবে তাহার প্রতিফল পাইবে কিংবা আল্লাহ্‌ ক্ষমা 
করিয়া দিবেন। শোন, কেহই নিজের আমলের গুণে মুক্তি পাইবে না।” আমি জিজ্ঞাসা 
করিলাম, হে আল্লাহ্র রাসূল! আপনিও নহে? বলিলেন, না, আমিও নহি আল্লাহ্‌ 
আমাকে স্বীয় রহমতে ঢাকিয়া নেওয়া ব্যতীত আমার কোন উপায় নাই।” 

ইব্‌ন আবু হাতিম (র)....... সাঈদ ইব্‌ন জুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, 


দান করিলে সওয়াব পাওয়া যাইবে না। ফলে উন্নত ও ভালো জিনিস দান করা সম্ভব না 
হইলে তাহারা ভিক্ষুককে খালি হাতেই ফিরাইয়া দিতে লাগিল । অপরদিকে একদল 
লোকের ধারণা ছিল যে, ছোট-ছোট গুনাহে কোন শাস্তি ভাগ করিতে হইবে না, 
জাহান্নামের শাস্তি কেবল কবীরা গুনাহের সহিতই সম্পৃক্ত। এই দুই ভুল ধারণা 
অপনোদনের জন্য আল্লাহ্‌ তা'আলা [1 J ০ :/% -& এই আয়াতটি নাযিল 
করেন। 

ইমাম আহমদ (র)....... আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, ছোট ছোট গুনাহ 
হইতে তোমরা নিজেদেরকে রক্ষা কর। কারণ এই ছোট ছোট অনেকগুলি গুনাহ একত্র 
হইয়া এক সময় ব্যক্তিকে ধ্বংস করিয়া ফেলে । এই কথাটি বুঝাইবার জন্য রাসূলুল্লাহ্‌ 
(সা) একটি দৃষ্টান্ত পেশ করিয়াছেন। যে কোন একদল লোক জনমানবহীন মরু অঞ্চলে 
উপনীত হইল । অতঃপর বনে যাইয়া তাহারা প্রত্যেকে মাত্র একটি করিয়া কাঠ সংগ্রহ 
করিয়া ফিরিয়া আসিল । এই একটি করিয়া আনা কাণ্ঠগুলি একত্রিত করিলে বিরাট স্তূপে 
. পরিণত হইয়া গেল এবং উহাতে আগুন ধরাইয়া যাহা ইচ্ছা পাকাইয়া লইল। 


www.quraneralo.com 


Contents 


সুকর্বাা “আদিক্সাভি 
১১ আয়াত, ১ রুকু, মক্কী 
জিও লী 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে 
০0৮০ ৩১১৩; (১) 
০৩৪ ৬১2৮ () 
১৬০ ১৮৯০৩ (৭) 


265 
6 ee 05০% (০) 


625৩ 52 ৩৩০৯ ৩) (৯) 
53565542555 


G EE EEA AR AAA 


০ ৬১ ১৬১ এস ৬০,০০১ (4) 
5১3 ৩৫9 (৭) 
222 রর ৯5 

8834৬ ০৮৪৯5 (১) 


0%) ) UE ৪9 2880০) 
১. শপথ উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, 


২. যাহারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ষুলিংগ বিচ্ছারিত করে, 
৩. যাহারা অভিযান করে প্রভাতকালে, 


www.quraneralo.com 


Contents 


৫৭২ তাফসীরে ইব্ন কাছীর 


ও সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে; 
. অতঃপর শকত্রদলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে- 
মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ 

৭. এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত, 

৮. এবং অবশ্য সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল । 

৯. তবে কি সে সেই সম্পর্কে অবহিত নহে যখন কবরে যাহার আছে তাহা 

উথথিত হইবে। | 
১০. এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে? 
১১. সেইদিন উহাদিগের কী ঘটিবে, উহাদিগের প্রতিপালক অবশ্যই তাহা 
সবিশেষ অবহিত । 

তাফসীর £ আলোচ্য সূরার শুরুতে আল্লাহ্‌ তা'আলা মুজাহিদের ঘোড়ার শপথ 
করিয়াছেন । যাহা আল্লাহ্র পথে জিহাদের সময় উর্ধ্বশ্বাসে ধাবিত হয়; অতঃপর 
ক্ষুরাঘাতে অগ্নিক্ষুলিংগ বিচ্ছরিত করে এবং প্রভাতকালে শত্রুর বিরুদ্ধে অভিযান 
চালাইয়া ধুলি উৎক্ষিপ্ত করে ও শক্রদলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে। 

০: অর্থাৎ ঘোড়ার পায়ের আওয়াজ । (৯৪ ০১১১-০১৪ অৰ্থাৎ ঘোড়ার 
ক্ষুরের আঘাত যাহা পাথরের সহিত ঘর্ষণ খাইয়া অগ্নি-স্কুলিংগ নির্গত হয়। 

(০১:০৪ অর্থাৎ প্রভাতে অভিযান বা হামলা চালানো। যেমন 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিয়ম ছিল যে, তিনি শত্রুর উপর প্রভাতে অভিযান চালাইলে 
কোথাও আযান হইতেছে কিনা খেয়াল করিয়া শুনিতেন। আযানের আওয়াজ শুনিতে 
পাইলে আক্রমণ হইতে বিরত থাকিতেন আর না শুনিলে হামলা চালাইতেন। ১৪1৫ 
টাচ নি 75৬, 
চুকিয়া পড়ে। ইব্‌ন আব হাতিম (র).... হাটি দে বলি 
আব্দুল্লাহ রো) বলেন (১: ৩১১15 অর্থ উট । ইব্‌ন আব্বাস (রা) বলেন, 
ঘোড়া । ইব্‌ন আব্বাস (রা)-এর এই মতের কথা শুনিয়া হযরত আলী (রা) বলিলেন, 
ঘোড়া হয় কি করিয়া? বদরের দিন তো আমাদের নিকট ঘোড়া ছিলই না। ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, ঘোড়া ছিল অন্য ছোট একটি অভিযানে । 

ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, একদিন আমি হাতিমে বসা ছিলাম । ইত্যবসরে 
এক ব্যক্তি আসিয়া আমাকে ১,2 ০১১১/১ -এর অর্থ জিজ্ঞাসা করে। উত্তরে 
আমি বলিলাম, ইহার অর্থ ঘোড়া যখন আল্লাহ্র পথে অভিযান চালাইয়া আবার 
রাত্রিকালে আপন স্থানে ফিরিয়া আসে । অতঃপর লোকটি আমার নিকট হইতে আলী 
(রা)- -এর কাছে গমন, করে। তিনি তখন যমাম কুপের নিকট বসা ছিলেন। লোকটি 
তাহাকে ৮৯০০১০১৯৯৭1 -এর অর্থ জিজ্ঞাসা করে । আলী (রা) বলিলেন, আমার 


রে সি ০০ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ‘আদিয়াত ৫৭৩ 


পূর্বে কি তুমি আর কাউকে ইহার অর্থ জিজ্ঞাসা করিয়াছিলে? লোকটি বলিল, হ্যা, ইব্‌ন 
আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করিয়াছি । তিনি বলিয়াছেন, মুজাহিদের ঘোড়া । শুনিয়া 
আলী (রা) বলিলেন, আচ্ছা যাও, তাহাকে আমার কাছে ডাকিয়া আন। সংবাদ পাইয়া 
হযরত ইব্‌ন আব্বাস (রা) আলী (রা)-এর নিকট আসিয়া তাহার মাথার কাছে দীড়ান। 
আলী (রা) জিজ্ঞাসা করিলেন, তুমি কি মানুষকে এমন বিষয়ে ফতোয়া দাও, যাহা তুমি 
জান না? আমি আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদর 
যুদ্ধ। আর সেই যুদ্ধে যুবায়র (রা)-এর একটি এবং মিকদাদ (রা)-এর একটি এই 
দুইটি ঘোড়া ব্যতীত আর কোন ঘোড়াই ছিল না । সুতরাং বল ০০ ৩০০১৯৯1 
অর্থ ঘোড়া হয় কি করিয়া। ঘোড়া নহে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য আরাফা হইতে 
মুযদালিফা এবং মুষদালিফা হইতে মিনার পথ। ইব্‌ন আব্বাস (রা) বলেন, অতঃপর 
আমি আমার মত প্রত্যাহার করিয়া আলী (রা)-এর সহিত একাত্মতা প্রকাশ করি। এই 
একই সূত্রে ইব্‌ন আব্বাস (রা)-হইতে বর্ণিত যে, তিনি বলেন, আলী (রা)-এর মতে 

রি 00 5৭19 মায় হে সাকা গকতণথাত জায় য।গ ছা 
হাজীরা খাদ্য পাকানোর জন্য আগুন জ্বালাইতে পারে। 

আওফী (র) প্রমুখ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, ইহার 
অর্থ ঘোড়া । ইব্‌ন আববাস (রা) ও কাতাদা (র) হইতে ইহাও বর্ণিত আছে যে, চতুষ্পদ 
জন্তুর মধ্যে ঘোড়া আর কুকুর ছাড়া কেহ ধাবমান হয় না । ইব্‌ন জুরায়জ (র) আতা (র) 
হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ঘোড়ার উহ, উহ আওয়াজকে 
০.০ বলা হয়। 

১১3 ০,১1৮ অনেকের মতেই ইহার অর্থ ঘোড়ার ক্ষুরাঘাতে অগ্নি 
স্ফুলিংগ বিচ্ছুরণ করা । ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ রে) হইতে বর্ণিত আছে যে, এই 
আয়াতের অর্থ প্রতারণা করা । কেহ কেহ বলেন, অভিযান শেষে রাতে ঘরে ফিরিয়া 
অগ্নি-প্রজ্বলিত করা । কাহারো মতে, ইহার অর্থ অগ্নিসংযোগ করিয়া বস্তা জ্বালাইয়া 
দেওয়া । কাহারো মতে, মুযদালিফায় আগুন জ্বালানো । ইব্‌ন জারীর (র) বলেন, সব 
7777554185৮ 


বলেন, রা লা ইহার 
অর্থ প্রভাতে মুযদালিফা হইতে মিনায় গমন করা । ৬%; ৩৬১5৬ ইহার অর্থ যুদ্ধ বা 
১৮27 


চাদ ভিটা 
শক্ৰ বাহিনীর অভ্যন্তরে ঢুকিয়া পড়া । 

আবু বকর বাষ্যার (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন রাসূলুল্লাহ্‌ (সা) একদা একটি অশ্বারোহী বাহিনীকে একটি 
অভিযানে প্রেরণ করেন। কিন্তু দীর্ঘ মাস অতিবাহিত হওয়ার পরও তাহাদের কোন 


www.quraneralo.com 


Contents 


৫৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ংবাদ পান নাই । তখন আল্লাহ্‌ তা'আলা আলোচ্য সূরাটি নাযিল করিয়া উহাদের সংবাদ 
জানাইয়া দেন। ১১১৫1 ১১] ০৮০১3 01 অর্থাৎ উপরের কয়েকটি বিষয়ের শপথ 
করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ তিনি" মানুষকে অপরিমেয় সুখ-সামত্রী নিয়ামত 
দান করিয়াছেন কিন্তু মানুষ সেসব নিয়ামতের অবমূল্যায়ন করে ও অকৃতজ্ঞতা প্রকাশ 
করে। ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, ইবরাহীম নাখয়ী, আবুল জাওয়া, আবুল আলিয়া, 
ইব্‌ন আনাস ও ইব্‌ন যায়েদ (র) বলেন ১১৫1 অর্থ ১৯৪] অর্থাৎ অকৃতজ্ঞ ৷ হাসান 
(র) বলেন ১;:৭]। সে ব্যক্তি যে দুঃখের কথা স্মরণ রাখে আর আল্লাহ্‌র দেওয়া সুখের 
কথা ভুলিয়া যায়। ইব্‌ন আবু হাতিম (র) ...... আবু উসামা (রা) হইতে বর্ণনা করেন 
যে, আবূ উসামা রে) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন. 8 ১১:৫1| সে ব্যক্তিকে বলা 
হয় যে একা একা আহার করে, দাস-দাসী কে প্রহার করে এবং অধীনস্তদের সহিত 
দুর্ব্যবহার করে৷ এই হাদীসের সনদ দুর্বল। ইব্‌ন জারীর (র).......আবূ উমামা (রা) 
হইতে মওকুফ পদ্ধতিতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

৮৪5 এ10 415 95 কাতাদা ও সুফিয়ান ছাওরী (র) বলেন £ এই 
আয়াতের অর্থ আল্লাহ্‌ তা'আলা অবশ্যই সে বিষয়ে অবহিত। ইহা হইতে পারে যে, 
মানুষ নিজেই নিজের কর্মকান্ডের সাক্ষী । অর্থাৎ মানুষের নিজের কথা এবং কাজেই 
তাহাদের অকৃতজ্ঞতা প্রকাশ পায়। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


AR isa LE EERE ST SUES EU EL 

অর্থাৎ মুশরিকদের দ্বারা আল্লাহ্‌র ঘর আবাদ হইতে পারে না। ইহারা নিজেরাই 
নিজেদের কুফরের সাক্ষী । 4:১০ ১১১11৯74519 অর্থাৎ ধন-সম্পদে মানুষ প্রবল 
আসক্ত । এইখানে ১১] দ্বারা উদ্দেশ্য ধন-সম্পদ। আয়াতের দুইটি অর্থ হইতে 
পারে। প্রথমত, মানুষ ধন-সম্পদে প্রবল আসক্ত। দ্বিতীয়ত, সম্পদের মোহে পড়িয়া 


মানুষ আমাকে ভুলিয়া যায় এবং কৃপণতাবশত আমার পথে ব্যয় করে না। উভয় অর্থই 
সঠিক । অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


ME Sl sal ০৪ ৮০৫৯০ nt 5 5০৮৮2017155 Sl 
LE 2 
অর্থাৎ মানুষ কি জানে না যে, যেদিন কবর হইতে সকল মুর্দাকে বাহির করা হইবে 
এবং অন্তরে লুক্কায়িত সব গোপন কথা প্রকাশ হইবে, সেইদিন আল্লাহ্‌ তা'আলা 
তাহাদের সম্পর্কে সবিশেষ অবহিত থাকিবেন এবং সকলকে পুরাপুরি প্রতিদান দিবেন। 
কাহারো প্রতি বিন্দুমাত্র অবিচার করিবেন না। 
১০৮৭। ৪৪ 0৩৯5 -এর ব্যাখ্যা ইবন আববাস (রা) প্রমুখ বলেন, মানুষ 
মনে মনে যাহা গোপন করিয়া রাখিত উহা প্রকাশ করা হইবে। 


Wwww.quraneralo.com 


১. মহাপ্রলয়, 
২. মহাপ্রলয় কী? 


Contents 


চর 
০ 


www.quraneralo.com 


রি ১ 66 (৯) 


+» ০৯ 14267 ১৬ ৮৮৫ 
০4497425355 (VY) 
45501 ৬৫ লুপ ৬, (4) 
১% এ (৭) 
b ঠর্ত 
০০৬৬৯ 


(60১) 


টে 


Contents 


৫৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


৩. মহাপ্রলয় সম্বন্ধে তুমি কী জান? 

8. সেইদিন মানুষ হইবে বিক্ষিপ্ত পতঙ্গের মত। 

৫. এবং পর্বতসমূহ হইবে ধুনিত রংগিন পশমের মত। 
৬. তখন যাহার পাল্লা ভারী হইবে, 

৭. সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন, 

৮. কিন্তু যাহার পাল্লা হালকা হইবে, 

৯. তাহার স্থান হইবে “হাবিয়া?। 

১০. উহা কী, তাহা কি তুমি জান? 

১১. উহা অতি উত্তপ্ত অগ্নি। 


তাফসীর ৪ «৯ 11_ «_০(৮11- 3১০ ইত্যাদির ন্যায় {০,511 -ও 
কিয়ামতের. একটি নাম। অতঃপর আল্লাহ্‌ তা'আলা কিয়ামত দিবসের গুরুত্ব ও 
ভয়াবহতা বুঝাইবার জন্য বলেন ৪ 

LL IN Ley অর্থাৎ “তুমি কি জান যে, ‘কারিয়া' বা মহাপ্রলয় কি 
ভিন BH HEE EY ETM 

০১১০৭] ০৪1০১) li ১৯৫৪৮: অৰ্থাৎ সেইদিন মানুষ পতঙ্গের ন্যায় 
বিক্ষিপ্ত হইয়া পড়িবে। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
১৯০০৮১১1৯৮৫ অর্থাৎ কিয়ামতের দিন অবস্থা এমন হইবে যে মানুষ 
বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় এদিক-ওদিক ছড়াইয়া- ছিটাইয়া পড়িবে। 

১১০৮১৯1১৪৯৫ ০৪৯) ১৯৫৫৩ অর্থাৎ পর্বতসমূহ ভাঙ্গিয়া ধুনিত রংগিন 
পশমের ন্যায় চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইবে। 

মুজাহিদ, ইকরিমা, সাঈদ ইব্‌ন জুবায়র, হাসান, কাতাদা, আতা খুরাসানী, 
যাহ্হাক ও সুদ্দী (র) বলেন, +1 অর্থ ১-.০1। তথা পশম। অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা মানুষের ভালো-মন্দ আমলের অনিবার্য পরিণাম সম্পর্কে বলেন ঃ 

যে ০০ ৬ 56510005১85 UU অৰ্থাৎ যাহার পাল্লা 
ভারী হইবে তথা নেক কাজ মন্দ কাজের অপেক্ষা বেশী হইবে, সে জান্নাতে সন্তোষজনক 
জীবন লাভ করিবে । 

29১47 2919 ০৮৪১৭ ১57, অৰ্থাৎ যাহার পাল্লা হাল্কা হইবে 
তথা যাহার মন্দ কাজ নেক কাজের অপেক্ষা বেশী হইবে তাহার স্থান হইবে “হাবিয়া' । 
ই59৯ 7৪ -এর ব্যাখ্যায় কেহ বলেন, এমন ব্যক্তিকে উপুড় করিয়া জাহান্নামের 
আগুনে নিক্ষেপ করা হইবে । আয়াতে | বলিয়া মস্তিষ্ককে বুঝানো হইয়াছে। ইব্‌ন 


www.quraneralo.com 


Contents 


সূরা কারি'আ ৫৭৭ 


আব্বাস (রা) ইকরিমা, আবূ সালিহ এবং কাতাদা (র) হইতে এইরূপ ব্যাখ্যা বর্ণিত 
আছে । কেহ বলেন, আয়াতের অর্থ হইল, এমন ব্যক্তির পরিণাম হইল ‘হাবিয়া’ ৷ হাবিয়া 
জাহান্নামের একটি নাম। ইব্ন জারীর রে) বলেন, হাবিয়া জাহান্নামকে ₹। তথা মা 
এইজন্য বলা হইয়াছে যে, মায়ের পরে যেমন মানুষের কোন আশ্রয় থাকে না, তেমনি 
ইহাদের হাবিয়া ছাড়া কোন উপায় থাকিবে না। 

ইবন জারীর (র)....... টিভি ইভানকা তেরে তে 
আশআছ রে) বলেন, কোন ঈমানদার লোক মারা গেলে তাহার রূহকে পূর্বে মৃত 
ঈমানদারদের রূহের কাছে লইয়া যাওয়া হয়। অতঃপর ফেরেশতারা বলে তোমাদের 
ভাইকে তোমরা প্রবোধ ও সান্তনা প্রদান কর। কারণ সে এতদিন যারত দুনিয়ার 
চিন্তা-পেরেশানীতে লিপ্ত ছিল। অতঃপর ঈমানদারদের রূহগণ তাহাকে জিজ্ঞাসা করে 
যে, অমুক ব্যক্তির খবর কি? উত্তরে সে বলে, কেন সে তো মরিয়া গিয়াছে । সে কি 
তোমাদের কাছে আসে নাই? উত্তরে তাহারা বলিবে, সে আমাদের কাছে আসে নাই। 
তাহাকে তাহার মা হাঁবিয়া জাহান্নামে লইয়া যাওয়া হইয়াছে। | 

{5,৮ অর্থাৎ হাবিয়া হইল, প্রচণ্ড উত্তপ্ত জাহান্নাম যাহাতে রহিয়াছে তীব্র 
লেলিহান শিখা ও প্রজ্বলনকারী অগ্নি । 

আবু মুসআব (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “মানুষ যে আগুন ব্যবহার করে তাহা 
জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র । এই কথা শুনিয়া সাহাবাগ্নণ জিজ্ঞাসা 
করিলেন, ‘হে আল্লাহর রাসূল! শাস্তির জন্য তো এই আগুনই যথেষ্ট ছিল। উত্তরে 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ তবুও জাহান্নামের আগুন এই আগুনের চেয়ে উনসত্তর গুণ 
তেজ হইবে ।” ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি যে, “মানুষ যে আগুন 
প্রজ্বলিত করে উহা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র । শুনিয়া এক 
ব্যক্তি বলিল, হুযূর! শাস্তির জন্য কি এই আগুনই যথেষ্ট ছিল না? রাসূলুল্লাহ্‌ (সা) 
. বলিলেন £ তবুও জাহান্নামের আগুন দুনিয়ার আগুন অপেক্ষা উনসত্তর গুণ তেজ হইবে। 

ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 
সত্তর ভাগের একভাগ মাত্র । দুইবার সমুদ্রে ডুবাইয়া তাহা দুনিয়াতে পাঠানো হইয়াছে। 
অন্যথায় কেহ ইহা দ্বারা উপকৃত হইতে পারিত না ।' 

ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ “এই আগুন জাহান্নামের আগুনের শতভাগের 
এক ভাগ ৷” 
ইবনে কাছীর ১১তম খণ্ড--৭৩ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবুল কাসিম তাবারানী (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “তোমরা কি জান যে, 
জাহান্নামের আগুনের তুলনায় তোমাদের এই আগুন কিরূপ? শোন, জাহান্নামের আগুন 
তোমাদের এই আগুনের ধুঁয়ার চেয়েও সত্তরগুণ বেশী কালো ।” আবু মুসআব রে) 
মালিক রে) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

তিরমিযী ও ইবন মাজাহ্‌ (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন ঃ জাহান্নামের আগুনকে এক হাজার বছর যাবত প্রজ্্লিত করার পর 
উহা লাল বর্ণ ধারণ করে । অতঃপর আরো এক হাজার বছর প্রজ্্লিত করার পরে সাদা 
হইয়া যায়। সবশেষে আরো এক হাজার বছর জ্বালানো হলে উহা কালো হইয়া যায়। 
ফলে এখন উহা ঘোর অন্ধকার তুল্য কালো ।” 

ইমাম আহমদ (র)....... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “জাহান্নামীদের মধ্যে যাহাকে সর্বাপেক্ষা কম 
শাস্তি দেয়া হইবে, তাহাকে এক জোড়া আগুনের জুতা পরানো হইবে, যাহার তাপে 
তাহার মস্তক উত্তপ্ত হইয়া ফুটিতে থাকিবে ।” 

বুখারী ও মুসলিমে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ জাহান্নাম তাহার প্রভুর 
নিকট অভিযোগ করিয়া বলিল যে, হে আমার প্রতিপালক! আমার এক অংশ আরেক 
অংশকে খাইয়া ফেলিল, ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাকে দুইটি শ্বাস ফেলিবার অনুমতি 
প্রদান করেন । এক শ্বাস শীতকালে ও এক শ্বাস গ্রীষ্মকালে । ফলে আমরা শীতকালে 
ঠাণ্ডা আর গ্রীষ্মকালে গরম পাইয়া থাকি । বুখারী ও মুসলিমে আরো আছে যে, তীব্র 
গরমের দিনে জোহরের নামায তোমরা একটু ঠাণ্ডা হইলে পড়িও। কারণ গরমের 
তীব্রতা জাহান্নামের তাপ হইতে আগত । 


Wwww.quraneralo.com 


Contents 


সু ১ রুকু, মক্কী 
Mn 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে 
8814 (১) 
OIE 55 GS (Y) 
60S 8K () 
b OZ SLE (6) 
b LEDs SHEIK 0) 
bE OH (1) 
৩৬৫৪0 5 (9 


£2 La পাপ E4024 02, 
০৯৯৮ gr tp idm (4) 


১. প্রাচূর্যের প্রতিযোগিতা তোমাদিগকে মোহাচ্ছন্ন রাখে । 

২. যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও । 

৩. ইহা সঙ্গত নহে, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে। 

৪. আবার বলি, ইহা সঙ্গত নহে, তোমরা শীঘ্বই ইহা জানিতে পারিবে । 

৫. সাবধান! তোমাদিগের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন 


৬. তোমরা তো জাহান্নাম দেখিবেই, 
৭. আবার বলি, তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে । 


Wwww.quraneralo.com 


Contents 


৫৮০ তাফসীরে ইবৃন কাছীর 


৮. ইহার পর অবশ্যই সেইদিন তোমাদিগকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে । 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, দুনিয়ার মোহ ও উহার সুখ-সম্পদ ও 
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত হইতে বিমুখ করিয়া রাখিয়াছে। এমনকি 
তোমরা মৃত্যুর দুয়ারে উপনীত হইয়া কবরবাসী হইয়া গিয়াছ। 

ইবন আবু হাতিম (র)....... আসলাম (রা) হইতে বর্ণনা করেন যে, আসলাম 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ্‌র 
আনুগত্য হইতে মোহাচ্ছন্ন করিয়া রাখিয়াছে। এমনকি তোমরা কবরে উপনীত হইয়াছ 
অর্থাৎ তোমাদের মৃত্যু আসিয়া গিয়াছে।” 

হাসান বসরী (র) বলেন ঃ ধন-সম্পদ ও সন্তান-সন্ততির প্রাচূর্যের প্রতিযোগিতা 
তোমাদেরকে মোহাচ্ছন্ন করিয়াছে। 

ইমাম আহমদ (র)....... আব্দুল্লাহ ইবৃন শিখ্যির (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ রো) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে গমন করি । তখন 
তিনি 144 11-হ%01 এই আয়াতটি পাঠ করিয়া বলিলেন £ “আদম সন্তান শুধু বলে, 
আমার সম্পদ, আমার সম্পদ।. আসলে কিন্তু প্রকৃতপক্ষে যাহা তুমি খাইয়া শেষ 
করিয়াছ, পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছ কিংবা সৎপথে দান করিয়া অক্ষয় রাখিয়াছ উহা 
ব্যতীত তোমার কোন সম্পদ আছে?” ইমাম মুসলিম, তিরমিযী এবং নাসায়ী শু“বা 
রে)-এর সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম মুসলিম (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন। আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “মানুষ কেবল বলে, আমার সম্পদ, আমার 
সম্পদ। কিন্তু প্রকৃত পক্ষে মানুষ কেবল তিন শ্রেণীর সম্পদের অধিকারী । যাহা খাইয়া 
শেষ করিয়া ফেলে, যাহা পরিয়া ছিড়িয়া ফেলে এবং যাহা দান করিয়া অক্ষয় রাখে । ইহা 
ইমাম বুখারী (র)....... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “মৃত ব্যক্তির সংগে কবর পর্যন্ত তিনটি বস্তু 
গমন করে। অবশেষে দুইটি ফিরিয়া আসে এবং একটি সংগে থাকিয়া যায় | গমন করে 
পরিবার-পরিজন, ধন-সম্পদ ও আমল । অবশেষে পরিবার-পরিজন আর ধন-সম্পদ 
ফিরিয়া আসে; আমল সংগে থাকিয়া যায়।” ইমাম মুসলিম, তিরমিযী এবং নাসায়ী (র) 
সুফিয়ান ইব্‌ন উবাই (র)-এর হাদীস হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
ইমাম আহমদ (র)....... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ মানুষ বৃদ্ধ হইয়া গেলেও তাহার দুইটি স্বভাব 


www.quraneralo.com 


Contents 


সূরা তাকাছুর ৫৮১ 


রহিয়া যায়। লিন্সা ও আসক্তি । ইমাম বুখারী ও মুসলিম (র) সহীহ্দ্বয়ে এই হাদীসটি 
উল্লেখ করিয়াছেন। | 

হযরত যাহ্হাক (রে) এক ব্যক্তির হাতে একটি দিরহাম দেখিতে পাইয়া জিজ্ঞাসা 
করিলেন, এই টাকা কাহার? উত্তরে লোকটি বলিল, আমার। যাহ্হাক (র) বলিলেন, 
তোমার তো তখন হইবে যখন তুমি উহা কোন কাজে ব্যয় করিবে কিংবা আল্লাহর 
কৃতজ্ঞতা স্বরূপ দান করিয়া দিবে । এই বলিয়া যাহ্হাক (র) নিম্নোক্ত কবিতাটি আবৃত্তি 
করেন ঃ 

এ] JCI ILL SUL Sel IH 0৮41 559 

অর্থাৎ সম্পদ আটক করিয়া বসিয়া থাকা পর্যন্ত সম্পদ তোমার মালিক আর যখন 
উহা খরচ করিয়া ফেলিবে তখন তুমি সম্পদের মালিক হইয়া যাইবে। 

ইবন আবূ হাতিম (র)....... ইব্‌ন বুরায়দা (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
বুরায়দা (রা) বলেন, বনু হারিছা ও বনু হারিছ নামক দুই আনসারীর দুইটি গোত্র 
পরস্পর গৌরব ও প্রাচূর্ষের প্রতিযোগিতা করিত। একদল বলিত, দেখ. আমাদের 
গোত্রের অমুক ব্যক্তি এত বড় বীর, উরুর এত বড় বাডিসান কিতা অযু এও বড 
সম্পদশালী ইত্যাদি। অপর গোত্রও ইহার জবাবে অনুরূপ কথা বলিত। এমনকি 
এইভাবে জীবিতদের লইয়া বড়াই করা শেষ হইলে কবরে যাইয়াও মৃতদের লইয়া উভয় 
গোত্র একইভাবে বড়াই করিয়া বেড়াইত। ইহাদের ব্যাপারে আলোচ্য আয়াতগুলি নাযিল 
হয়। 

কাতাদা (র) বলেন ৪ মানুষ নিজেদের ধনবল ও জনবল লইয়া একে অপরের উপর 
বড়াই দেখাইত। এইভাবে একে একে তাহারা সকলেই কবরে চলিয়া যায়। 

১ ১8-1174) %.৯ -এর সঠিক অর্থ হইল অবশেষে তোমরা কবরের বাসিন্দা 
হইয়া গিয়াছ। যেমন সহীহ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন জনৈক অসুস্থ 
বেদুঈনকে দেখিতে যাইয়া বলিলেন ঃ 

10544114157 seb mi 

‘ভয়ের কিছু নাই । ইনশাআল্লাহ গুনাহ হইতে পবিত্র হইয়া যাইবে ।” শুনিয়া! 
লোকটি বলিল, 

Ils ১০৯৫ তল Sle HiT 2 A bl 

অর্থাৎ আপনি গুনাহ হইতে পবিত্ৰ হওয়ার কথা বলিতেছেন! ইহা বরং এমন প্রচণ্ড 
জ্বর যাহা প্রবীণ বৃদ্ধের গায়ে টগবগ করিতেছে, যাহা তাহাকে কবরে উপনীত করিবে। 


www.quraneralo.com 


Contents 


৫৮২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, রে তাহাই, এইখানে ১১ শব্দটি উপনীত 
হওয়ার অর্থে ব্যবহৃত হইয়াছে। 

ইবন আবূ হাতিম (র)....... আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) 
বলেন, এককালে আমরা কবর আযাব সম্বন্ধে সন্দিহান ছিলাম । অতঃপর আলোচ্য সূরাটি 
নাযিল হইয়া আমাদের সন্দেহ দূর করিয়া দেয়। 

১০৮5 ৮৭ 7১১৮৮5০855৯ “ইহা সঙ্গত নহে, তোমরা 
শীঘ্বই ইহা জানিতে পারিবে । আবার বলি, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে ।” 
হাসান বসরী রে) বলেন, একবার ভীতি প্রদর্শনের পরে এইখানে আবারো ভীতি প্রদর্শন 
করা হইয়াছে। 

যাহ্হাক (র) বলেন, আলোচ্য আয়াতে প্রথমাংশে কাফিরদেরকে সম্বোধন করা 
হইয়াছে আর দ্বিতীয়াংশে সম্বোধন করা হইয়াছে ঈমানদারদেরকে। 

০৮৪1176১৮15 91 ৯৫ অর্থাৎ তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে 
এইভাবে তোমরা সম্পদ লইয়া প্রতিযোগিতায় মাতিয়া আখিরাতকে ভুলিয়া যাইতে না। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


১১। ৮০6৩১ ১হিদীনী]। 9১৮5 অৰ্থাৎ জাহান্নামকে তে তোমরা 
চাক্ষুষ দেখিতে পাইবে। 


১11১৪ ৬৮১৯৪০15518 অর্থাৎ অতঃপর দুনিয়াতে আল্লাহ্‌ তা'আলা 
শান্তি-নিরাপত্তা ইত্যাদির কৃতজ্ঞতা প্রকাশ করিয়াছ কিনা এবং এইসব ভোগ করিয়া 
আল্লাহর ইবাদত করিয়াছ কিনা সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হইবে । 

ইব্‌ন আবূ হাতিম (র)....... ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) বলেন, তিনি হযরত উমর ইবৃন খাত্তাব রো)-কে বলিতে শুনিয়াছেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) একদিন দুপুর বেলা ঘর হইতে বাহির হইয়া দেখিতে পাইলেন যে, আবু 
বকর (রা) মসজিদে বসিয়া আছেন। দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, আবু বকর! এই 
সময় কিসে তোমাকে এইখানে বাহির করিয়া আনিয়াছে? আবূ বকর (রা) বলিলেন, 
আপনাকে যে জিনিস বাহির করিয়া আনিয়াছে আমাকে সে জিনিসই আনিয়াছে হে 
আল্লাহর রাসূল! কিছুক্ষণ পর হযরত উমর (রা) আগমন করিলে রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহাকে একই কথা জিজ্ঞাসা করিলেন। উত্তরে উমর রো) বলিলেন, আপনাদের 

দু'জনকে যে জিনিস আনিয়াছে আমাকেও সেই জিনিসই আনিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ্‌ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা তাকাছুর ৫৮৩ 


(সা) বসিয়া তাহাদের সহিত আলাপ করিতে লাগিলেন কিছুক্ষণ পর রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, চল, আমরা বাগানে গিয়া বসি, সেখানে খাওয়ার কিছু পাওয়া যাইতে পারে। 
অতঃপর তাহারা আবুল হায়ছামের বাড়িতে গিয়া রাসূলুল্লাহ্‌ (সা) সালাম করিলেন এবং 
একে একে তিনবার অনুমতি প্রার্থনা করিলেন । কিন্তু কোন সাড়া শব্দ না পাইয়া ফিরিয়া 
দৌড়াইয়া আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল! আমরা প্রতিটি সালামের আওয়াজ শুনিতে 
পাইয়াও আমি এই আশায় উত্তর দান হইতে বিরত থাকি, যাহাতে আপনি আমার জন্য 
বেশী করিয়া শান্তি ও নিরাপত্তার দু'আ করেন। শুনিয়া রাসূল (সা) বলিলেন, “আচ্ছা 
ভালো।” অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, আবুল হায়ছাম কোথায়? বলিল নিকটেই 
একস্থান হইতে পানি আনিতে গিয়াছেন। আপনারা ঘরে আসিয়া বসুন, উনি এক্ষুণি 
আসিয়া পড়িবেন। কিছুক্ষণ পর আবুল হায়ছাম ঘরে আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
দেখিতে পাইয়া খুশীতে টগবগ হইয়া যায় এবং সংগে সংগে বাগানে গিয়া গাছে উঠিয়া 
হরেক রকম কতগুলি খেজুর পাড়িয়া আনিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে হাজির 
করে। সংগীদের লইয়া রাসূলুল্লাহ্‌ (সা) তৃপ্তি সহকারে উহা আহার করিলেন এবং পানি 
পান করিয়া বলিলেন £ “কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কেই তোমাদেরকে 
জিজ্ঞাসাবাদ করা হইবে ৷” 

ইব্‌ন জারীর (র)....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, আবু বকর ও উমর (রা) একদিন একস্থানে বসিয়াছিলেন। ইত্যবসরে নবী 
করীম (সা) তথায় আসিয়া বলিলেন £ “তোমরা এইখানে বসিয়াছ কেন?” উত্তরে 
তাহারা বলিলেন, আপনাকে যিনি সত্য নবী বানাইয়া পাঠাইয়াছেন, তাহার শপথ করিয়া 
বলিতেছি, ক্ষুধার তাড়নায় আমরা ঘর ছাড়িয়া এইখানে বসিয়া রহিয়াছি। শুনিয়া 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, যিনি আমাকে সত্য নবী বানাইয়া পাঠাইয়াছেন তাহার শপথ 
করিয়া বলিতেছি যে, আমিও অন্য কোন কারণে বাহির হই নাই ।* অতঃপর তাহারা 
তিনজন সেখান হইতে উঠিয়া এক আনসারীর বাড়িতে গমন করেন। রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে দেখিয়া আনসারীর স্ত্রী আগাইয়া আসিলে রাসূলুল্লাহ্‌ (সা) জিজ্ঞাসা করিলেন, 
তোমার স্বামী কোথায়? সে বলিল, আমাদের জন্য পানি আনিতে গিয়াছেন। কিছুক্ষণ 
পর লোকটি পানি লইয়া ফিরিয়া আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিতে পাইয়া আনন্দে 
আত্মহারা হইয়া বলিয়া উঠিল, ‘আজ আমার মত ভাগ্যবান বুঝি আর কেহ নাই? 
আল্লাহর রাসূল আমার ঘরে উপস্থিত ।' অতঃপর তিনি বাগানে যাইয়া গাছে উঠিয়া বেশ 
কিছু পাকা খেজুর পাড়িয়া আনিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে পেশ করেন৷ অতঃপর 
তাহাকে ছুরি হাতে নিতে দেখিয়া রাসূলুল্লাহ্‌ (সো) বলিলেন, দেখ দুধের বকরী যবেহ্‌ 


www.quraneralo.com 


Contents 


৫৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিও না।” লোকটি পছন্দ মত একটি বকরী যবেহ্‌ করিয়া খানার আয়োজন করে । ' 
আহার শেষে রাসূলুল্লাহ্‌ (সা) সংগীদ্ব়কে উদ্দেশ্য করিয়া বলিলেন ঃ কিয়ামতের দিন 
এই নিয়ামত সম্পর্কেই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হইবে.। দেখ, তোমরা ক্ষুধা 
লইয়া ঘর হইতে বাহির হইয়াছিলে আর এই সব কিছু ভোগ করিয়া এখন ফিরিতেছ। 
ইহাই তো আল্লাহর নিয়ামত । ইমাম মুসলিম ইয়াধীদ ইবন কাইসান-এর হাদীস হইতে 
এবং আবু ইয়ালা ও ইব্‌ন মাজাহ্‌ আবু হুরায়রা (রা)-এর সূত্রে আবু বকর সিদ্দীক (রা) 
হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন! চার সুনান সংকলকগণও আবু হুরায়রা (রা)-এর 
সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) ..... রাসূল (সা)-এর আযাদকৃত দাস আবূ আসীব (রো) হইতে 
বর্ণনা করেন যে, আবু আসীব (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আমাকে সঙ্গে 
লইয়া প্রথমে হযরত আবূ বকর (রপা)-এর নিকট গমন করেন। অতঃপর তাহাকে সঙ্গে 
লইয়া হযরত উমর (রা)-এর কাছে গিয়া তাহাকেও সঙ্গে লইয়া জনৈক আনসারী 
সাহাবীর বাগানে তশরীফ আনেন এবং বাগানের মালিককে বলিলেন, আমাদের খাওয়ার 
ব্যবস্থা কর। সঙ্গে সঙ্গে সে কয়েকটি আঙ্গুরের ছড়া লইয়া আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
সামনে রাখিয়া দেন। সাথীদের লইয়া তিনি উহা আহার করিয়া পানি আনাইয়া তৃপ্তি 
সহকারে পান করেন। অবশেষে তিনি বলিলেন, কিয়ামতের দিন এইসব সম্পর্কেই 
তোমরা জিজ্ঞাসিত হইবে । শুনিয়া হযরত উমর (রা) একটি ছড়া হাতে লইয়া মাটিতে 
ফেলিয়া দিয়া বলিলেন, হুযূর ! এইসব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হইব ? রাসূল (সা) 
বলিলেন ঃ হ্যা তিনটি জিনিস ছাড়া বাকী সব কিছু সম্পর্কেই তোমরা জিজ্ঞাসিত হইবে। 
(১) শরীর ঢাকিয়া রাখার পোশাক (২) ক্ষুধা নিবারণ পরিমাণ খাদ্য। এবং (৩) 
রোদ-বৃষ্টি হইতে মাথা গৌজার বাসস্থান ।” 

ইমাম আহমদ (র)....... জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
_ জাবির ইব্‌ন আবুল্লাহ রো) বলেন, একদিন রাসূলুল্লাহ সো) আবু বকর ও উমর (রা) 
একত্রে বসিয়া কিছু খেজুর আহার করেন এবং ঠাণ্ডা পানি পান করেন। শেষে রাসূলুল্লাহ 
(সা) বলেন, ইহাই সেই নিয়ামত যাহা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হইবে। 
ইমাম আহমদ (র).......মাহমুদ ইব্‌ন রবী রে) হইতে বর্ণনা করেন যে, মাহমুদ ইব্ন 
রবী (র) বলেন, সূরা তাকাছুর নাযিল হইবার পর সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, হে 
আল্লাহর রাসূল! আমাদেরকে কোন্‌ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে? আমরা খাই 
তো শুধু খেজুর আর পানি আর ঘাড়ে ঝুলন্ত তরবারী দ্বারা শত্রুর মোকাবিলা করি । 
জিজ্ঞাসিত হইব কোন্‌ নিয়ামত সম্পর্কে? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ “অদূর 
ভবিষ্যতেই তোমরা প্রাচুর্যের অধিকারী হইবে ।” 


www.quraneralo.com 


Contents 


সূরা তাকাছুর ৫৮৫ 


ইমাম আহমদ (র)....... আব্দুল্লাহ ইব্‌ন হাবীব (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্‌ন হাবীব (রা) বলেন, তাহার ভাই বলেছেন, আমরা একদিন কোন এক 
মজলিসে বসিয়াছিলাম। ইত্যবসরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর আগমন ঘটে । তাহার মাথায় 
পানির চিহ্ন দেখা যাইতেছিল। আমরা বলিলাম, হুযূর! আপনাকে হাসি-খুশী মনে 
হইতেছে? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন “হ্যা”। অতঃপর লোকেরা ধনাঢ্যতা সম্পর্কে 
আলোচন! করিতে লাগিল । শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ দেখ খোদাভীরুদের জন্য 
ধন-সম্পদ দোষনীয় নহে। মুত্তাকীদের জন্য সুস্থতা ধনাট্যতা হইতে শ্রেষ্ঠ আর মনের 
আনন্দও আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত ৷” 

ইমাম তিরমিযী (র)....... যাহ্হাক ইব্‌ন আব্দুর রহমান ইব্‌ন আয়মা (র) বর্ণনা 
করেন যে, যাহ্হাক ইব্‌ন আব্দুর রহমান (র) বলেন, আমি আবু হুরায়রা (রা)-কে 
বলিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম স্বাস্থ্য 
সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। আল্লাহ বলিবেন, আমি কি তোমাকে সুস্থতা দান 
করিয়াছিলাম না ও শীতল পানি দ্বারা পরিতৃপ্ত করিয়াছিলাম না? 

ইব্‌ন আবূ হাতিম (র) ..... যুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, যুবায়র (রা) 
সাহাবাগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! কোন্‌ নিয়ামত সম্পর্কে আমরা জিজ্ঞাসিত 
হইব? আমরা খাই শুধু খেজুর আর পানি । উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ঃ এই তো 
অদূর ভবিষ্যতেই তোমরা প্রচুর নিয়ামতের অধিকারী হইবে । ইমাম তিরমিযী ও ইব্‌ন 
মাজাহ্‌ (র) সুফিয়ান ইবৃন উয়ায়না (র)-এর হাদীস হইতে ইহা বর্ণনা করিয়াছেন! 
ইব্‌ন আবূ হাতিম (র)....... ইকরিমা (র) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা (র) 
সাহাবাগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! আমরা আবার কোন্‌ নিয়ামত ভোগ করিলাম? 
আমরা তো খাই শুধু যবের রুটি । তাহাও আবার পেট ভরিয়া খাইতে পাই না। তখন 
আল্লাহ্‌ তাআলার পক্ষ হইতে ওহী আসে যে, “আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন যে, 
তোমরা কি জুতা পায়ে দাও না এবং শীতল পানি পান করা না? ইহাও তো নিয়ামত। 
ইব্‌ন আবূ হাতিম (র)....... ইব্‌ন মাসউদ (রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেছেন, “এইখানে 
নিয়ামত দ্বারা উদ্দেশ্য হইল নিরাপত্তা ও সুস্থতা ।” 

যায়েদ ইব্‌ন আসলাম (রা) রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, 


ইবনে কাছীর ১১তম খণ্ড_-৭৪ 


www.quraneralo.com 


Contents 


৫৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


সম্পর্কে সাঈদ ইব্ন জুবায়র (রা) বলেন, এমনকি মধুর শরবত সম্পর্কেও জিজ্ঞাসাবাদ 
করা হইবে৷ মুজাহিদ (র) বলেন, দুনিয়ার যে কোন সুখ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা 
হইবে। হাসান বসরী রে) বলেন, সকাল-সন্ধ্যার খাদ্য সম্পর্কে প্রশ্ন করা হইবে । আবূ 
কিলাবা (র) বলেন, ঘি ও মধু দ্বারা খাওয়া রুটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে । তবে 
এই সব মতের মধ্যে মুজাহিদের মতটি ব্যাপক অর্থবোধক ও পূর্ণাংগ । এই সবকয়টি 
মতই উহার অন্তর্ভুক্ত 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, নিয়ামত হইল, দেহ, কর্ণ ও চক্ষুর সুস্থতা । মানুষ 
এইসব কোন্‌ কাজে ব্যয় করে তা জিজ্ঞাসা করিবেন। এক আয়াতে আছে ঃ 

Yh tie sl IE 998115 ৮০৮ Lal U1 অৰ্থাৎ কান, 
চোখ ও হৃদয় এই সব কিছু সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হইবে। 

বুখারী, তিরমিযী নাসায়ী ও ইবন মাজাহ্‌ (র)..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ দুইটি নিয়ামত এমন আছে যাহা বহুসংখ্যক 
লোকই সে উদাসীনতার শিকার । সুস্থতা ও অবসর ৷ অর্থাৎ এই দুইটি নিয়ামতের 
শুকরিয়া আদায় করার ব্যাপারে মানুষ বড়ই উদাসীন । ইহার হক ও দায়িত্ব মানুষ আদায় 
করে না। 

আবু বকর বায্যার (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন 8 “পরণের পোশাক, বসবাসের ঘর, 
আহারের রুটি ব্যতীত সব কিছুরই কিয়ামতের দিন হিসাব নেওয়া হইবে ৷' 

ইমাম আহমদ (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ আল্লাহ্‌ তা'আলা বলেন, হে আদম সন্তান! 
আমি তোমাকে ঘোড়া ও উটের পিঠে আরোহণ করাইয়াছিলাম, স্ত্রী দান করিয়াছিলাম 
এবং সুখ-শান্তি ও আনন্দ-ফূর্তিতে জীবন কাটাইবার সুযোগ দিয়াছিলাম। এখন বল, 
উহার শুকরিয়া কোথায়? | 


Wwww.quraneralo.com 


Contents 


স্ুা আসনক 
৩ আয়াত, ১ রুকু, মক্কী 
ভি 


আমর ইবনুল আস (রা) মুসলমান হওয়ার পূর্বে এবং নবী করীম (সা)-এর 
নবৃওতের পরে একদিন মুসায়লামা কায্যাবের নিকট গমন করে। দেখিয়া মুসায়লামা 
আমর ইব্‌ন আস (রা)-কে জিজ্ঞাসা করিল, ইদানীং তোমাদের সংগীর উপর কি নাযিল 
হইয়াছে? উত্তরে তিনি বলিলেন, সম্প্রতি তাহার উপর একটি সংক্ষিপ্ত অথচ ব্যাপক 
অর্থবোধক সূরা নাযিল হইয়াছে। মুসায়লামা বলিল, উহা কি বল? আমরু ইবনুল আস 
(রা) সুরা আসর শুরু হইতে শেষ পর্যন্ত পাঠ করিয়া শুনান। শুনিয়া মসায়লামা কিছুক্ষণ 
চিন্তা করিয়া বলিল, হ্যা আমার উপরও এই ধরনের একটি সূরা অবতীর্ণ হইয়াছে। 
আমর (রা) বলিলেন, উহা কি বল। মুসায়লামা বলিল ৪ 


১৪১ ১৬৯4৯০০০৩০৩ 5051 ভগ sly ১8302 ০9 

অতঃপর বলিল, আমর! এই ব্যাপারে তোমার ধারণা কি? আমর ইব্‌ন আস (রা) 
বলিলেন, তুমি তো জানোই যে, আমার মতে তুমি একজন মিথ্যাবাদী । 

9 বিড়ালের ন্যায় একটি প্রাণী যাহার দুই কান ও বুক অপেক্ষাকৃত বড় হইয়া 
থাকে । মুসায়লামা এহেন প্রলাপ দ্বারা কুরআনের সহিত প্রতিদ্বন্দ্বিতা করিতে চাহিয়াছিল। 
কিন্তু সেই সময়ের একজন মূর্তিপূজক-এর নিকট তা মিথ্যা এবং বানোয়াট বলিয়া 
আখ্যায়িত হয়। 
৷ তাবারানী রে)....... উবায়দুল্লাহ ইব্‌ন হিসন (র) হইতে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীদের নিয়ম ছিল যে, তাহাদের মধ্যে দুই ব্যক্তি কখনো 
একত্রিত হইলে একে অপরকে সূরা আসর শুনাইয়া সালাম করিয়া তবেই বিছিন্ন 
হইতেন। ইমাম শাফেয়ী (র) বলেন, চিন্তা গবেষণা করিয়া এই সূরাটি অনুধাবন করিলে 
মানুষের আর কোন কিছুর প্রয়োজন হয় না। 


www.quraneralo.com 


Contents 


৫৮৮ তাফসীরে ইবৃন কাছীর ' 


চি 


০১02 (১) 


Y 22 2,4 C/G 
০১৯ ৫৪) ০৩০৯৪ (*) 
পরত 2৫ 2 77 22/1/92. 


6১:৬৮59%58৬0155855৯95562 948 0) 


রা 


১. মহাকালের শপথ, 
২. মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত । 


৩. কিন্তু উহারা নহে, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে 
সত্যের উপদেশ দেয় ও ধৈর্য্যর উপদেশ দেয়। 


তাফসীর ৪.১] দ্বারা উদ্দেশ্য হইল কাল বা সময় যাহাতে মানুষ ন্যায়-অন্যায় 
কাজ করিয়া থাকে । মালিক (র) যায়েদ ইব্‌ন আসলাম (র) হইতে বর্ণনা. করেন যে, 
যায়েদ (র) বলেন, ইহা দ্বারা উদ্দেশ্য আসরের নামায । তবে প্রথমটিই সর্বাধিক প্রসিদ্ধ । 
এইখানে আল্লাহ্‌ তা'আলা এই আসর এর শপথ করিয়া বলেন যে, মানুষ মাত্রই 
ক্ষতিগ্রস্ত । শুধু তাহারা ব্যতীত যাহারা অন্তরে আল্লাহ্‌র প্রতি ঈমান রাখে এবং বাহ্যিক 
ংগ-প্রত্যংগ দ্বারা সৎকর্ম করে। অন্যকে সত্যের তথা সৎকর্ম করার এবং অন্যায়কে 
বর্জন করার উপদেশ দেয় এবং বিপদে বা অন্যের অত্যাচারে নিজেও ধৈর্যধারণ করে আর 
অন্যকেও ধৈর্যধারণের উপদেশ দেয়। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হুমাবা 
৯ আয়াত, ১ রুকু, মক্কী 
১৯১1১১৮147৪ 


92 


১৫৮৫০ Vr 
0,55 5726023 () 


০9৮০513৩৩৪৫ (9 


CHP (4) 
৫52 // ৩০ 


6১5৩৫৬০০৩ (৭) 


১. দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, 


২. যে অর্থ জমায় ও বারবার উহা গণনা করে। 


৩. সে ধারণা করে যে, তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে। 


8. কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়। 
৫. হুতামা কী তাহা তুমি কি জান? 


Wwww.quraneralo.com 


Contents 


৫৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 
৬. ইহা আল্লাহ্‌র প্রজ্বলিত হুতাশন । 
৭. যাহা হৃদয়কে গ্রাস করিবে । 

৮. নিশ্চয় ইহা উহাদিগকে পরিবেষ্টন করিয়া রািবে-_ 
৯. দীর্ঘায়িত স্তম্তসমূহে। 


তাফসীর £ ১ অর্থ যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে আর 1 
অর্থ, যে কাজের দ্বারা মানুষকে অপমান করে । ;২-.-১+,৮৮:১৮,১৮৯ -এর ব্যাখ্যায় 
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইহা দ্বারা উদ্দেশ্য হইল অপবাদ দানকারী ও গীবত 
তথা পশ্চাতে পরনিন্দাকারী। রবী ইবৃন আনাস (র) বলেন, সামনা-সামনি নিন্দা করাকে 
878 এবং আড়ালে নিন্দা করাকে ৪১71 বলা হয়। কাতাদা (র) বলেন ৮১৯ 
৪১4 অর্থ মুখের কথায় এবং চোখের ইশারায় মানুষের মনে কষ্ট দেয়া। কখনো গীবত 
করিয়া, কখনো বা অপবাদ দিয়া। মুজাহিদ (র) বলেন ১). -এর সম্পর্ক হাত ও 
চোখের সংগে আর ৪১: -এর সম্পর্ক জিহ্বার সংগে ৷ ইব্ন যায়েদ (র)-ও ইহাই 
বলিয়াছেন । কেহ বলেন, আখনাস ইব্‌ন শুরায়ককে লক্ষ্য করিয়া এই কথাগুলি বলা 
হইয়াছে। মুজাহিদ (র) বলেন, বিশেষ কোন ব্যক্তি নয়-বরং ব্যাপকভাবে এই চরিত্রের 
সকলকেই বুঝানো হইয়াছে। 

১১১০১১১ ০২ ৪৬৫1 অর্থাৎ যে সম্পদের উপর সম্পদ সঞ্চয় করে এবং 
বারবার গণনা করিতে থাকে। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ ০/৯ ০২ 
সুদ্দী ও ইব্‌ন জারীর (র) এই ব্যাখ্যা করিয়াছেন। 

মুহাম্মদ ইব্‌ন কাব (র) বলেন, দিনের বেলা তো সম্পদ উপার্জনের জন্য হা-হুতাশ 
করিতে থাকে আর রাত্রিকালে পচাগলা মড়ার ন্যায় নিজীব পড়িয়া থাকে। 

১১1২ 4105 912৮: অর্থাৎ তাহার ধারণা হইল যে, তাহার এই সঞ্চিত 
সম্পদ তাহাকে এই পার্থিব জগতে অমর করিয়া রাখিবে । কিন্তু 

২1৯11 ৪০১1 58 তাহার এই ধারণা সম্পূর্ণ অসম্ভব । তাহার এই 
আশায় গুঁড়েবালি। ব্যাপারটি মোটেই এমন নহে। বরং বিপুল সম্পদ সঞ্চয়কারী এই 
লোকটিকে হুতামায় নিক্ষেপ করা হইবে । হুতামা জাহান্নামের একটি স্তরের নাম । ইহার 
ব্যাখ্যা প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
৪১১০1215210 SEA 4101 75-86-১065 UO চন 


42-2 RAE AE Cid ০ 2 ৪. ০ ০০ লও 
- ১১৬৯০ Lac Loi Ll 
Ed Ed লা Ed Ed 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা হুমাযা ৫৯১ 


অর্থাৎ হুতামা কী তাহা তুমি কি জান? উহা আল্লাহ্‌র প্রজ্জ্বলিত হুতাশন যাহা 
স্তম্ভতসমূহে। 

ছাবিত বুনানী (র) বলেন, অগ্নি তাহাদিগের হৃদয় পর্যন্ত পোড়াইয়া ফেলিবে কিন্তু 
তবুও তাহাদের মৃত্যু হইবে না, তাহাদের কষ্টের সীমা থাকিবে না। এই বলিয়া তিনি 
কাদিয়া ফেলিলেন। মুহাম্মদ ইব্‌ন কাব (র) বলেন £ আগুন তাহাদিগকে পোড়াইতে 
পোড়াইতে কণ্ঠনালী পর্যন্ত আসিয়া যায়, আবার ফিরিয়া গিয়া পোড়াইতে পোড়াইতে 
কণ্ঠনালী পর্যন্ত আসে। এইভাবেই অবিরাম চলিতে থাকে । ১:০০ অর্থ হ৪র1 ০ 
অর্থাৎ পরিবেষ্টিত। সূরা বালাদে ইহার ব্যাখ্যা করা হইয়াছে 8৪ ৪4৮ ৬.০ 5৪ অর্থাৎ 
দীর্ঘায়িত স্তম্ভসমূহে তাহারা পরিবেষ্টিত থাকিবে । আতিয়্যা আওফী রে) বলেন, স্তন 
হইবে লোহার । সুদ্দী (র) বলেন, আগুনের । 

শাবীব ইব্‌ন বিশর (র) ইকরিমা (র)-এর সূত্রে ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা 
করেন যে, তিনি বলেন 5১% ১-2 অর্থ দীর্ঘায়িত দরজা । কাতাদা রে) বলেন ঃ 
আব্দুল্লাহ ইব্‌ন আববাস রো) এই আয়াতটিই 5:১..:. ১০, পাঠ করিতেন। 

আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, জাহাম্নামীদের শৃংখল 
লাগাইয়া লম্বা-লম্বা স্তন্তের সংগে বাধিয়া রাখিয়া অবশেষে দ্বার রুদ্ধ করিয়া দেওয়া 
হইবে । কাতাদা (র) বলেন, আমরা বলাবলি করিতাম যে, আগুনের খুঁটিতে বাধিয়া 
রাখিয়া জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হইবে। ইব্‌ন জারীর (র) এই ব্যাখ্যাটিই পছন্দ 
করিয়াছেন । আবূ সালিহ রে) বলেন, 8০৮৯ ০০ 5 অর্থ 0811, ১১১৪৭। 
অর্থাৎ জাহান্নামীদের ভারী ভারী শৃংখলে বাঁধিয়া শাস্তি দেওয়া হইবে। 


www.quraneralo.com 


Contents 


সুরা ফীল 


৫ আয়াত, ১ রুকু, মক্কী 


EAs 
OB sol EI OSS IIH (১) 
ও১:8508 OSI 0) 
১৮৫05225655 CO) 
$৩০৩৪প28 (5) 
১০৮৬ (০) 


১. তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক হস্তী অধিপতিদের প্রতি কী 
করিয়াছিলেন? 

২. তিনি কি উহাদিগের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই? 

৩. উহাদিগের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন, 

৪. যাহারা উহাদিগের উপর প্রস্তর-কংকর নিক্ষেপ করে। 

৫. অতঃপর তিনি উহাদিগকে ভক্ষিত তৃণ সদৃশ করেন । 


তাফসীর ঃ এইখানে আল্লাহ্‌ তাআলা কুরাইশদের প্রতি প্রদত্ত তাহার বিশেষ 
নিয়ামতের কথা উল্লেখ করিয়াছেন যে, যেই সৈন্যবাহিনী হাতী লইয়া বায়তুল্লাহকে 
ধ্বংস করিবার জন্য উদ্যত হইয়াছিল, আল্লাহ্‌ তা'আলা বায়তুল্লাহ ধ্বংস করিবার পূর্বে 
তাহাদেরকেই নিশ্চিহ্ন করিয়া দিয়াছিলেন এবং তাহাদের সকল শক্তি খর্ব করিয়া 
তাহাদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করিয়া দিয়াছিলেন। উহারা ছিল নাসারা। কিন্তু নিজেদের 
ধর্মীয় অনুশাসন জলাঞ্জলি দিয়া তাহারা প্রায় মূর্তিপিজক কুরাইশদের ন্যায় হইয়া 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ফীল ৫৯৩ 


গিয়াছিল। আল্লাহ্‌ তাআলা কুরাইশদের স্বার্থে নয়-বরং নবী করীম (সা) আগমনের 
পূর্বাভাস ও ভূমিকা স্বরূপ এহেন অলৌকিকভাবে বায়তুল্লাহকে ধ্বংসের হাত হইতে রক্ষা 
করিয়াছেন এবং হামলাকারীদেরকে অস্তিত্বের পাতা হইতে মুছিয়া দিয়াছেন । প্রসিদ্ধ 
মতে, রাসূলুল্লাহ্‌ (সা) সেই বছরই এই ধরাধামে আগমন করেন। অবস্থাদৃষ্টে বুঝা যায়, 
যেন আল্লাহ্‌ তা'আলা বলিতেছিলেন, ওহে কুরাইশ সম্প্রদায় । তোমাদের স্বার্থে আর 
তোমাদের কল্যাণের জন্য নয়-বরং আমার ঘরের হেফাজতের জন্যই আমি হস্তী 
বাহিনীকে ধ্বংস করিয়াছি। কেননা এইখানে মুহাম্মদ (সা)-কে নবী বানাইয়া পাঠাইয়া 
আমি তাহাকে সম্মানিত করিব। এই হইল হস্তী বাহিনীর সংক্ষিপ্ত কাহিনী। নিম্নে 
বিস্তারিতভাবে কাহিনীটি উল্লেখ করা হইল। 

হিময়ার গোত্রের সর্বশেষ বাদশাহ যুনাওয়াস যে ছিল মুশরিক এবং যে নিজের যুগের 
মুসলমানদেরকে কুণ্ডে নিক্ষেপ করিয়া হত্যা করিয়াছিল, যাহারা ছিল ঈসা (আ)-এর 
খাটি অনুসারী। সংখ্যায় ছিল তাহারা প্রায় বিশ হাজার ৷ ইহাদের প্রত্যেককেই সে 
নির্মমভাবে শহীদ করিয়াছিল। কেবল দাউস যুলাবান নামক এক ব্যক্তি প্রাণে রক্ষা 
পাইয়া রোমের বাদশাহর নিকট আশ্রয় প্রার্থনা করে। রোমের বাদশাহ ছিল নাসারা 
ধর্মের অনুসারী । তিনি হাবশার বাদশা নাজ্জাশীর নিকট পত্র লিখিয়া ইয়ামানের উপর 
আক্রমণ করিয়া স্বধর্মের লোকদের হত্যার প্রতিশোধ নেয়ার নির্দেশ দেন। কারণ ইয়ামন 
ছিল হাবশা হইতে অতি নিকটে । পত্র পাইয়া নাজ্জাশী দাউসের সংগে আজ্জাত ও 
অব্রাহ ইব্‌ন সাবাহর নেতৃত্বে বিপুল সংখ্যক সৈন্য ইয়ামান অভিমুখে পাঠাইয়া দেন। 
ইয়ামানে পৌছিয়া তাহারা তথাকার অধিবাসীদেরকে নির্বিচারে হত্যা করিয়া সব তছনছ 
করিয়া ফেলে । অবস্থা বেগতিক দেখিয়া যুনাওয়াস পালাইয়া গিয়া নদীতে ডুবিয়া মরিয়া 
যায়। আর এইভাবে তাহাদের রাজত্বের পরিসমাপ্তি ঘটে এবং গোটা ইয়ামান হাবশার 
দখলে চলিয়া আসে এবং এই দুই সেনাপতি সেখানেই বসবাস করিতে শুরু করে । 


কিন্তু কিছুদিন যাইবার পর দুই সেনাপতির মধ্যে তুমুল দ্বন্ধ শুরু হয়। এক পর্যায়ে 
তাহারা পরস্পর লড়াই করিবার জন্য প্রস্তুত হইয়া যায় । শুরু হয় তুমুল লড়াই । অবশেষে 
তাহারা দুইজনই বলিল, এইভাবে লড়াই করিয়া সাধারণ নিরীহ মানুষগুলি মারিয়া লাভ 
কি? আইস তুমি আমি ময়দানে নামিয়া পরস্পর লড়াই করিয়া একটি মীমাংসা করিয়া 
ফেলি ৷ এইভাবে একজনকে হত্যা করিয়া অপর যে বাচিয়া থাকিবে সেই এই দেশের 
রাজত্‌ লাভ করিবে । এই প্রস্তাবে উভয়ে এক মত হইয়া ময়দানে নামিয়া আসে এবং 
পরস্পর লড়াইয়ে লিপ্ত হয়। শুরু হয় দুইজনে তুমুল যুদ্ধ। এক পর্যায়ে আরয়াত 
আবরাহার উপর অতর্কিত এক আক্রমণ চালাইয়া তরবারীর এক আঘাতে হানে । 
ইহাতে তাহার মুখমণ্ডল রক্তে রঞ্জিত হইয়া যায় এবং শরীরের অন্যান্য অংগ-প্রত্যংগ 
কাটিয়া রক্তে ভাসিয়া যায়। অবস্থা বেগতিক দেখিয়া আবরাহার গোলাম আতুদা 
অতর্কিত এক আঘাত হানিয়া আরয়াতকে হত্যা করিয়া ফেলে এবং আবরাহা আহত 
অবস্থায় রণাঙ্গন ত্যাগ করে। 
ইবনে কাছীর ১১তম খ্ড-_৭? 


www.quraneralo.com 


Contents 


৫৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


কিছুদিন পর পূর্ণ সুস্থ হইয়া আবরাহা ইয়ামানের একক বাদশাহ হইয়া যায়। 
হাবশার বাদশাহ নাজ্জাশী এই সংবাদ শুনিতে পাইয়া রাগে ফাটিয়া পড়েন এবং পত্র 
মারফত আবরাহাকে কঠোর ভাষায় নিন্দা ও তিরস্কার করিয়া বলিলেন, খোদার শপথ! 
আমি তোমার শহরগুলিকে তছনছ করিয়া ফেলিব. এবং মস্তক উড়াইয়া দিব। আবরাহা 
অত্যন্ত নম্রতার সহিত চিঠির উত্তর প্রদান করে দূতকে বিপুল পরিমাণ হাদিয়া দান করে 
এবং একটি পাত্রে ইয়ামানের কিছু মাটি ভরিয়া নিজের কপালের চুল কাটিয়া উহার 
মধ্যে রাখিয়া দূতের কাছে দিয়া দেয় এবং পত্রে নিজের ক্রটির জন্য ক্ষমা প্রার্থনা করিয়া 
লিখিয়া দেয় যে, ইয়ামানের মাটি আর কপালের চুল আপনার সম্মুখে উপস্থিত । আপনি 
আপনার শপথ পূরণ করুন এবং আমাকে ক্ষমা করিয়া দিন। ইহাতে নাজ্জাশী সন্তুষ্ট 
হইয়া যায় এবং ইয়ামানের রাজত্ব তাহার হাতেই বহাল রাখে । 

কিছুদিন পর আবরাহা নাজ্জাশীর কাছে এই মর্মে পত্র লিখে যে, আমার এখানে 
আপনার জন্য এমন একটি গির্জা নির্মাণ করিতেছি, যেমনটি দুনিয়াতে এ যাবত কেহ 
দেখে নাই । কিছুদিনের মধ্যে একটি সুবৃহৎ অত্যন্ত মযবুত ও অপূর্ব সুন্দর এক গির্জা 
নির্মাণ হইয়া যায়। উহা এতই উচু ছিল যে, উহার চূড়ার দিকে কেহ তাকাইলে তাহার 
মাথার টুপি খসিয়া পড়িত। আর এই কারণেই উহাকে ১1511 তথা টুপি 
নিক্ষেপকারী বলা হইত। অতঃপর আবরাহা সারাদেশে ঘোষণা করিয়া দেয় যে, সকল 
মানুষ যেন আজ হইতে কাবার পরিবর্তে এই গির্জায়ই হজ্জ করতে আসে । কিন্তু তাহার 
ঘোষণা অনেকেরই কাছে আপত্তিকর ঠেকে । বিশেষত কুরাইশরা তো উহা কিছুতেই 
মানিয়া নিতে পারিতেছিল না । ফলে তাহারা বিক্ষোভে ফাটিয়া পড়ে ও উত্তেজিত হইয়া 
যায়। এইভাবে কিছুদিন অতিবাহিত হইবার পর জনৈক ব্যক্তি রাত্রিকালে গোপনে 
উহাতে প্রবেশ করিয়া দিব্যি পায়খানা করিয়া চলিয়া যায়। পাহারাদার এই কাণ্ড দেখিতে 
পাইয়া সংগে সংগে এই সংবাদ আবারাহার কাছে পৌছিয়ে দেয় এবং বলে যে, এই কাণ্ড 
কুরাইশদের ব্যতীত অন্য কেহ করে নাই। তাহাদের কাবার মর্যাদা ক্ষুণ্ন করা হইয়াছে 
দেখিয়'ই তাহার এই কাণ্ড ঘটাইয়া থাকিবে । আবরাহা শুনিতে পাইয়া তেলে-বেগুনে 
জুলিয়া উঠে এবং বায়তুল্লাহ্র ধ্বংস সাধন করিয়া ইহার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত 
করে। 

মুকাতিল ইব্‌ন সুলায়মান (র) বলেন, এক কুরাইশ যুবক উহাতে প্রবেশ করিয়া 
আগুন ধরাইয়া দিয়াছিল। ঘটনাক্রমে সেইদিন বাতাস খুব বেশী থাকায় অল্প সময়ে 
আবরাহার সাধের গির্জাটি জুলিয়া পুড়িয়া ছাই হইয়া মুখ থুবড়িয়া পড়িয়া যায়। ইহাতে 
আবরাহা দারুণ ক্ষিপ্ত হইয়া বিপুল সৈন্য-সামন্ত এবং মাহমূদ নামক বৃহৎকায় একটি 
হাতী সংগে লইয়া অপ্রতিরোধ্য গতিতে বায়তুল্লাহ্‌ অভিমুখে রওয়ানা হয়। সংগে আরো 
আটটি বা বারোটি হাতী ছিল। এই হ৷তীর সাহায্যেই বায়তুল্লাহ্‌ ধ্বংস সাধন করা ছিল 


তাহাদের উদ্দেশ্য ! 


www.quraneralo.com 


Contents 


সূরা ফীল ৫৯৫ 


এদিকে আরবরা এই সংবাদ শুনিতে পাইয়া দারুণভাবে মর্মাহত ও ক্ষিপ্ত হইয়া যায় 
এবং যে কোন মূল্যের বিনিময়ে আবরাহার মোকাবিলা করিবার এবং তাহাদের এহেন 
অশুভ পরিকল্পনা নস্যাৎ করিয়া ইহার সমুচিত জবাব দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে। 
অবশেষে মক্কার বেশ কিছু অদূরে থাকিতেই আরবরা তাহাদের গতিরোধ করে। ফলে 
ঘর্ষ বাধিয়া যায়। কিন্তু আল্লাহ্‌র কী মহিমা! এই লড়াইয়ে আরবরা শোচনীয়ভাবে 
পরাজয় বরণ করে । আবরাহা সদন্তে সৈন্য সামন্ত লইয়া বায়তুল্নাহর দিকে অগ্রসর হইতে 
থাকে এবং রাস্তা হইতে মক্কাবাসীদের উট বকরী ইত্যাদি পশুপাল লইতে থাকে। 
আবদুল মুত্তালিবের দুইশত উটও তাহারা ছিনাইয়া নেয়। 

অতঃপর আবরাহা এক স্থানে অবস্থান করিয়া তাহার দূত হানাতা হিময়ারীকে মক্কায় 
প্রেরণ করে এবং বলিয়া দেয় যে, মক্কায় যাইয়া তুমি তথাকার শীর্ষস্থানীয় নেতাদের 
আমার কাছে ডাকিয়া আন আর ঘোষণা করিয়া দাও যে, আমরা তোমাদের কোন ক্ষতি 
করিতে আসি নাই, বায়তুল্লাহর ধ্বংসই আমাদের একমাত্র উদ্দেশ্য । দূত আসিয়া 
মক্কাবাসীদেরকে আবরাহার উদ্দেশ্যের কথা জানাইয়া দেয় এবং খৌজ লইয়া কুরাইশ 
নেতা আব্দুল মুত্তালিবের সহিত দেখা করিয়া আবরাহার পয়গাম পৌছাইয়া দেয় । আব্দুল 
মুত্তালিব বলিলেন, আসলে আমরাও তো তাহার সহিত লড়াই করিতে চাই না আর 
আমাদের সেই শক্তিও নেই। দূত বলিল, আচ্ছা আপনি আমার সংগে আমাদের 
বাদশাহর কাছে চলুন এবং তাহার সংগে কথা বলুন । আব্দুল মন্তালিব ইহাতে সম্মত 
হন। আবরাহা বলিষ্ঠ দেহের অধিকারী প্রিয় দর্শন আব্দুল মুস্তালিবকে দেখিয়া আসন 
হইতে নামিয়া আব্দুল মুত্তালিবের সংগে নীচে চাটাইয়ের উপর বসিয়া পড়ে এবং 
দোভাষীর মাধ্যমে তাহার বক্তব্য শুনিতে চায়। আব্দুল মুত্তালিব বলিলেন, আমার 
বলিবার তো তেমন কিছু নাই আমি শুধু আমার দুইশত উট ফেরত পাইতে চাই। 
আবরাহা শুনিয়া হতভম্ব হইয়া বলিল, আশ্চর্যের কথা, তুমি নিজের দুইশত উটকে 
ফেরত পাওয়ার জন্য আসিয়াছ অথচ তোমার বাপ-দাদার ধর্মীয় ঘর সম্পর্কে কিছুই 
বলিলে না। ইহাতো বড় আশ্চর্যের কথা । অথচ আমি আসিয়াছি উহা ধ্বংস করিবার 
জন্য। কি আশ্চর্য! শুনিয়া আব্দুল মুত্তালিব অত্যন্ত গম্ভীর স্বরে বলিলেন, দেখুন, আমি 
উটের মালিক তাই উহা রক্ষা করিতে আসিয়াছি। আর আপনারা যেই ঘর ধ্বংস করিতে 
আসিয়াছেন, উহারও একজন মালিক আছেন। তিনিই উহা রক্ষা করিবেন । আবরাহা দর্প 
দেখাইয়া বলিল, না, আমার হাত হইতে এই ঘর রক্ষা করিবার শক্তি আর কাহারো 
নাই । আব্দুল মুত্তালিব বলিলেন, ঠিক আছে দেখা যাক কি হয়। অগত্যা আবরাহা আব্দুল 

আব্দুল মুত্তালিব উট লইয়া মন্ধায় ফিরিয়া আসিয়া সকলকে নির্দেশ দিলেন যে, 
তোমরা শহর ত্যাগ করিয়া অতিসত্তবর পাহাড়ে গিয়া আশ্রয় গ্রহণ কর: অতঃপর তিনি 
কুরাইশদের শীর্ষ ব্যক্তিদের সংগে লইয়া বায়তুল্লাহ্‌য় আসিয়া বায়তুল্লাহর দরজার কড়া 


www.quraneralo.com 


Contents 


৫৯৬ তাফসীরে র ইবন কাছীর 


ধরিয়া কাদিয়া কীদিয়া দু'আ করিতে শুরু করেন যে, হে আল্লাহ্‌! আবরাহা এবং তাহার 
দুর্ধর্ষ বাহিনীর হাত হইতে তোমার এই পবিত্র ও সম্মানিত ঘরকে রক্ষা কর ৷ তাহার 
সংগীরাও আবরাহার ধ্বংস কামনা করিয়া বায়তুন্নাহর হেফাজতের জন্য দু'আ করেন। 
আব্দুল মুত্তালিব তখন অশ্রু বিগলিত কণ্ঠে নিম্নের কবিতাগুলি আবৃত্তি করে। 
এ|৮৯১ ৫৮০৮১ ৭৯ত১ + Elly 
1৯০13161059 * MeL) 
অর্থাৎ আমাদের কোন চিন্তা নাই। কারণ ঘরের মালিক নিজেই নিজের ঘর রক্ষা 
করিয়া থাকে । খোদা! তুমিও তোমার ঘরকে শত্রুর হাত হইতে রক্ষা কর। তাহাদের 
বালতি তোমার বালতির উপর বিজয় লাভ করিতে পারে না কখনো । 
ইব্‌ন ইসহাক (র) বলেন £ অতঃপর আব্দুল মুত্তালিব বায়তুল্লাহর দরজার কড়া 
ছাড়িয়া দিয়া সংগীদের লইয়া পার্শ্ববর্তী পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করেন। 
ইব্‌ন সুলায়মান রে) হইতে বর্ণিত আছে যে, আব্দুল মুত্তালিব যাওয়ার সময় কালাদা 
পরাইয়া একশতটি কুরবানীর উট বায়তুন্নাহর আশে-পাশে রাখিয়া যান। উদ্দেশ্য এই 
যে, আবরাহা আসিয়া যদি কুরবানীর এই: উটগুলির উপর কোন প্রকার অবৈধ হস্তক্ষেপ 
করে, তাহা হইলে ইহার কারণে তাহারা আল্লাহ্র আযাবে নিপতিত হইবে । 
এদিকে আবরাহা ও তাহার সৈন্যবাহিনী মন্কায় প্রবেশ করিবার জন্য প্রস্তুতি গ্রহণ 
করিতে লাগিল এবং মাহমুদ নামক আবরাহার হাতীকে প্রস্তুত করা হইল। 
এইবার তাহারা হস্তীসহ বায়তুন্রাহ অভিমুখে রওয়ানা হয়। রওয়ানা হইতে কুরাইশ 
যুবক নুফায়ল ইব্‌ন হাবীব যাহাকে আবরাহা বাহিনী ইতিপূর্বেকার রণাঙ্গন হইতে বন্দী 
করিয়া আনিয়াছিল, সে সম্মুখে অগ্রসর হইবার আবরাহার হাতীর কানে ধরিয়া বলিল, 
“মাহমুদ বসিয়া যাও এবং যেখান হইতে আসিয়াছ ভালো আছে তো সেখানেই ফিরিয়া 
যাও। আর একটি কদমও সম্মুখে অগ্রসর হইয়া চেষ্টা করিও না!’ বলা মাত্র হাতিটি 
ধপাস করিয়া বসিয়া পড়ে এবং নুফায়লা তাহার কান ছাড়িয়া দিয়া দ্রুত পার্্ববর্তী এক 
পাহাড়ের উপর উঠিয়া যায়। আবরাহার সৈন্য শত চেষ্টা করিয়া এবং মারপিট করিয়া 
কোন প্রকারেই আর হাতীটিকে উঠাইতে পারিল না। অবশেষে ব্যর্থ হইয়া পরীক্ষা 
করিবার জন্য ইয়ামানের দিকে মুখ ফিরাইয়া তাড়া করিতেই হাতীটি উঠিয়া দ্রচ্ত 
ছুটিতে আরম্ভ করিল। তারপর শামের দিকে মুখ ফিরাইলে হাতী ছুটিতে আরম্ভ করে 
এবং পূর্বদিকে তাড়া করিলেও সেদিকে যাইতে কোন আপত্তি করিল না । কিন্তু পুনরায় 
কা'বার দিকে মুখ ফিরাইয়া তাড়া করা মাত্র এই হাতী আবার বসিয়া পড়ে । ইতিমধ্যে 
আল্লাহ্‌ তা'আলা সমুদ্র হইতে মেঘের ন্যায় আকাশ কালো করা কয়েক ঝাঁক ক্ষুদ্র পাখী 
তাহাদের দিকে প্রেরণ করে । উহাদের প্রতিটি পাখীই মসুরের ন্যায় তিনটি করিয়া পাথর 


www.quraneralo.com 


Contents 


সূরা ফীল ৫৯৭ 


খণ্ড বহন করিয়া আনে । একটি ঠোটে করিয়া আর দুইটি দুই পায়ে করিয়া । অতঃপর 
প্রত্যেক সৈন্যের উপর একটি করিয়া ফুৎকার নিক্ষেপ করে আর সংগে সংগে সে মরিয়া 
যায়। দেখিয়া উহাদের মধ্যে মাতম শুরু হইয়া যায় এবং নুফায়ল! নুফায়ল! বলিয়া 
চিৎকার করিতে আরম্ভ করে। এইভাবে তাহারা সকলেই অত্যন্ত শোচনীয়ভাবে ধ্বংস 
হইয়া যায়। 

ওয়াকিদী (র) বলেন, এই পাখীগুলি ছিল হলুদ রং এবং কবুতর অপেক্ষা কিছু ছোট 
এবং পাগুলি ছিল লাল। অন্য এক বর্ণনায় আছে যে, মাহমূদ হাতী বসিয়া পড়ার পর 
সর্বশক্তি প্রয়োগ করিয়া যখন তাহাকে উঠানো গেল না তখন আরেকটি হাতীকে আগে 
পা বাড়াইয়া দিতেই তাদের মাথার উপর কংকর নিক্ষিপ্ত হয় আর হাতী পিছন দিকে 
ফিরিয়া আসে । সংগে সংগে চতুর্দিকে আরো কংকর নিক্ষিপ্ত হইতে শুরু করে । ইহাতে 
অধিকাংশ সৈন্য সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আর বাকীরা এদিক-ওদিক পলায়ন 
করিতে যাইয়া পথে ঘাটে পড়িয়া মরে। মৃত্যুর হাত হইতে কেহই রক্ষা পায় নাই ! 
অবশেষে আবরাহারও একই দশা ঘটে । মুকাতিল ইব্ন সুলায়মান (র) বলেন $ সেই 
দিন আবরাহার ফেলিয়া যাওয়া বিপুল সম্পদ কুরাইশদের হাতে আসে । এমনকি আব্দুল 
মুত্তালিব তো সোনা দ্বারা একটি কুপই ভর্তি করিয়া ফেলেন। 

ইব্‌ন হিশাম (র) বলেন 17১01 শব্দটি বহুবচন ইহার একবচন কোন শব্দ নাই : 
আর J", 4 অর্থ অত্যধিক কঠিন ও শক্ত। কোন কোন মুফাসসিরের অভিমত হইল 
৩৯ দুইটি ফাসী শব্দের তথা .€ ১... ও ১৩ -এর সমষ্টি। আরবেরা এই দুইটি 
শব্দকে একত্রিত করিয়া 1: তৈরী করিয়াছে। <: অর্থ পাথর আর 4.৫ অর্থ 
মাটি ৷ অর্থাৎ মাটি মিশ্রিত পাথর । ৪... হ ৪.০ এর বহুবচন যাহার শস্য বৃক্ষের 
সেই পাতা যাহা এখনো পাকিয়া শুকাইয়া যায় নাই। 

হাম্মাদ ইব্‌ন সালামা (র) ও আবূ সালামা ইবৃন আব্দুর রহমান (র)-এর সূত্রে বর্ণনা 
করেন যে, 0১ অর্থ ঝাঁকে ঝাঁকে ইব্‌ন আব্বাস (র) যাহ্হাক ও ইবৃন যায়দ (র) 
বলেন, একের পর এক। হাসান বসরী ও কাতাদা (র) বলেন :) ৮41 অর্থ 
১১১) অর্থাৎ বিপুল। | 

আবূ কুরাইব (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবন আব্বাস 
(রা) বলেন £ পাখিগুলির ঠোট পাখীরই ঠোটের ন্যায় কিন্তু কুকুরের পাপ্জার ন্যায় পাঞ্জ 
ছিল। 

ইবন জারীর (র) ....... ইকরিমা (র) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা (র) 
3৯:21:7৮ -এর ব্যাখ্যায় বলেন, পাখীগুলি ছিল সবুজ; সমুদ্র হইতে উঠিয়া 
আসিয়াছিল আর সেইগুলির মাথা ছিল হিংস্র জন্তুর মাথার ন্যায় । 


www.quraneralo.com 


Contents 
৫৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইবৃন জারীর (র)....... উবায়দ ইব্‌ন উমায়র (র) হইতে বর্ণনা করেন যে, উবায়দ 
ইব্‌ন উমায়র (র) বলেন, পাখীগুলি ছিল সামুদ্রিক এবং রং ছিল কালো । প্রতিটির ঠোটে 
ও নখে একটি করিয়া কংকর ছিল। 

ইবৃন আবূ হাতিম (র)....... উবায়দ ইব্‌ন উমায়র (র) হইতে বর্ণনা করেন যে, 
উবায়দ ইব্‌ন উমায়র (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা যখন হস্তীবাহিনীকে ধ্বংস করিতে 
চাইলেন তখন তাহাদের মাথার উপর সমুদ্র হইতে ঝাঁকে ঝাঁকে পাখী পাঠাইয়া দিলেন। 
প্রতিটি পাখির সংগে ছিল তিনটি করিয়া কংকর: দুইটি ছিল দুই পায়ে ও একটি ঠোটে ! 
পাখীগুলি তাহাদের মাথার উপর আসিয়া সারিবদ্ধভাবে স্থির হইয়া উচ্চস্বরে আওয়াজ 
তুলিয়া ঠোটে রাখা কংকরগুলি নিক্ষেপ করে । সেই পাথর যাহার মাথায় পড়িয়াছে 
স্থানে পড়িয়াছে তাহা একদিক হইতে ঢুকিয়া অন্যদিক দিয়া বাহির হইয়া পড়িয়াছে। 
ইতিমধ্যে প্রবলবেগে বাতাস বইতে শুরু করিলে আশে-পাশের কংকরাদিও আসিয়া 
অলৌকিকভাবে তাহাদের গায়ে নিক্ষিপ্ত হয়। এইভাবে তাহারা সকলেই ধ্বংস হইয়া 
যায়। 

১৫৮০ aS সাঈদ ইব্‌ন জুবায়র (র) বলেন £ = অর্থ 
ঘাস বা তৃণ ৷ অন্য এক বর্ণনা মতে সাঈদ (র) বলেন, 2 অর্থ গমের পাতা ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণিত যে, তিনি বলেন ধান, গম ইত্যাদি শষ্যের উপরের খোসাকে 
৪০ বলা হয়। ইব্‌ন যায়েদ (র) বলেন -$:|। অর্থ শস্য ও তরিতরকারীর 
পাতা । আয়াতের অর্থ হইল, আল্লাহ্‌ তা'আলা উহাদিগকে তছনছ করিয়া দিয়াছেন। 
সাধারণ বিশিষ্ট সকলকে নির্বিচারে ধ্বংস করিয়া দিয়াছেন এবং তাহাদের সকল প্রচেষ্টাই 
ব্যর্থ করিয়া দিয়াছেন । ধ্বংসের হাত হইতে তাহারা কেহই রেহাই পায় নাই, এমনকি 
দেশে ফিরিয়া যাইয়া উহাদের ধ্বংসের সংবাদ দেওয়ার মত পর্যন্ত কেউ নিরাপদে বাচিয়া 
ছিল না। এমনকি তাহাদের আবরাহাও আহত অবস্থায় কোন প্রকারে সানআ পর্যন্ত 
ফিরিয়া যায়। কিন্তু সেখানে যাওয়া মাত্রই তাহার কলিজা ফাটিয়া যায়। এবং ধ্বংসের 
কাহিনী বর্ণনা করিয়া সংগে সংগে মরিয়া যায় । 

অতঃপর প্রথমে আবরাহার ছেলে ইয়াক সুমে ইয়ামানের রাজতৃ্‌ গ্রহণ করে, তারপর 
তাহার ভাই মাস্রুক ইব্‌ন আবরাহা রাজত্ব লাভ করে ! এইভাবে কিছুদিন অতিবাহিত 
হওয়ার পর আবরাহা বংশের হাত হইতে রাজত্ব চলিয়া যায় এবং হিমায়র গোত্র পুনরায় 

রাজত্ব লাভ করে । এই সংবাদে আরবের এক প্রতিনিধি দল আসিয়া তাহাদের অভিনন্দন 
জানায়। 

ইবন ইসহাক (র) ....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (র1) 
বলেন, আমি হস্তীচালকদের অন্ধ ও পঙ্গু অবস্থায় মক্কার অলিগলিতে ভিক্ষা করিয়া 


www.quraneralo.com 


Contents 


সূরা ফীল ৫৯১ 


বেড়াইতে দেখিয়াছি । ওয়াকিদীও আয়িশা (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন! আর 
আসমা বিনতে আবূ বকর (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, লোকটি আসাফ 
ও নায়েলা নামক মূর্তির কাছে বসিয়া থাকিত এবং ভিক্ষা করিয়া বেড়াইত। হস্তী 
পরিচালকের নাম ছিল আনীসা। 

হাফিজ আবু নুয়ায়ম (র) দালায়িলুন নুবৃওয়াতে উছমান ইব্‌ন মুগীরা সূত্রে হস্তী 
অধিপতিদের কাহিনী বর্ণনা করিয়াছেন । কিন্তু ইয়ামান হইতে আবরাহার আগমনের 
কথা তিনি উল্লেখ করেন নাই । সেখানে বলা হইয়াছে যে, আবরাহা শামস ইব্‌ন মাকসুদ 
এর নেতৃত্বে সৈন্য প্রেরণ করিয়াছিল। সৈন্য সংখ্যা ছিল বিশ হাজার । তিনি আরো উল্লেখ 
করেন যে, পাখীরা রাত্রিকালে তাহাদের উপর চড়াও হয়। ফলে তাহারা সকলেই 
ধরাশায়ী হইয়া যায়। তবে বিশুদ্ধ মতে, আবরাহা নিজেই সৈন্য সহ মক্কায় আগমন 
করিয়াছিল । হস্তী অধিপতির এই ঘটনাটি বিভিন্ন কবি কাব্যাকারে অত্যন্ত চমৎকারভাবে 
বিবৃত করিয়াছেন । 

সুরা ফাতহ এ আমরা উল্লেখ করিয়া আসিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) হুদায়বিয়ার 
দিন এক ঘাঁটিতে পৌছার পর তাহার উদ্ী বসিয়া পড়ে এবং শত চেষ্টা করিয়া সাহাবীগণ 
তাহাকে বসা হইতে উঠাইতে না পারিয়া বলিল, কাসওয়া ক্লান্ত হইয়া পড়িয়াছে 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “না ক্লান্ত হয়ও নাই এবং ইহা তাহার চরিত্রও নহে। তবে 
হস্তীর গতিরোধকারী আল্লাহই ইহাকে থামাইয়া দিয়াছেন।” অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ৪ যাহার হাতে আমার জীবন তাহার শপথ করিয়া বলিতেছি, কুরাইশরা আজ 
যে শর্তই আরোপ করুক আল্লাহ্‌র মর্যাদা অক্ষুণ্ন থাকিলে আমি তাহাই মানিয়া লইব 1” 
অতঃপর তাড়া খাইয়া উদ্ত্রী উঠিয়া দীড়ায়। সহীহদ্বয়ে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা 
বিজয়ের দিন বলিয়াছিলেন ঃ আল্লাহ্‌ তাআলা আবরাহার হাতীকে মক্কা হইতে গতিরোধ 
করিয়াছিলেন এবং তাহার রাসূলও ঈমানদারদের হাতে মক্কার কর্তৃত্ব অর্পণ করিয়াছেন । 
সেই মক্কা আজ তেমনই সম্মানিত যেমনটি ইতিপূর্বে ছিল। লক্ষ্য করিয়া দেখ, তোমরা 
যাহারা উপস্থিত আছ অনুপস্থিতদের কাছে আমার এই বাণী পৌছাইয়া দেওয়া তাহাদের 
দায়িতৃ। 


www.quraneralo.com 


Contents 


8৪ আয়াত, ১ রুকু, মক্কী 


১৮৯০1১২৯১41 


বায়হাকী (র) কিতাবুল খিলাফিয়াতে উদ্মে হানী (রা) হইতে বর্ণনা করেন যে, উম্মে 


হানী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “সাতটি বিষয়ে আল্লাহ্‌ তা'আলা 
কুরায়শদেরকে অন্যদের উপর শ্রেষ্ঠত্‌ দিয়াছেন। (১) আমি কুরায়শী (২) নবুওতও 
কুরায়শদের মধ্যে (৩-৪) কাবার রক্ষণাবেক্ষণ ও যমযমের পানি পান করানোর দায়িতৃ্‌ 
কুরায়শদের হাতে (৫) আল্লাহ্‌ তা'আলা কুরায়শদেরকে হাতীর উপর বিজয় দান 
করিয়াছেন (৬) দশ বছর যাবত তাহারা আল্লাহ্‌র ইবাদত করিয়াছে, যখন আল্লাহ্‌র 
ইবাদত করিবার মত অন্য কেহ ছিল না এবং (৭) আল্লাহ্‌ তা'আলা তাহাদের কাছে 
একটি সূরা নাযিল করিয়াছেন। অতঃপর তিনি বিসমিল্লাহির রাহমানির রাহীম বলিয়া 


01৯৪ 


2১8 5353, পাঠ করেন। 
| 653525) () 
০০৯৪) 5৩৪ 1%6-532)] (৫) 


হাহ AT ALIBI (") 


৪ ৯৩৩ ০০ 
শে ৫ ৬৪ 22 ছে 


১. যেহেতু কুরায়শদের আসক্তি আছে, 

২. আসক্তি আছে তাহাদের শীত ও গ্রীষ্মে সফরের ৷ 

৩. উহারা ইবাদাত করুক এই গৃহের রক্ষকের । 

৪. যিনি উহাদিগকে ক্ষুধায় আহার দিয়াছেন এবং ভীতি হইতে উহাদিগকে 


নিরাপদ করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা কুরায়শ ৬০১ 


তাফসীর ঃ কুরআন মজীদের প্রচলিত উছমানী নুসখায় এই সূরাটি সূরা ফীল হইতে 
পৃথক এবং দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ বিদ্যমান; কিন্তু উভয় সূরার বিষয়বস্তুর মধ্যে 
সামঞ্জস্য রহিয়াছে। মুহাম্মদ ইবৃন ইসহাক ও আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইবন আসলাম 
(র) এই কথা বলিয়াছেন। এই হিসাবে সূরাটির অর্থ দীড়াইবে এই যে, আমার 
হস্তীসমূহকে প্রতিরোধ এবং হস্তী অধিপতিদের ধ্বংস করার উদ্দেশ্য হইল যাহাতে 
কুরাইশরা শান্তি লাভ করিতে পারে এবং নগরীতে নিরাপদে বসবাস করিতে পারে । 

কেহ কেহ বলেন, এই সূরায় কুরাইশদের ব্যবসার উদ্দেশ্যে শীত মওসুমে ইয়ামানে 
এবং গ্রীষ্ম মওসূমে শাম সফর করিয়া নিরাপদে স্বদেশে ফিরিয়া আসার কথা বলা 
হইয়াছে। কারণ ইহারা ছিল আল্লাহ্‌ কর্তৃক এক সম্মানিত নগরীর অধিবাসী । ফলে 
সকলেই ইহাদেরকে সম্মানের চোখে দেখিত। ইবৃন জারীর (র) বলেন 8 3১১. 
০৯১৮ এর ॥১ আশ্চর্য বুঝাইবার জন্য ব্যবহার করা হইয়াছে। এবং সূরাটি সূরা ফীল 
হইতে সম্পূর্ণ আলাদা । আর এই ব্যাপারে সমস্ত মুসলমানের একমত্য রহিয়াছে। তখন 
অর্থ হইবে, মানুষ কি কুরাইশদের শান্তি-নিরাপত্তা এবং তাহাদের প্রতি আল্লাহ্‌ প্রদত্ত 
নিয়ামত দেখিয়া অবাক হইতেছে? 

অতঃপর আল্লাহ্‌ তাআলা এই কুরায়শদেরকে মহান নিয়ামতের শুকরিয়া আদায় 
করিবার হিদায়াত করিয়া বলিতেছেন ৪ 

৩১৯০১১১১২১5 অর্থাৎ এই সব নিয়ামাত শান্তি ও নিরাপত্তার 
শুকরিরা স্বরূপ ইহাদের আল্লাহ্র একত্‌ স্বীকার করিয়া যথাযথভাবে তাঁহার আইন 
মানিয়া চলা উচিত। যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 


1!" 


EE HO CTE i HEE 7 তত 
করার নির্দেশ দেওয়া হইয়াছে। সব কিছুর মালিক তিনিই । যা আর আমাকে 
আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হইবার নির্দেশ করা হইয়াছে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
বলেন £ 


ঠা ক ool esees ce 


ধু জের 
ভয়-ভীতি হইতে নিরাপদ রাখিয়াছেন। সুতরাং তাহাদের উচিত একনিষ্ঠভাবে কেবলমাত্র 
তাহারই ইবাদত করা এবং তাহার সহিত কাউকে শরীক না করা । এইজন্যই দেখা যায় 


ইবনে কাছীর ১১তম খণ্ড--৭্ড 


Wwww.quraneralo.com 


Contents 


৬০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


যে, যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার এই আদেশ পালন করে আল্লাহ্‌ তা'আলা তাহাকে 
ইহকাল পরকাল উভয় জগতে শান্তি ও নিরাপত্তা দান করেন আর যে ইহা অমান্য করে 
উভয় জগত হইতেই তাহার শান্তি ও নিরাপত্তা ছিনাইয়া নেওয়া হয়। যেমন অন্য এক 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
হা রটা 78521115587 
(১১০১১11১৮৯0 ০0০ 2101 (054101285০5 Ce 
EEE WE 

অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা একটি গ্রামেরও উপমা পেশ করিয়াছেন, যাহা শান্তিময় ও 
নিরাপদ ছিল। উহাতে সর্বত্র হইতে স্বচ্ছন্দে জীবিকা আসিত । কিন্তু উহার অধিবাসীদের 
কর্মের পরিণামে ক্ষুধা ও ভয়-ভীতির স্বাদ গ্রহণ করাইয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র) .... আসমা বিনতে ইয়াধীদ (রা) হইতে বর্ণিত যে 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ ওহে কুরায়শ সম্প্রদায়! তোমাদিগকে আল্লাহ্‌ তা'আলা 
নিরাপত্তা ও শান্তি দান করিয়াছেন। অন্য হাদীসে আছে, তোমাদিগকে তিনি নিরাপত্তা 
দিয়াছেন এবং ক্ষুধার সময় খাইতে দিয়াছেন। অতএব তোমরা তাহার একত্ব স্বীকার 
করিয়া লও এবং তাহার ইবাদত কর । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মাউন 


৭ আয়াত, ১ রুকু, মক্কী 


৮১৯১০১৯১1৭৪ 
DYING O 


YY /2 ৮2 


৩457৩5৫৮৬0১ () 
৬:৬৮ ৫5০০০%$ (৮) 
০৩০০ ০৯ (9 

04% ৩৩ (০) 


& G3 (7) 
b DAES 0) 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 
তি see +“ 0 ৮:০৪ ০০ 5৩ ॥ - ০০ sacs Ge oe 
৬০ 2s জিলী11 (2৪911 4715 510 5 sHl sel 
-৯৫৮৮] 70৮ 


Wwww.quraneralo.com 


Contents 


৬০৪ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ হে মুহাম্মদ! আপনি কি সেই ব্যক্তিকে দেখিয়াছেন, যে দীন তথা পুনরুথান 
প্রতিদান- প্রতিফল ও হিসাব-নিকাশকে অস্বীকার করে, ইয়াতীমদের উপর জুলুম করে 
তাহাদের হক নষ্ট করে ও তাদের সহিত সদ্ব্যবহার করে না এবং দীন-দুঃখীকে নিজে 
আহার দান করাতো দুরের কথা এবং অন্যকেও এই কাজে উদ্বুদ্ধ করে না। যেমন অন্য 
এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


SEC Lb ০1০ ১৮০০৯৪৪০ li US Y |, অর্থাৎ 
“কখনই নহে বরং তোমরা ইয়াতীমদের সম্মান করো না এবং গরীব-মিসকীনদের আহার 
দানে একে অপরকে উৎসাহিত করো না৷’ মিসকীন সেই ব্যক্তিকে বলা হয় যাহার 
আবশ্যক পরিমাণ সম্পদ নাই। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


১৮১০০০০১০০৯ ১৬%। ১১0 LG ইব্ন আব্বাস (রা) 
বলেন, এই আয়াতের অর্থ হইল দুর্ভোগ সেই মুনাফিকদের, যাহারা লোক সমাজে 
আসিয়া নামায পড়ে কিন্তু লোকচক্ষুর অন্তরালে গেলে আর নামাযের খবর থাকে না। 
মাসরূক ও আবূ যোহা (র) বলেন, নামাযে অবহেলা করার অর্থ সময়মত নামায না! 
পড়া। আতা ইব্‌ন দীনার (র) বলেন ৪ শোক্র সেই আল্লাহ্‌র, যিনি ৫৫:১১ 
বলিয়াছেন; ₹3১---:৮৪ বলেন নাই। অর্থাৎ নামায সম্পর্কে অবহেলা করে বলিয়াছেন 
নামাযের মধ্যে অবহেলা করে বলেন নাই। ইহাতে যাহারা নামায শেষ সময়ে আদায় 
করে কিংবা রোকন ও শর্তসমূহ ঠিকমত আদায় করে না অথবা খুশূ-খুযূর সহিত 
ভাবিয়া-চিন্তিয়া নামায আদায় করে না, তাহারা সকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত 
হইয়াছে। এই সবকটি ক্রটি যাহার মধ্যে পাওযা যাইবে, সেই পূর্ণ মুনাফিক বলিয়া 
বিবেচিত হইবে । অন্যথায় যাহার মধ্যে যতটুকু পাওয়া যাইবে সে সেই পরিমাণ 
৮82০8 
বলিয়াছেন £ “ইহা মুনাফিকের নামায, ইহা মুনাফিকের নামায, ইহা সুনাফিকের 
নামায__ যে বসিয়া বসিয়া সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা করিতে থাকিবে আর সূর্যাস্ত 
যাইবার সময় ঘনাইয়া আসিলে ও শয়তান উহার সহিত নিজের শিং মিলাইয়া দাড়াইয়া 
গেলে উঠিয়া মোরগের ঠোকরের ন্যায় চারটি ঠোকর মারিয়া চলিয়া আসিবে, যাহাতে 
আল্লাহ্‌র যিকর খুব কমই থাকে।' এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


SL Ayal |১13- ১৮ ascii Srl Ld 
SEE YAN 0255 ৮041 515 ৮10২ al 
অর্থাৎ মুনাফিকরা আল্লাহ্র সহিত প্রতারণা করে এবং তিনিও ইহার জবাব দেন। 
ইহারা যখন নামাযে দাড়ায় তখন অলসতার সহিত দাড়ায় । ইহারা মানুষকে দেখাইবার 
জন্য নামাযে দাড়ায় এবং অল্পই আল্লাহ্‌কে স্মরণ করে। 
তাবারানী (র) ....... হাসান ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান 
ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ জাহান্নামের একটি গর্ত এমন 
আছে যাহা প্রত্যহ চারশতবার আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ্‌ তা'আলা 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা মাউন ৬০৫ 


ইহাকে রিয়াকার আলিম, রিয়াকার দানশীল, রিয়াকার হাজী ও রিয়াকার মুজাহিদদের 
জন্য সৃষ্টি করিয়া রাখিয়াছেন। মুসনাদে আহমদে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ 
কেহ অন্যকে শুনাইবার জন্য যদি কোন ইবাদত করে, তাহা হইলে আল্লাহ্‌ তা'আলাও 
লোকদের শুনাইয়া তাহাকে শাস্তি দিবেন এবং তাহাকে অপমান ও লাঞ্ছিত করিবেন। 
এইখানে বিশেষভাবে উল্লেখ্য যে, কেহ যদি নেক-নিয়তে কোন ভালো কাজ করে আর 
মানুষ তাহা বলিয়া ফেলে, তাহা হইলে উহা রিয়া বলিয়া বিবেচিত হইবে না। 

আবু ইয়ালা মুসেলী (র) ....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
' হুরায়রা (রা) বলেন, একদিন আমি একাকী নামায পড়িতেছিলাম। ইত্যবসরে এক 
ব্যক্তি আসিয়া আমাকে নামাযরত অবস্থায় দেখিয়া ফেলে । ইহাতে আমার মনে আনন্দ 
আসে । রাসূলুল্লাহ্‌ (সা)-কে আমি এই ঘটনাটি শুনাইলে তিনি বলিলেন, ইহাতে তুমি 
দ্বিগুণ সওয়াব পাইবে! গোপনীয়তা রক্ষার জন্য এক সওয়াব আবার প্রকাশ হইয়া 
যাওয়ায় এক সওয়াব । আবু ইয়ালা রে) ....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন 
যে, আবু হুরায়রা (রো) বলেন, এক ব্যক্তি আসিয়া জিজ্ঞাসা করিল যে, হে আল্লাহ্‌র 
রাসূল! যদি এমন হয় যে কেহ গোপনীয়তা রক্ষা করিয়াই আমল করে কিন্তু কেহ 
জানিতে পারিলে তাহার কাছে ভালো লাগে ইহা কেমন? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, “এমন ব্যক্তি দ্বিগুণ সওয়াব লাভ করিবে । গোপনীয়তার জন্য এক সওয়াব 
আর প্রকাশের জন্য এক সওয়াব ৷” 

ইব্‌ন জারীর (র) ....... আবূ বারযা আসলামী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
বারযা (রা) বলেন £1:১-+% ১৮১ এই আয়াতটি নাযিল হইবার পর রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন ঃ আল্লাহু আকবর এই আয়াতটি তোমাদিগের জন্য তোমাদের প্রত্যেককে 
দুনিয়া পরিমাণ সম্পদ দান করা অপেক্ষা উত্তম । এই আয়াতে সেই ব্যক্তির কথা বলা 
হইয়াছে, যে নামায পড়িলেও মনে কোন কল্যাণের আশা জাগে না আর না পড়িলেও 
মনে আল্লাহ্‌র ভয় জাগ্রত হয় না।” 

ইব্ন জারীর (র) ....... সাদ ইবন আবূ ওয়াক্কাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
সা'দ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে ৯1 ১০ 1৯ ১১1 
এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তাহারা উহারা যাহারা নামাযকে 
তাহার সময় হইতে বিলম্ব করিয়া আদায় করে ।” ইহার অর্থ হয়ত নামায আদৌ পড়েই 
না কিংবা সময় শেষ হইয়া গেলে পরে আদায় করে অথবা প্রথম সময় হইতে বিলম্ব 
করিয়া আদায় করে। 

০50৮113৮5৮9 অর্থাৎ ইহারা একদিকে যেমন আল্লাহ্‌র হক আদায় করে 
না তেমনি সৃষ্টির হকও আদায় করে না। এমনকি গৃহস্থালীর ছোট-খাট জিনিস ধার 
দিয়াও মানুষের উপকার করে না। অথচ এইগুলির আসল জিনিস পূর্ববৎ অক্ষুণ্ই থাকে 
এবং কাজ শেষে যেমনটি তেমনই ফেরত পাওয়া যায়। 

ইব্‌ন আবূ নাজীহ রে) মুজাহিদ রে) হইতে বর্ণনা করেন যে, হযরত আলী (রা) 
বলেন ১০৮০ অর্থ যাকাত। সুদ্দী (র) আবূ সালিহ (র)-এর মাধ্যমে আলী রো) 


Wwww.quraneralo.com 


Contents 


৬০৬ তাফসীরে ইব্ন কাছীর 


হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন উমর (রা) হইতেও বিভিন্ন সূত্রে এইরূপ বর্ণনা 
পাওয়া যায় ৷ মুহাম্মদ ইব্‌ন হামাদিয়া, সাঈদ ইব্‌ন জুবায়র, ইকরিমা, মুজাহিদ, আতা, 
আতিয়্যা, আওফী, যুহরী, হাসান, কাতাদা, যাহ্হাক এবং ইব্‌ন যায়দ (র)-এর মতও 
ইহাই । হাসান বসরী (র) বলেন, ইহারা নামায পড়িলে রিয়া করে, না পড়িলে দুঃখ হয় 
না এবং সম্পদের যাকাত দিতে বিরত থাকে । যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন, ইহারা 
হইল মুনাফিক । নামায প্রকাশ্য কাজ হওয়ার কারণে আদায় করে আর যাকাত গোপনীয় 
কাজ হওয়ার কারণে প্রদান করে না। 

ইব্ন মাসউদ (রা) বলে, “১ বলা হয়-_ সেই সব বস্তুকে যাহা মানুষ একে 
অপরের নিকট হইতে ধার নিয়া থাকে । যেমন, কোদাল, কুঠার, পাতিল, বালতি 
ইত্যাদি । ইব্‌ন জারীর রে) আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ (রা) 
বলেন, আমরা সাহাবা কিরাম ১:০০ বলিতে এই গৃহস্থলীর ছোট-খাট জিনিস, যেমন 

ইব্‌ন জারীর (র) ....... আব্দুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংগে থাকিয়াই আমরা ০1 অর্থ বালতি ইত্যাদি 
বুঝিতাম। অন্য এক বর্ণনায় আছে যে, আব্দুল্লাহ (রা) বলেন, যে কোন ভালো কাজই 
সাদকার শামিল আর রাসূলুল্লাহ্‌ (সা)-এর আমলেই আমরা ১১০৮ বলিতে বালতি ও 
পাতিল ইত্যাদি ধার দেওয়াকে বুঝিতাম। ইবন আবু নাজীহ্‌ (র) মুজাহিদ (র) সূত্রে ও 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ১১০1 ঘরের 
আসবাবপত্র । মুজাহিদ, ইবরাহীম নাখয়ী, সাঈদ ইব্‌ন জুবায়র ও আবূ মালিক (র) 
প্রমুখও এইরূপ মত পোষণ করিয়াছেন। আলী (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি 


ধার না দেয়া। ইকরিমা (র) বলেন, ১০৮. -এর সর্বোচ্চ স্তর হইল যাকাত আর 
সর্বনিম্ন স্তর হইল চালনী, বালতি ও সুঁই। ইব্‌ন আবূ হাতিম (র) এই ব্যাখ্যাটি বর্ণনা 
করিয়াছেন। বস্তুত এই ব্যাখ্যাটিই সবচেয়ে ভালো । কারণ উপরোক্ত সব কয়টি ব্যাখ্যাই 
ইহাতে শামিল রহিয়াছে এবং সব কথার সারকথা হইল, সম্পদ দান করিয়া বা উপকৃত 
হওয়ার সুযোগ দিয়া অন্যের সহযোগিতা না করা-_ এই আয়াতের অর্থ । এই কারণেই 
মুহাম্মদ ইব্‌ন কা'ব (র) বলেন, ৮০৮11 অর্থ _৪১১০-১]| তথা ভালো কাজ । 
' হাদীসেও বলা হইয়াছে যে, প্রতিটি ভালো কাজই সাদকার শামিল । 

ইবন আবু হাতিম (র) ....... যুহরী (র) হইতে বর্ণনা করেন যে, যুহরী (র) 
বলেন, কুরাইশদের ভাষায় ১০. অর্থ সম্পদ । আলী ইব্‌ন নামিরী (রা) বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি যে, ‘মুসলমান মুসলমানের ভাই ! তাহাদের কর্তব্য 
পরস্পর দেখা হইলে সালাম বিনিময় করা, সালামের জবাব দেওয়া ও মাউন দানে বিরত 
না থাকা । শুনিয়া আমি জিজ্ঞাসা করিলাম, হুযুর । মাউন কি? উত্তরে তিনি বলেন, “এই 
তো পাথর, লোহা ইত্যাদি ৷” | 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কাওসার 
৩ আয়াত, ১ রুকু, মক্কী 


ep nes 


0B ৬:০৮) 0) 

2 ইর পাতা এ পু bd 

06 ym ৩০০১ ( ) 
EACLE ৫50৫৫ 

6 ৩952 ৬৪০৩ 0) 


১. আমি অবশ্যই তোমাকে কাওছার দান করিয়াছি । 
২. সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানী 
কর। 

৩. নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই নির্বংশ । 

তাফসীর £ ইমাম আহমদ (র)....... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা 
করেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন তন্দ্রাচ্ছ্ন হইয়া বসিয়াছিলেন। 
কিছুক্ষণ পর কথা তুলিয়া তিনি একটু মুচকি হাসিলেন। ইহার কারণ জিজ্ঞাসা করা 
হইলে তিনি বলিলেন £ “এইমাত্র আমার উপর একটি সূরা অবতীর্ণ হইয়াছে __ “এই 
বলিয়া তিনি বিসমিল্লাহ পড়িয়া | 75৮৫1। 4১১৮০ (৷ পাঠ করেন । অতঃপর 
তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জান কাওছার কি জিনিস? সাহাবাগণ বলিলেন, 
আল্লাহ্‌ এবং তাহার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ ইহা এমন 
একটি নহর যাহা আল্লাহ্‌ তাআলা আমাকে জান্নাতে দান করিয়াছেন, যাহাতে বিপুল 
কল্যাণ নিহিত ৷ কিয়ামতের দিন আমার উম্মতগণ তথায় উপনীত হইবে৷ ইহার পেয়ালা 
আকাশের তারকার ন্যায় অগণিত । কতিপয় লোককে তথায় আগমন হইতে বাধা দেওয়া 
হইবে । তখন আমি বলিব, “হে আল্লাহ্‌! ইহারা আমারই উম্মত ৷ উত্তরে বলা হইবে, 


Wwww.quraneralo.com 


Contents 


৬০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তুমি জান না, তোমার পর ইহারা কত বিদ'আত আবিষ্কার করিয়াছিল মুসলিম 
শরীফেও এই মর্মে বর্ণনা রহিয়াছে। 

ইমাম আহমদ (র)....... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন এই সূরাটি পাঠ করিয়া বলিলেন, আমাকে কাওছার 
দান করা হইয়াছে। উহা জান্নাতের প্রবাহমান একটি নহর যাহার দুই কিনারায় মুক্তার 
তৈরি বহু তীবু রহিয়াছে। উহার মাটি খাঁটি মিশক ও কংকর মুক্তার তৈরি ।" 

ইমাম আহমদ (র)....... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, মি'রাজ রজনীতে আমি জান্নাতে একটি নহর 
দেখিতে পাইলাম, যাহার দুইকুলে মুক্তার বহু তাবু নির্মিত রহিয়াছে। উহার মাটি 
মিশকের ন্যায় সুগন্ধিযুক্ত। দেখিয়া আমি জিবরীল (আ)-কে জিজ্ঞাসা করিলাম, ইহা 
কি? উহা উত্তরে তিনি বলিলেন, ইহাই সেই কাওছার যাহা আল্লাহ্‌ তা'আলা আপনাকে 
দান করিয়াছেন । 

ইবন জারীর (র) ....... শরীক ইব্‌ন আবু নুমায়র (র) হইতে বর্ণনা করেন যে, 
শরীক (র) বলেন, আমি আনাস ইবৃন মালিক (রা)-কে বলিতে শুনিয়াছি যে, মি'রাজ 
রজনীতে হযরত জিবরীল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-কে লইয়া প্রথম আকাশে পৌছানোর 
পর রাসূলুল্লাহ্‌ (সা) একটি নহর দেখিতে পান যাহার উপর মুক্তা ও হীরার একটি প্রাসাদ 
অবস্থিত । তিনি উহার কিছু মাটি লইয়া নাকের কাছে ধরিয়া দেখিতে পাইলেন যে, উহা 
মিশকের ন্যায় সুগন্ধিযুক্ত। রাসূলুল্লাহ্‌ (সা) জিজ্ঞাসা করিলেন, ভাই জিবরীল । ইহা কি? 
জিবরীল (আ) বলিলেন, ইহাই সেই কাওছার যাহা আল্লাহ্‌ তা'আলা আপনার জন্য 
প্রস্তুত করিয়া রাখিয়াছেন। 

কাতাদা (র) সূত্রে আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, (মি'রাজ রজনীতে) আমি জান্নাতে ভ্রমণ করিতেছিলাম । 
ইত্যবসরে আমার সম্মুখে একটি নহর পেশ করা হয় যাহার দুই কিনারায় মুক্তার তৈরি 
শুন্য গর্ত বহু তাবু অবস্থিত । আমি আমার সংগী ফেরেশতাকে জিজ্ঞাসা করিলাম, ইহা 
কি? উত্তরে সে বলিল, ইহা সেই কাওছার যাহা আল্লাহ্‌ আপনাকে দান করিয়াছেন ! 
অতঃপর আমি মাটিতে হাত মারিয়া উহা হইতে মিশক তুলিয়া লইলাম। 

ইবন জারীর (র) ....... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস রো) বলেন, 
রাসূলুল্লাহ্‌ সো)-কে একদা কাওছার সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন ঃ উহা 
জান্নাতের একটি নহর, যাহা আল্লাহ্‌ আমাকে দান করিয়াছেন । উহার মাটি হইল 
মিশকের, দুধের অপেক্ষা সাদা ও মধু অপেক্ষা মিষ্টি। উহার কিনারায় দীর্ঘ ঘাড় বিশিষ্ট 
এক প্রকার পাখী বসিয়া থাকিবে!” শুনিয়া হযরত আবু বকর (রা) সেই পাখীগুলি তো 
দেখিতে মনে হয় খুব সুন্দর হইবে । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, খাইতে আরো মজা 
হইবে। 


www.quraneralo:com 


Contents 


সূরা কাওসার ৬০৯ 


ইমাম আহমদ (র) ..... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস রো) বলেন, 
এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্‌র রাসূল! কাওছার কি জিনিস? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ৪ উহা জান্নাতের একটি নহরের নাম যাহা আল্লাহ্‌ আমাকে দান করিয়াছেন। 
উহা দুধ অপেক্ষা সাদা ও মধু অপেক্ষা মিষ্টি। দুই পার্থে বসিয়া থাকিবে দীর্ঘ ঘাড় বিশিষ্ট 
বহু পাখী । শুনিয়া উমর (রা) বলিলেন, হুযূর! পাখীগুলি তো দেখিতে মনে হয় খুব সুন্দর 
লাগিরে। রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন £ খাইতে আরো মজা হইবে হে উমর। 

ইমাম বুখারী (র)....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 75411 151 1| -এর অর্থ জানিতে 
চাহিলে তিনি বলিলেন, ইহা একটি নহর। যাহা আল্লাহ্‌ তা'আলা তোমাদের নবী 
(সা)-কে দান করিয়াছেন। উহার দুইুকুলে শুন্য গর্ত মুক্তার তাবু রহিয়াছে । আকাশের, 
নক্ষত্রের ন্যায় অগণিত উহার পেয়ালা । 

ইব্‌ন জারীর (র)....... শাকীক কিংবা মাসরুক (র) হইতে বর্ণনা করেন যে 
শাকীক অথবা মাসরুক রে) বলেন, আমি হযরত আয়িশা (রা)-কে বলিলাম, হে উম্মুল 
মুমিনীন! আমাকে বলুন, কাওছার কি জিনিস? উত্তরে তিনি বলিলেন, ইহা জান্নাতের 
ঠিক মধ্যভাগে অবস্থিত একটি নহর, যাহার দুই কুলে মুক্তা ও হীরার প্রাসাদ নির্মিত 
রহিয়াছে । উহার মাটি হইল মিশক আর কংকর হইল মুক্তা ও হীরা । 

ইবন জারীর (র) ..... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন, 
কেহ কাওছারের আওয়াজ শুনিতে চাহিলে যেন সে দুই কানে আঙ্গুল রাখে । অর্থাৎ কানে 
আঙ্গুল রাখিলে যেমন আওয়াজ শুনা যায় কাওছারের আওয়াজ ঠিক অনুরূপ । 

ইমাম বুখারী (র)....... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস 
(রা) বলেন, কাওছার হইল কল্যাণ যাহা আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ (সা)-কে দান 
করিয়াছেন। অন্য এক বর্ণনায় আছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, কাওছার হইল 
বিপুল কল্যাণ । উল্লেখ্য যে, এই ব্যাখ্যায় হাওযে কাওছার ইত্যাদি সবই শামিল। কারণ 
বিপুল কল্যাণ হওয়ার কারণেই উহাকে কাওছার বলা হয়। ইব্‌ন আব্বাস (রা), ইকরিমা, 
সাঈদ ইব্‌ন জুবায়র, মুজাহিদ, মুহারিব ইব্‌ন দিছার এবং হাসান ইবন আবুল হাসান 
বসরী (র)-ও এইরূপ ব্যাখ্যা করিয়াছেন। এমনকি মুজাহিদ (র) তো এমনও বলিয়াছেন 
যে, কাওছার দ্বারা উদ্দেশ্য হইল দুনিয়া ও আখিরাত উভয় জগতের বিপুল কল্যাণ । 

ইকরিমা (র) বলেন, কাওছার দ্বারা উদ্দেশ্য হইল নবুওত, কুরআন ও আখিরাতের 
প্রতিদান ৷ আব্দুল্লাহ ইব্‌ন আববাস (রা) হইতে কাওছার অর্থ নহরে কাওছারও বর্ণিত 
আছে। যেমন ইব্‌ন জারীর (র) হইতে বর্ণিত আছে যে, ইব্‌ন আব্বাস (রা). বলেন, 
কাওছার জান্নাতের একটি নহরের নাম । যাহার দুই কুল সোনা ও রূপার তৈরি হীরা ও 
মুক্তার উপর উহার প্রবাহ। বরফ অপেক্ষা ঠাণ্ডা ও মধু অপেক্ষা মিষ্ট 1" 
ইবনে কাছীর ১১তম খণ্ড-৭৭ 


Wwww.quraneralo.com 


Contents 


৬১০ তাফসীরে ইব্ন কাছীর 


ইবন জারীর (র)....... উসামা ইব্‌ন যায়দ (রা) হইতে বর্ণনা করেন যে, উসামা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন হামযা ইব্‌ন আব্দুল মুত্তালিব (রা)-এর ঘরে 
আগমন করেন। তখন তিনি ঘরে ছিলেন না। জিজ্ঞাসা করিলে তাহার স্ত্রী বলিল, হে 
আল্লাহ্‌র নবী! তিনি তো এইমাত্র আপনার উদ্দেশ্যে বাহির হইয়া গেলেন। অতঃপর সে 
বলিল, হে আল্লাহ্‌র রসূল! আপনাকে ধন্যবাদ জানাই আবু উমারার কাছে শুনিলাম যে, 
আপনাকে নাকি জান্নাতে কাওছার নামক একটি নহর দেওয়া হইয়াছে? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, হ্যা, হীরা মোতি ও পান্না ইত্যকার মূল্যবান ধাতু হইল উহার মাটি । আনাস 
(রা), আবুল আলিয়া ও মুজাহিদ (র) প্রমুখ মনীষীর মতেও কাওছার জান্নাতের একটি 
নহরের নাম। 

৯১19-১১-০৪ অর্থাৎ আমি যেমন তোমাকে দুনিয়া ও আখিরাতে বিপুল 
কল্যাণ বিশেষত জান্নাতের নহরে কাওছার দান করিয়াছি। তেমনি তুমি একনিষ্ঠভাবে 
থাক এবং একমাত্র তাহারই নামে কুরবানী কর। যেমন এক আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 


3 Tal ES ES El 52858 
Li 05 ০৮০ এও 1 
অর্থাৎ আপনি বলুন, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু 
সবই বিশ্ব প্রতিপালক আল্লাহ্র জন্য ধাহার কোন অংশীদার নেই । আমাকে ইহারই 
নির্দেশ দেওয়া হইয়াছে । আমিই প্রথম আত্মসমর্পণকারী । উল্লেখ্য যে, মুশরিকদের 


গায়রুল্নাহ সিজদা করা এবং গায়রুল্লাহর নামে কুরবানী করার মুকাবিলায় এই নির্দেশ 
দ্যা যাহ জহা সরাতে ত! যায বলা 84 

CE ET EON Ee EEE অর্থাৎ যাহাতে 
আল্লাহ্‌র নাম উল্লেখ করা হয় নাই তাহা তোমরা খাইও না। নিশ্চয় উহা পাপের কাজ। 
কেহ বলেন, "৯19 অর্থ নামাযের মধ্যে বুকে বাম হাতের উপর ডান হাত রাখা। 
হযরত আলী রে) হইতে একটি বর্ণনায় ইহা বর্ণিত হইয়াছে। শাবী হইতেও এইরূপ 
বর্ণনা পাওয়া যায়। আবু জাফর বাকির রে) বলেন, =, অর্থ নামাযের শুরুতে দুই 
হাত উঠানো । কারো মতে, কেবলামুখী হওয়া । এই তিনটি মত ইব্‌ন জারীর রে) 
উল্লেখ করিয়াছেন । এই সবকয়টি মতই অত্যন্ত অভিনব বলিয়া মনে হয়। প্রথম মতটিই 
সঠিক অর্থাৎ "৯ 1 অর্থ পশু কুরবানী করা। এই কারণেই রাসূলুল্লাহ্‌ সো) ঈদের দিন 
আগে নামায পড়িয়া পরে কুরবানী করিতেন এবং বলিতেন ঃ যে ব্যক্তি আমাদের ন্যায় 
নামায পড়ে ও আমাদের ন্যায় কুরবানী করে তাহার কুরবানী যথার্থ। আর যে নামাযের 
আগে কুরবানী করে তাহার কুরবানী হয় না। এই কথা শুনিয়া আবু বুরদা (রা) উঠিয়া 
বলিলেন, “হে আল্লাহ্‌র রাসূল! আমি তো নামাযের আগেই বকরী কুরবানী করিয়া 


www.quraneralo.com 


Contents 


সূরা কাওসার ৬১১ 


ফেলিয়াছি। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তুমি উহার গোশতই খাইতে পারিবে (কুরবানী 
SA OE ENE: HOE SOC EE 
একটি বাচ্চা আছে যাহা দুইটির সমান। উহা দ্বারা কুরবানী করিতে পারি? রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন, যাও, তোমাকেই অনুমতি দেওয়া হইল। তোমার পর আর কেহ এমন 
বাচ্চা দ্বারা কুরবানী করিলে হইবে না৷” 

291 5৯ এ ১05 91 অর্থাৎ যাহারা তোমার সহিত শত্রুতা ও বিদ্বেষ পোষণ 
করে এবং তোমার আনীত ওহীর বিরুদ্ধাচরণ করে ভবিষ্যতে তাহারাই অপমানিত, 
লাঞ্ছিত, অপদস্ত ও নির্বংশ হইয়া যাইবে । উহাদের নাম লইবারও কেহ থাকিবে না। 

ইব্‌ন আব্বাস রো), মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়র ও কাতাদা (র) বলেন, এই 
আয়াতটি আস ইব্‌ন ওয়ায়েল সম্পর্কে নাযিল হইয়াছে। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র), 
ইয়াধীদ ইব্‌ন রূমান (র) হইতে বর্ণনা করেন যে, আস ইব্‌ন ওয়ায়েল রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর আলোচনা শুনিলে বলিত, “রাখ ওর কথা, ওতো নির্বংশ, মরার পর ওর নাম 
নেওয়ারও কেহ থাকিবে না" তখন আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি নাযিল করেন। 

শামর ইব্‌ন আতিয়্যা (র) বলেন, আয়াতটি উকবা ইব্‌ন আবু মুআইত সম্পর্কে 
নাযিল হয়। ইব্‌ন আব্বাস (রা) ও ইকরিমা (র) বলেন, আয়াতটি নাযিল হয় কা“ব 
ইব্‌ন আশরাফ সহ একদল কুরায়শ সম্পর্কে । 

.বায্যার (র)....... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস রো) 
বলেন, কা'ব ইব্‌ন আশরাফ মক্কায় আগমন করিলে কুরায়শরা তাহাকে বলিল, আপনি 
তো দেশবাসীর নেতা । আপনি এই ছেলেটিকে দেখেন না যে, সে সমাজ হইতে বিচ্ছিন্ন 
হইয়া সবাইকে উপেক্ষা করিয়া চলে এবং দাবী করে যে, সেই আমাদের চেয়ে উত্তম । 
অথচ আমরা হাজীদের সেবা করি, বায়তুন্রাহর চাবিরক্ষক আমরা এবং আমরা যমযমের 
পানির স্বত্তাধিকারী । আপনি ইহার একটা বিহিত করুন। শুনিয়া কাব ইব্‌ন আশরাফ 
বলিল, আরে না, তোমারই তাহার চেয়ে উত্তম । এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা আলোচ্য 
আয়াতটি নাযিল করেন। এই হাদীসের সনদ বিশুদ্ধ । 

আতা (র) হইতে বর্ণিত আছে যে, এই আয়াতটি আবূ লাহাব সম্পর্কে নাযিল 
হইয়াছে । রাসূলুল্লাহ্‌ (সা)-এর ছেলের ইন্তিকালের পর নরাধম আবু লাহাব কুরায়শদের 
কাছে গিয়া বলিতে লাগিল, মুহাম্মদ তো এই রাতে নির্বংশ হইয়া গিয়াছে।' তখন এই 
প্রসংগে আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি নাযিল করেন। 

মোটকথা 'আবতার” সেই ব্যক্তিকে বলা হয় মৃত্যুর পর যাহার নাম নেওয়ার এবং 
যাহাকে স্মরণ করার কেউ থাকে না। রাসূলুল্লাহ্‌ (সা)-এর ছেলের ইনতিকালের পর 
কাফিররা মনে করিয়াছিল যে, এই বুঝি মুহাম্মদ অবতার হইয়া গেল এবং মুহাম্মদের 
নাম স্মৃতির পাতা হইতে মুছিয়া গেল ৷ কিন্তু না, আল্লাহ্‌র অভিপ্রায় ছিল ভিন্ন। মুহাম্মদ 
(সা)-এর নাম স্মরণ করার মত কোটি কোটি মানুষ অতীতেও ছিল, এখনও আছে এবং 
ভবিষ্যতেও থাকিবে । আজীবন স্মৃতির পাতা হইতে তাহার নাম মুছিয়া ফেলিবার ক্ষমতা 
দুনিয়ার কোন শক্তির নাই। 


www.quraneralo.com 


Contents 


৬ আয়াত, ১ রুকু, মক্কী 


ep sips 


সহীহ মুসলিমে জাবির (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) তাওয়াফের 
পরের দুই রাকাআত নামাযে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পাঠ করিয়াছেন। মুসলিম 
শরীফের অন্য হাদীসে আছে যে, হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ফজরের সুন্নাত দুই রাকাতে এই দুইটি সূরা পাঠ করিতেন। 

ইমাম আহমদ রে) ....... ইব্‌ন উমর রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন, রসূলুল্লাহ (স) ফজর ও মাগরিবের দুই রাকাত সুন্নতে বিশের অধিক কিংবা 
দশের অধিক সূরা কাফিরূন ও সূরা ইখলাস পাঠ করিয়াছেন। 

ইমাম আহমদ (র) ...... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন, আমি দীর্ঘ এক মাস যাবত রাসূলুল্লাহ্‌ (সা)-কে ফজরের দুই রাকাত 
সুন্নাতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পাঠ করিতে দেখিয়াছি। উপরের এক হাদীসে 
বলা হইয়াছে যে, সূরা কাফিরন কুরআনের এক চতুর্থাংশ এবং সূরা যিলযাল এক 
চতুর্থাংশের সমান। 

ইমাম তাবারানী (র) ..১.. জাবালা ইব্ন হারিছা (রো) হইতে বর্ণনা করেন। 
জাবীলা ইব্‌ন হারিছা রো) বলেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, বিছানায় শুইতে 
যাইয়া তুমি সূরা কাফিরূন পড়িয়া শুইবেএ কারণ ইহাতে শিরক হইতে পবিত্রতা লাভ 
করা যায়। অন্য এক বর্ণনায় আছে যে, রাসূল (সা) শয়নের পূর্বে সূরা কাফিরূন পাঠ 
করিতেন। 

ইমাম আহমদ (র) ..... হারিছ ইব্‌ন জাবালা (রা) হইতে বর্ণনা করেন যে, হারিছ 
(রা) বলেন, আমি বলিলাম, হে আল্লাহ্র রাসূল! আমাকে এমন একটি অযীফা 
শিখাইয়া দিন, যাহা আমি শয়নের পূর্বে পাঠ করিতে পারি। রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ 
আচ্ছা রাত্রে বিছানায় যাইয়া তুমি সূরা কাফিরূন পাঠ করিও । কারণ এই সূরায় শিরক 
হইতে পবিত্রতা অর্জনের উপায় রহিয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কাফিরূন ৬১৩ 
Y ৮১৬1 ) ঘি চা 

০১১০১ ০১ (১) 
2 ০2 পারিস 


6 GINS LAS () 
oN; পাঠ 32 ৯৫ ৯০৮৮ 
OAL IIS ৫0) 


১. বল, “হে কাফিরগণ! 

২. “আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা কর। 

৩. এবং তোমরা তাহার ইবাদতকারী নহ, যাহার ইবাদত আমি করি । 

৪. এবং আমি ইবাদতকারী নহি তাহার যাহার ইবাদত তোমরা করিয়া 
আসিতেছ। 

৫. এবং তোমরাও তাহার ইবাদতকারী নহ যাহার ইবাদত আমি করি । 

৬. তোমাদিগের দীন তোমাদিগের আর আমার দীন আমার । 


তাফসীর £ এই সূরায় মুশরিকদের আমল ও কর্মকাণ্ড হইতে ঈমানদারদের 
সম্পর্কহীনতারও ঘোষণা দেওয়া হইয়াছে এবং একনিষ্ভাবে আল্লাহ্‌র ইবাদত করার 
নির্দেশ দেওয়া হইয়াছে। এইখানে হে কাফিরগণ! বলিয়া কুরায়শ কাফিরদের লক্ষ্য 
করিয়া বলা হইলেও ভূ-পৃষ্ঠের প্রত্যেক কাফিরই এই সম্বোধনের অন্তভুক্ত। 

কেহ কেহ বলেন, অজ্ঞতার কারণে মক্কার মুশরিকরা ভাগাভাগি করিয়া ইবাদত 
করিবার জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট প্রস্তাব করিয়াছিল । অর্থাৎ তাহারা এই প্রস্তাব 
করিয়াছিল যে, আসুন সব বিভেদ ভুলিয়া গিয়া এক বছর আপনি আমাদের উপাস্যদের 
উপাসনা করুন আর এক বছর আমরা আপনার উপাস্যের উপাসনা করিব? ইহার জবা 
এই সূরাটি অবতীর্ণ করিয়া আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌. (সা)-কে কাফিরদের মতবাদ 
সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়া শুধুমাত্র একনিষ্ভাবে তাহারই ইবাদত-আনুগত্য করিবার 
নির্দেশ দিয়াছেন। 

=| 3৮6 ০ ১/: অর্থাৎ তোমরা যেই প্রতিমার পূজা কর আমি উহার 
পূজা করি না। আর আমি যেই আল্লাহ্র ইবাদত করি তোমরা তাহার ইবাদত কর না। 

১6 25 V১ 5205 019, অর্থাৎ তোমরা যেমন 
ইবাদত কর, আমি তেমন ইবাদত করি না আর তোমরা যেই পথে চল, আমি সেই 


www.quraneralo.com 


Contents 


[2 


৬১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
পথে চলি না। তোমাদের অনুসরণ করা আমার কাজ নয়! আমার কাজ তো 


একনিষ্ঠভাবে আল্লাহ্‌র ইবাদত করা এবং এমন কাজ করা যাহাতে আল্লাহ্‌ সত্তুষ্ট হন। 
আর আমার ন্যায় তোমরা আল্লাহ্র বিধান মানিয়া চল না বরং নিজেদের মনগড়া 
দেব-দেবীদের উপাসনা কর। যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 


পপ 0 লা এপ 


27552588725 (০9511 । ১৬০১০ ৪1 
অর্থাৎ তাহারা কেবল ধারণা আর মনের চাহিদার অনুসরণ করে। অথচ তাহাদের 
প্রতিপালকের নিকট পক্ষ হইতে তাহাদের নিকট হিদায়াত আসিয়া গিয়াছে। সুতরাং হে 
মুহাম্মদ! তুমি প্রতিটি কাজেই তাহাদিগকে উপেক্ষা করিয়া চল। বলাবাহুল্য যে, প্রত্যেক 
ইবাদতকারীর মাবুদ এবং মত ও পথ ভিন্ন হইয়া থাকে। রাসূলুল্লাহ্‌ (সা) এবং তাহার 
অনুসারীগণ আল্লাহ্‌র দেওয়া বিধান অনুযায়ী তাহার ইবাদত করে । আর এই কারণেই 
ইসলামের কলেমা হইল “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ্‌’ অর্থাৎ আল্লাহ্‌ ব্যতীত 
কোন মাবুদ নাই এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর তরীকা ব্যতীত তাহাকে পাওয়ার অন্য কোন 
পথ নাই। পক্ষান্তরে মুশরিকরা আল্লাহকে বাদ দিয়া এমন কিছুর ইবাদত করে যাহার 
অনুমতি আল্লাহ্‌ দেন নাই। আর এই কারণেই রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে বলিয়া 
দিয়াছেন তোমরা তোমাদের মতানুযায়ী চল আর আমি আমার দীন অনুযায়ী চলি। 
যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ বলেন ৪ 
১ ৮০৭১৮০১৯০১৪ ০5 এ TUES VAS LS 

২১৬১০ ৮৮৪6১ Ll 

অর্থাৎ তাহারা যদি আপনাকে অস্বীকার করে তো তুমি বলিয়া দাও, আমার আমল 

আমার কাছে আর তোমাদের আমল তোমাদের কাছে। আমি যাহা করি তোমরা তাহা 
হইতে বিরত আর তোমরা যাহা কর আমি উহা হইতে পবিভ্র। অন্য আয়াতে আছে ঃ 

১৫107517415 012 05 অর্থাৎ আমাদের আমল আমাদের কাছে আর 
তোমাদের আমল তোমাদের কাছে। 

ইমাম বুখারী রে) বলেন, ১১১১২] এর ১১১ অর্থ কুফর আর ৩:১:০| এর 
১১, অর্থ ইসলাম ৷ অনেকে বলেন, আয়াতের অর্থ হইল, তোমরা যাহার ইবাদত কর 
আমি এখনও উহার ইবাদত করি না এবং ভবিষ্যতের জন্যও তোমাদেরকে নিরাশ 
করিতেছি । আর আমি যাহার ইবাদত করি তোমরা এখনও উহার ইবাদত কর না এবং 
ভবিষ্যতেও করিবে না। এই সেইসব কাফিরদের কথা বলা হইয়াছে, যাহারা ঈমান 
আনিবে না বলিয়া আল্লাহ্র জানা ছিল। ইব্‌ন জারীর (র) বলেন, কোন কোন আরব 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা কাফিরূন ৬১৫ 


পণ্ডিতের মতে এই সূরায় তাকীদ বুঝাইবার জন্য একই কথাকে দুইবার উল্লেখ করা 
হইয়াছে । যেমন ঃ 

এক আয়াতে বলা হইয়াছে 1১..১ dle il 1১... 2 pall iS 
আরেক আয়াতে বলা হইয়াছে ৪11 ১০ (4১১০০11১১৯1 95০51 
মোটকথা এই সূরায় একই কথা দুইবার উল্লেখ করার ব্যাপারে তিনটি মত পাওয়া যায়। 

(১) আমরা প্রথমে যাহা উল্লেখ করিয়াছি। 

(২) ইমাম বুখারী রে) প্রমুখের মত অর্থাৎ প্রথম আয়াতে বলা হইয়াছে, অতীতে 
আমিও তোমাদের মাবুদের ইবাদত করি নাই এবং তোমরাও আমার মাবৃদের ইবাদত 
কর নাই। আর দ্বিতীয় আয়াতের অর্থ হইল ভবিষ্যতে আমিও তোমাদের মাবৃদের 
ইবাদত করিব না আর তোমরাও আমার মাবৃদের ইবাদত করিবে না। (৩) তাকীদের 
জন্যই এমন করা হইয়াছে। 


ইমাম আবু আবদুল্লাহ শাফেয়ী (র) প্রমুখ ১:১১: এই আয়াত দ্বারা 
প্রমাণ করিয়াছেন যে, কাফির সবই এক জাত বিধায় ইয়াহুদীরা নাসারাদের মীরাছের 
অংশীদার হইবে এবং নাসারাও ইয়াহুদীদের মীরাছের অংশীদার হইবে, যদি তাহাদের 
মধ্যে নসবের সম্পর্ক থাকে। কারণ ইসলাম ছাড়া সব ধর্মই এক ও অভিন্ন। বাতিল ও 
মিথ্যা হওয়ার ক্ষেত্রে সব একই জাত । পক্ষান্তরে ইমাম আহমদ (র) সহ অনেকের মতে 
ইয়াহুদী-নাসারারা পরস্পর মীরাছের অংশীদার হইবে না। কেননা এক হাদীসে আছে যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ ভিন্ন দুই ধর্মের লোক পরস্পর মীরাছের অংশীদার হয় 
না।” 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা লাস 
৩ আয়াত, ১ রুকু, মাদানী 


১2৮1৮৯১1218 


এক হাদীসে বলা হইয়াছে যে, সুরা নাসর কুরআনের এক-চতুর্থাংশ এবং সুরা 
যিলযাল এক-চতুর্থাংশের সমান । 

ইমাম নাসায়ী (র)....... উবায়দুল্লাহ ইবন আব্দুল্লাহ ইব্‌ন উতবা (র) বর্ণনা করেন 
যে, উবায়দুল্রাহ্‌ রে) বলেন, হযরত ইব্‌ন আব্বাস (রা) একদিন আমাকে বলিলেন, হে 
ইব্‌ন উতবা! তুমি কি জান, কুরআনের কোন্‌ সূরাটি সর্বশেষে নাযিল হইয়াছে? আমি 
বলিলাম, জানি, সূরা নাসর সর্বশেষে নাযিল হইয়াছে। শুনিয়া ইব্‌ন আব্বাস (রা) 
বলিলেন, তুমি ঠিকই বলিয়াছ। 

হাফিজ আবূ বকর বাধ্যার ও হাফিজ বায়হাকী (র)..... ইব্‌ন উমর (রা) হইতে 
বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর এই সূরাটি তাশরীকের মধ্য ভাগে অবতীর্ণ 
হইয়াছে। ইহাতে তিনি বুঝিয়া ফেলিয়াছিলেন যে, ইহাই তাহার বিদায়ী সূরা । অতঃপর 
তিনি তাহার উদ্ত্রী কাসওয়ায় আরোহণ করিয়া মুসলিম জনতার উদ্দেশ্যে এতিহাসিক 
ভাষণ প্রদান করেন। 

বায়হাকী (র) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, সূরা নাসর অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) ফাতিমা (রা)-কে ডাকিয়া 
বলিলেন “আমার তো মৃত্যুর সংবাদ আসিয়া পড়িয়াছে।” শুনিয়া ফাতিমা (রা) প্রথমে 
কীদিয়া ফেলিলেন অতঃপর হাসিলেন। ইহার কার্ণ জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর মৃত্যু ঘনাইয়া আসিয়াছে শুনিয়া প্রথমে কাদিয়াছি। অতঃপর তিনি 
আমাকে বলিলেন, তুমি ধৈর্যধারণ কর, আমার পরিবারের তুমিই সর্বপ্রথম আমার 
সহিত সাক্ষাৎ করিবে । ইহা শুনিয়া আমি হাসিয়াছি। 


www.quraneralo.com 


Contents 


সুপ্না নাসর ৬১৭ 
গু 26012 4) AHS) (\) 
৮0/৮১/54৫৬ 23 34 পাক + Arr ৰ 
০ 0 9880 GE FES (1) 
#22 


6৬9 ০৮81682215৫ ১৭৪7৫ (৫) 
১. যখন আসিবে আল্লাহ্‌র সাহায্য ও বিজয়, 
২. এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহ্র দীনে প্রবেশ করিতে দেখিবে। 
৩. তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাহার পবিত্রতা ও মহিমা 
ঘোষণা করিও এবং তাহার ক্ষমা প্রার্থনা করিও, তিনি তো তওবা কবৃলকারী। 


তাফসীর £ ইমাম বুখারী (র) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ হযরত উমর (রা) সর্বদা আমাকে বড় বড় বদরী সাহাবীদের 
মজলিসে শামিল করিয়া লইতেন। ইহাতে কেহ কেহ আপত্তি তুলিয়া বলিলেন, ও তো 
আমাদের ছেলের বয়সের মানুষ । কাজেই ও আমাদের মজলিসে না আসিলেই ভালো 
হয়। উমর (রা) বলিলেন তোমরা আসলে তাহাকে চিন না। অতঃপর তিনি সকলকে 
একত্রিত করিলেন এবং আমাকে আহ্বান করিলেন। সকলে সমবেত হইলে হযরত উমর 
(রা) বলিলেন, আচ্ছা, সূরা নাসর সম্পর্কে আপনাদের কাহার কি মত ব্যক্ত করুন। 
উত্তরে কেহ বলিলেন, এই সূরায় আমাদেরকে আল্লাহ্‌ পাকের হামদ-ছানা করিবার 
নির্দেশ দেওয়া হইয়াছে । অনেকে আবার কিছুই না বলিয়া চুপ করিয়া রহিলেন। অবশেষে 
তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তুমিও কি ইহাতে একমত আছ? আমি 
বলিলাম, না, এই সূরায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইন্তিকালের সংবাদ দেওয়া হইয়াছে। 
বিজয় এবং সাহায্য থামিয়া পড়াই উহার লক্ষণ । শুনিয়া হযরত উমর (রা) বলিলেন, 
আমিও তোমার সহিত একমত । 

ইমাম আহমদ (র) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) বলেন, সূরা নাসর নাযিল হইবার পর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “আমার 
কাছে আমার মৃত্যুর পরোয়ানা আসিয়া গিয়াছে । সেই বৎসরই তাহার ইন্তিকাল হইবার 
ছিল । আওফী রে)..... ইব্‌ন আব্বাস (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। মুজাহিদ, 
আবুল আলিয়া এবং যাহ্হাক (র) প্রমুখও এই ব্যাখ্যা করিয়াছেন যে, এই সূরায় 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইনতিকালের সংবাদ আগাম দেওয়া হইয়াছে। 

ইবন জারীর (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) একদিন মদীনায় অবস্থান করিতেছিলেন। হঠাৎ করিয়া তিনি বলিয়া উঠিলেন, 
আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আল্লাহ্র সাহায্য ও বিজয় আসিয়া গিয়াছে। 
ইয়ামানবাসীরা আসিয়া পড়িয়াছে। শুনিয়া জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্র 


ইবনে কাছীর ১১তম খণ্---৭৮ 


"_ www.quraneralo.com 


Contents 


৬১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


রাসূল! ইয়ামানবাসীরা কেমন? রাসূল (সা) বলিলেন, “উহাদের হৃদয় নরম ও স্বভাব 
কোমল। ঈমান তো ইয়ামানীদেরই এবং জ্ঞান ও প্রজ্ঞায় ইয়ামানীরা তো অগ্রগামী । 

তাবারানী (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, সূরা নাসর অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সা) কোমর বাঁধিয়া উঠিয়া 
পড়িয়া আখিরাতের কাজে আত্মনিয়োগ করেন। 

ইমাম আহমদ (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, সূরা 
নাসর অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) বুঝিয়া ফেলিয়াছিলেন যে, তাহার মৃত্যু 
ঘনাইয়া আসিয়াছে । অন্য এক বর্ণনায় আছে যে, ইব্‌ন আব্বাস রো) বলেন, সূরা নাসর 
মানেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর মৃত্যুর পরোয়ানা। 

তাবারানী (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, কুরআনের যে পূর্ণ সূরাটি সর্বশেষ নাযিল হয়, তাহা হইল সূরা নাস্র। 

ইমাম আহমদ (র) ....... আবু সাঈদ খুদরী রো) হইতে বর্ণনা করেন যে, আবূ 
সাঈদ খুদরী (রা) বলেন, আলোচ্য সূরাটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) শুরু 
হইতে শেষ পর্যন্ত পাঠ করিয়া বলিলেন, সকল মানুষ ভালো এবং আমি আর আমার 
সাহাবাও ভালো । (তবে সকল মানুষ একদিকে, আমি আর আমার সাহাবা একদিকে) 
মনে রাখিও মক্কা বিজয়ের পর আর কোন হিজরত নাই তবে আছে শুধু জিহাদ আর 
নিয়ত। 

ইমাম বুখারী (র) ....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) রুকু ও সিজদায় অধিক পরিমাণে + 
(2৪817010১৯5 পাঠ করিতেন। 

ইমাম আহমদ (র) ....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা রো) 
বলেন রাসূলুল্লাহ্‌ সো) শেষ জীবনে অধিক পরিমাণ +০৮৯ 4101 9০৯৮০ 
< ০৯50 41১50 পাঠ করিতেন এবং বলিতেন, আমার প্রতিপালক 


/ আমাকে এই নির্দেশ দিয়া রাখিয়াছেন যে, যখন মক্কা বিজয় হইয়া যাইবে এবং দলে 


দলে মানুষ দীনে ইসলামে প্রবেশ করিতে দেখিবে তখন ইহা পাঠ করিও। আর আমি 
উহা দেখিয়া ফেলিয়াছি। 

ইব্‌ন জারীর (র) ....... উম্মে সালামা (রা) হইতে বর্ণনা করেন যে, উম্মে সালামা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) শেষ জীবনে উঠা-বসা, হাটা-চলা ইত্যাদি সর্বাবস্থায় 
১৯২৪ 411 ১1৯০ পাঠ করিতেন। দেখিয়া আমি ইহার কারণ জানিতে চাহিলে 
তিনি বলিলেন, ইহা করিতে আমাকে নির্দেশ দেওয়া হইয়াছে। অতঃপর তিনি সূরা নাস্র 
আদ্যোপান্ত পাঠ করেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা নাসর ৬১৯ 


ইমাম আহমদ (র) ....... আন্দুল্নাহ্‌ (রা) হইতে আবু উবায়দা (রা) বর্ণনা করেন 
যে, আব্দুল্লাহ্‌ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর সুরা নাস্র অবতীর্ণ হওয়ার পর 
তিনি উহা পাঠ করিয়া এবং রুকুতে অধিক পরিমাণ (৮:11 411, 
৮:১০11515511 ০ 128514111৯৩ পাঠ করিতেন। 

আলোচ্য আয়াতের -5$11 দ্বারা উদ্দেশ্য হইল মন্কা বিজয়। ইহাতে কাহারো কোন 
দ্বিমত নাই। কারণ আরববাসীরা মনে করিত যে, মুহাম্মদ যদি মক্কা বিজয় করিয়া 
উহাতে কর্তৃতি প্রতিষ্ঠা করিতে পারে তো সে সত্য নবী বলিয়া প্রমাণিত হইবে। ফলে 
মক্কা বিজয় হওয়ার পর মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করিতে আরম্ভ করে । মাত্র দুই 
বৎসরে আরবের সর্বত্র ইসলামের বিজয় পতাকা উড়িতে শুরু করে। সর্বত্রই 


মুসলমানদের কর্তৃত্ব বা হুকুমত প্রতিষ্ঠিত হয়। 
ইমাম আহমদ রে) ...... আবু আম্মার (র) হইতে বর্ণনা করেন যে, আবূ আম্মার 


(র) বলেন, জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা)-এর জনৈক প্রতিবেশী বলিয়াছিল যে, আমি 
একদিন সফর হইতে প্রত্যাবর্তন করার পর জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) আসিয়া আমাকে 
সালাম. করিয়া মুসলমানদের মন-মানসিকতার পরিবর্তন ও নানা বিদআত সৃষ্টির কথা 
আলোচনা করিয়া কাদিতে আরম্ভ করিলেন। অতঃপর তিনি বলিলেন 8 আমি রাসূল 
(সা)-কে বলিতে শুনিয়াছি যে, “মানুষ এক সময় দলে দলে আল্লাহ্‌র দীনে প্রবেশ 
করিয়াছে আবার একদিন দলে দলেই দীন হইতে বাহির হইয়া যাইবে ।” 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা লাহাব 
৫ আয়াত, ১ রুকু, মাদানী 


RUS ed HE 


5 ঠ৩৫৬ 25 () 
4৩০ ৬৫৫ 422 টি 


পর্ণ 


6 LE EN ০০৮০ (Y 
১ HEL ৮৫৪০2 (6) 
রর ৩-৪৬৪০৬৬৯ (€০ (৫ ) 


EE লারা লাভার 
২. উহার ধন-সম্পদ ও উহার উপার্জন তাহার কোন কাজে আসে নাই। 
৩. অচিরে সে দগ্ধ হইবে লেলিহান অগ্নিতে । 

৪. এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে। 

৫. তাহার গলদেশে পাকান রজ্জু। 


তাফসীর $ ইমাম বুখারী (র) ..... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রো) বলেন, রাসূলুল্লাহ সো) বাতহায় যাইয়া একটি পাহাড়ে আরোহণ 
করিয়া উচ্চ স্বরে ১৮৯৮..০.১ বলিয়া ডাক দিলে কুরায়শের লোকজন তাহার কাছে 
সমবেত হয়। উপস্থিত জনতার উদ্দেশ্যে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ আচ্ছা, আমি যদি বলি 
এই সকালে বা বিকালে দুর্ধর্ষ শত্ৰু বাহিনী তোমাদের উপর আক্রমণ করিবে তো 
তোমরা কি উহা বিশ্বাস করিবে? সকলে বলিল, হ্যা, আমরা আপনার কথা বিশ্বাস 
করিব। এইবার রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ শুন, আমি তোমাদিগকে আল্লাহ্র কঠোর 
আযাব সম্পর্কে সতর্ক করিতেছি। এই কথা শুনিয়া আবু লাহাব বলিল, তুমি কি 
উট UE 5৬ ভাতে ৮৬ 


www.quraneralo.com 


Contents 


সূরা লাহাব ৬২১ 


{11১2 সূরাটি নাযিল করেন। অন্য এক বর্ণনায় আছে যে, আলা 
ঘোষণা শুনিয়া আবূ লাহাব হাত নাড়াইয়া বলিল, ধ্বংস হও তুমি, শুধু এই জন্যই 
আমাদিগকে একত্রিত করিয়াছ না। তখন আল্লাহ্‌ তা'আলা সূরা লাহাব অবতীর্ণ করেন। 

এই আবূ লাহাব ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর এক চাচা । তাহার নাম ছিল আব্দুল 
উষ্যা ইবৃন আব্দুল মুত্তালিব ৷ কুনিয়ত আবু উতবা। তাহার চেহারা সুন্দর ও উজ্জ্বল ছিল 
বিধায় তাহাকে আবু লাহাব বলিয়া ডাকা হইত ৷ সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত বিদ্বেষ 
পোষণ করিত এবং তাহাকে যথেষ্ট জ্বালাতন করিত। রবীয়া ইব্‌ন আব্বাস দায়লী 
মুসলমান হওয়ার পর বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে একদিন যুলমাজায 
বাজারে দেখিতে পাইলাম যে, তিনি বলিতেছেন ৪ হে লোক সকল! তোমরা বল, 
লা-ইলাহা ইল্লাল্লাহ-_তবে তোমরা সফলতা লাভ করিতে পারিবে । আর বহু লোক 
তাহার চতুষ্পার্থে সমবেত দেখিতে পাইলাম । উজ্জ্বল চেহারার এক ব্যক্তি তাহার পিছনে 
দীড়াইয়া বলিতেছে, এই লোকটি ধর্মত্যাগী ও মিথ্যুক । জিজ্ঞাসা করিয়া আমি জানিতে 
পারিলাম যে, লোকটি ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচা আবূ লাহাব । 

5০০41115545 অর্থাৎ আবু লাহাব ধ্বংস হইয়া গিয়াছে। তাহার 
সকল চেষ্টা আর শ্রমই ব্যর্থ । নিশ্চিতভাবে সে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হইয়া গিয়াছে। 

75৫ 053 4105 25 ৩৮1৮০ অর্থাৎ তাহার সম্পদ ও উপার্জন তাহার কোন 
কাজে আসে নাই। ইব্ন আববাস (রা) প্রমুখ বলেন, 4 ০ অর্থ সন্তান-সন্ততি । ' 
আয়িশা রো), মুজাহিদ, আতা, হাসান এবং ইব্‌ন সিরীন (র) প্রমুখ হইতে এইরূপ 
বর্ণনা পাওয়া যায়। | 

ইবৃন মাসউদ (রা) কর্তৃক বর্ণিত এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) তাহার 
সম্প্রদায়কে ঈমানের দিকে আহ্বান করিলে আবূ লাহাব বলিল, মুহাম্মদ যাহা বলে যদি 
' তাহা সত্যই হইয়া পড়ে তাহা হইলে কিয়ামতের দিন আমি আমার সম্পদ ও সন্তানদের 
দিয়া নিজকে শাস্তি হইতে বীচাইয়া লইব। এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা আলোচ্য 
আয়াতটি নাধিল করেন। 

২৮৮৯।817528156 ৮815 31 0১1০, অর্থাৎ অচিরেই সে 
এবং তাহার ইন্ধন বহনকারী স্ত্রী লেলিহান অগ্নিতে প্রবেশ করিবে । আবু লাহাবের স্ত্রী 
ছিল কুরায়শের এক নেতৃস্থানীয়া মহিলা । তাহার নাম ছিল আরওয়া বিনতে হারব ইব্‌ন 
উমাইয়া। সকলের কাছে উন্মে জামীল নামে পরিচিতা ছিল। সে ছিল আবু সুফিয়ানের 
বোন। কুফর ও খোদদ্রোহীতার কাজে সে স্বামীকে সাধ্য পরিমাণ সহযোগিতা করিত। 
কিয়ামতের দিনও জাহান্নামের আগুনে সে স্বামীর সহযোগী হইবে। 

৬০০ ০৪ এ-১৯ ৬৯ ৪ মুজাহিদ ও উরওয়া রে) বলেন, তাহার গলদেশে 
জাহান্নামের পাকানো রজ্জু থাকিবে । মুজাহিদ, ইকরিমা, হাসান, 'কাতাদা, ছাওরী ও 
সুদ্দী (র) হইতে বর্ণিত আছে যে, এই কুলাঙ্গার মহিলাটি মানুষের চোগলখোরী করিয়া 
বেড়াইত বলিয়া তাহাকে --৯4151-২ তথা ইন্ধন বহনকারী নামে অভিহিত করা 
হইয়াছে। ইব্‌ন জারীর (র)-ও এই ব্যাখ্যাটি গ্রহণ করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


৬২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আব্বাস (রা), আওফী (র), আতিয়্যা, জাদালী, যাহ্হাক ও ইব্‌ন যায়দ (র) 
বর্ণনা করেন, আবু লাহাবের স্ত্রী রাসূলুল্লাহ্‌ (সা)-এর যাতায়াত পথে কাটা ফেলিয়া 
রাখিত। ইব্‌ন জারীর (র) ..... শা'বী (র) হইতে বর্ণনা করেন যে, শাবী (র) প্রমুখ 
বলেন, ১, অর্থ খেজুরের রশি, উরওয়া ইব্‌ন যুবায়র (র) বলেন, »...* সত্তর হাত 
| লম্বা শৃংখল। মুজাহিদ রে) বলেন, এ অর্থ লোহার শৃংখল। 

ইব্‌ন আবূ হাতিম (র) ....... আসমা বিনতে আবূ বকর (রা) হইতে বর্ণনা করেন 
যে, আসমা বিনতে আবূ বকর (রা) বলেন, সূরা লাহাব অবতীর্ণ ভুওয়ার পর উম্মে 
জামীল একটি ধারালো পাথর হাতে লইয়া নিমের চরণটি আওড়াইতে আওড়াইতে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আগমন করে। 

| ২:০৪ ৬১515 04184৮55৮৯১ 0০০8 অর্থাৎ আমরা ধিকৃত 


লোকটিকে অস্বীকার করি, তাহার দীনের সহিত শত্রুতা পোষণ করি এবং তাহার সব 
কথা প্রত্যাখ্যান করি। রাসূলুল্লাহ্‌ (সা) তখন মসজিদে উপবিষ্ট ছিলেন। হযরত আবু 
বকর (রা)-ও তাহার সংগে বসা ছিলেন। উম্মে জামীলকে আসিতে দেখিয়া আবু বকর 
(রা) বলিলেন, হে আল্লাহ্‌র রসূল! ওই হতভাগিনী তো আসিয়া পড়িয়াছে। আমার 
আশংকা হয় সে আপনাকে দেখিয়া ফেলে কিনা । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ না, সে 
আমাকে কিছুতেই দেখিতে পাইবে না। অল্পক্ষণের মধ্যে মহিলাটি আসিয়া আবূ বকর 
(রা)-এর সম্মুখে উপস্থিত হয়। কিন্তু রাসূল (সা)-কে দেখিতে পাইল না। বলিল, আবু 
বকর! শুনিতে পাইলাম তোমার সংগী নাকি আমাকে গালি দিয়াছে! আবু বকর (রা) 
বলিলেন, কই না তো তিনি আপনাকে গালি দেন নাই। অতঃপর এই বলিয়া সে ফিরিয়া 
যায়, কুরায়শরা জানে যে, আমি তাহাদের নেতার কন্যা । 


বা 5 47৮৮৬ 578 15 
আগমন করে । দেখিয়া হযরত আবূ বকর (রা) বলিলেন, হুযূর! আপনি একদিকে একটু 
সরিয়া বসলে সে আপনার কোন ক্ষতি করিতে পারিবে না । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 
প্রয়োজন নাই । সে আমাকে দেখিতে পাইবে না। অবশেষে মহিলাটি আসিয়া আবূ বকর 
(রা)-এর সম্মুখে দীড়াইয়া বলিল, হে আবু বকর! তোমার সংগী নাকি আমাদের 
গালমন্দ করিয়াছে? আবূ বকর (রা) বলিলেন, এই ঘরের প্রভুর শপথ । তিনি তো 
কবিতা জানেনও না এবং তাহার মুখ হইতে কখনো কবিতা বাহিরও হয় নাই। মহিলা 
বলিল, তুমি সত্যই বলিয়াছ। অবশেষে সে চলিয়া গেলে আবূ বকর (রা) রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে জিজ্ঞাসা করিলেন, হুযুর! ও কি আপনাকে দেখিতে পায় নাই? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, না। ফেরেশতাগণ তাহার ও আমার মাঝে আড়াল করিয়া রাখিয়াছিল!” 
উল্লেখ্য যে, এই সূরাটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবৃওতের প্রকৃষ্ট প্রমাণ বহন করে । কারণ 
এই সূরায় আবূ লাহাব ও তাহার স্ত্রীর অশুভ পরিণামের সংবাদ দেওয়া হইয়াছে। আর 
মৃত্যুর পূর্ব পর্যন্ত ইহাদের কপালে ঈমান জোটে নাই । গোপনে প্রকাশ্যে কোন প্রকারেই 
ঈমান আনার তাওফীক ইহাদের হয় নাই। রাসূলুল্লাহ্‌ (সা)-এর আগাম সংবাদ অবশেষে 
অক্ষরে অক্ষরে প্রতিফলিত হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ইখলাস 


৪ আয়াত, ১ রুকু, মাদানী 


PAA 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে 


শানে নুযূল ও ফযীলত 

ইমাম আহমদ (রে) ..... উবাই ইব্ন কাব (রা) হইতে বর্ণনা করেন যে, উবাই 
ইব্‌ন কা'ব (রা) বলেন, মুশরিকগণ একদা বলিল, মুহাম্মদ! আমাদেরকে তোমার 
_ প্রতিপালকের বংশনামাটি একটু শুনাও দেখি । ইহার উত্তরে আল্লাহ্‌ তা“আলা সূরা 
ইখলাস নাযিল করেন। ১০ অর্থ যে কারো সন্তান নহে এবং যাহার কোন সন্তান 
নাই । কারণ যে জনুগ্রহণ করে তাহার একদিন মৃত্যু হইবেই আর যে মৃত্যুবরণ করে 
অন্যরা তাহার উত্তরাধিকার হয়। অথচ আল্লাহ্র মৃত্যুও নাই এবং তাহার কোন 
উত্তরসূরীও নাই । তাহার সমকক্ষ বলিতে কেহ নাই । 

আবু ইয়ালা মুসিলী (র) ..... জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) 
বলেন যে, এক বেদুঈন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, মুহাম্মদ! তোমার 
প্রতিপালকের নসবনামাটা একটু বল দেখি । তখন আল্লাহ্‌ তা'আলা সূরা ইখলাস 
অবতীর্ণ করেন। 

তাবারানী (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ঃ প্রতিটি বস্তুর একটি শিসবাত থাকে আর আল্লাহ্‌র 
নিসবাত হইল &1121111 55115 

ইমাম বুখারী (র) ..... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা রো) বলেন, 
নবী করীম (সা) ক্ষুদ্র একটি সৈন্যদলকে কোথাও এক অভিযানে প্রেরণ করেন। ফিরিয়া 
আসার পর তাহারা সেনাপতির বিরুদ্ধে এই নালিশ দায়ের করিল যে, সে প্রতি নামাযের 
কিরাআতের শেষে সূরা ইখলাস পাঠ করিত। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তাহাকে 
জিজ্ঞাসা কর সে এমন কেন করিত। জিজ্ঞাসা করিলে সে বলিল, কারণ এই সূরায় 


www.quraneralo.com 


Contents 


৬২৪ তাফসীরে ইবৃন কাছীর 


আল্লাহ্‌র গুণ ও পরিচয় বর্ণনা করা হইয়াছে বিধায় ইহা পড়িতে আমার কাছে খুব ভালো 
লাগে। শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ “তাহাকে বল যে, আল্লাহ্‌ তা'আলাও তাহাকে 
ভালোবাসেন ।” 

ইমাম বুখারী (র) সালাত অধ্যায়ে হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
তিনি বলেন, এক আনসারী সাহাবী কুবা মসজিদের ইমামতি করিতেন। তীহার নিয়ম 
ছিল, সূরা ফাতিহার পর প্রথমে সূরা ইখলাস পাঠ করিয়া পরে অন্য সূরা মিলাইতেন। 
প্রত্যেক রাকআতেই তিনি এই নিয়মে পাঠ করিতেন । এইভাবে কিছুদিন অতিবাহিত 
হওয়ার পর মুসন্লীরা অভিযোগ করিলে তিনি সাফ বলিয়া দিলেন যে, আমি এইভাবেই 
পড়িতে থাকিব । তোমাদের ইচ্ছা হয় আমার পিছনে নামায পড়, না হয় আমি ইমামতি 
ছাড়িয়া দিতে প্রস্তুত আছি। অগত্যা মুসন্ত্রীগণ আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট এই 
ঘটনা শুনাইলে তিনি তাহাকে ডাকিয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল, হুযূর! 
আমি এই সুরাটিকে খুবই ভালোবাসি । শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “এই সূরার 
ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়াছে।” 

অন্য এক বর্ণনায় আছে যে, হযরত আনাস (রো) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট আসিয়া বলিল, হুযুর! আমি সূরা ৯411 411| +৯০ -কে খুব 
ভালোবাসি ৷ শুনিয়া রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন £ ইহার ভালোবাসা তোমাকে জান্নাতে 
প্রবেশ করাইয়া দিয়াছে। 

ইমাম বুখারী (র) ..... আবূ সাঈদ রো) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ (রা) 
বলেন, এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে বারবার সূরা ইখলাস পাঠ করিতে শুনিয়া 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উহা বিবৃত করে। শুনিয়া রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, যাহার 
হাতে আমার জীবন তাহার শপথ করিয়া বলিতেছি ৪ “ইহা কুরআনের এক-তৃতীয়াংশের 
সমান ।” 

ইমাম বুখারী রে) ..... আবূ সাঈদ রো) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ (রা) 
ৰলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন সাহাবাগণকে বলিলেন, “তোমাদের কেহ কি এক রাতে 
কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করিতে পারে না? তাহারা বলিল, হে আল্লাহ্‌র রাসূল! 
ইহা, কি কাহারো পক্ষে সম্ভব? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “শোন, সূরা ইখলাস 
কুরআনের এক-তৃতীয়াংশের সমান।” 

ইমাম আহমদ রে) ..... আবু সাঈদ খুদরী রো) হইতে বর্ণনা করেন যে, আবূ 
সাঈদ খুদরী (রা) বলেন, কাতাদা ইব্‌ন নু'মান (রা) একবার গোটা রাত সূরা ইখলাস 
পড়িয়া কাটাইয়া দেন। এই সংবাদ শুনিতে পাইয়া রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, যাহার 
হাতে আমার জীবন তাহার শপথ করিয়া বলিতেছি, এই সূরাটি কুরআনের অর্ধেক কিংবা 
(বলিয়াছেন) এক-তৃতীয়াংশের সমান ।” 

ইমাম আহমদ রে) ..... আব্দুল্লাহ ইবৃন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্‌ন আমর (রো) বলেন, হযরত আবূ আইয়ুব আনসারী রো) এক মজলিসে 


Wwww.quraneralo.com 


Contents ৬ 


সূরা ইখলাস ৬২৫ 


বলিতেছিলেন, তোমাদের কেহ কি সারারাত জাগিয়া কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ 
করিতে পারিবে? উত্তরে জনতা বলিল, ইহা কি কাহারো পক্ষে সম্ভব? অতঃপর তিনি 
বলেন, হ্যা, সম্ভব। সূরা ইখলাসই গোটা কুরআনের তিন ভাগের এক ভাগ । ইত্যবসরে' 
রাসূলুল্লাহ্‌ (সা) আসিয়া কথাটি শুনিতে পাইয়া বলিলেন, “আবু আইয়ুব ঠিকই 
বলিয়াছে।” 

ইমাম তিরমিযী (র) ..... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন বলিলেন £ তোমরা একত্রিত হইয়া বস, আমি 
আজ তোমাদিগকে এক-তৃতীয়াংশ কুরআন তিলাওয়াত করিয়া শুনাইর। এই ঘোষণা 
শুনিয়া আমরা অনেকেই একত্রিত হইয়া বসিয়া পড়িলাম। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (সা) 
ঘর হইতে বাহিরে আসিয়া সূরা ইখলাস পাঠ করিয়া চলিয়া গেলেন। এইবার আমরা 
কানাঘুষা করিতে লাগিলাম যে, রাসূল (সা) তো আমাদিগকে কুরআনের এক- 
তৃতীয়াংশ শুনাইবার ওয়াদা করিয়াছিলেন । কিন্তু এইভাবে চলিয়া গেলেন কেন? হয়তো 
আসমান হইতে কোন ওহী আসিয়া থাকিবে । অতঃপর তিনি পুনরায় ঘর হইতে বাহির 
হইয়া বলিলেন £ আমি ওয়াদা করিয়াছিলাম তোমাদিগকে কুরআনের এক-তৃতীয়াংশ 
পড়িয়া শুনাইব ৷ শুন, এই সূরা ইখলাসই কুরআনের এক-তৃতীয়াংশের সমান। 
ইমাম আহমদ (র) ..... আবূ আইয়ুব আনসারী (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ 
আইয়ুব আনসারী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ঃ তোমরা কেহ কি এক রাত্রে 
কুরআনে তিনভাগের এক ভাগ পাঠ করিতে পার? শোন, কেহ কোন রাতে সূরা ইখলাস 
পাঠ করিলেই বলা যাইবে যে, সেই রাত্রে সে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করিয়া 
ফেলিয়াছে। . 

ইমাম আহমদ (র) ....... উবাই ইব্‌ন কাব (রা) কিংবা জনৈক আনসারী হইতে 
বর্ণনা করেন যে, উবাই ইব্‌ন কাব (রা) বা আনসারী ব্যক্তি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
ও এ ভিত EO CUO 1751 


নর দাঃ আবূ মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবু মাসউদ 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ৪ “সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশ ৷” 

ইমাম আহমদ (র) ..... আবুদ্দারদা (রা) হইতে বর্ণনা করেন যে, আবুদ্দারদা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “আচ্ছা, তোমরা কি প্রতিদিন কুরআনের 
তিনভাগের একভাগ পাঠ করিতে অক্ষম?” উত্তরে সাহাবাগণ বলিলেন, হ্যা হুযূর! 
আমাদের ক্ষমতা ইহার চেয়ে অনেক কম। রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ৪ * ‘শুন আল্লাহ্‌ 
তা'আলা পবিত্র কুরআনকে তিনভাগে বিভক্ত করিয়াছেন। সূরা ইখলাস হইল কুরআনের 
এক-তৃতীয়াংশ । 

ইমাম আহমদ (র) টি উম্মে কুলছুম বিনতে উকবা (রা) হইতে বর্ণনা করেন যে, 
৬:15 “সূরা ইখলাস কুরআনের 
এক-তৃতীয়াংশের সমান।” 
ইবনে কাছীর ১১তম খণ্ড_-৭৯ 


www.quraneralo.com 


ঙ Contents 


৬২৬. তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম মালিক (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা . 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) একদিন এক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করিতে শুনিয়া 
বলিলেন ঃ “ওয়াজিব হইয়া গিয়াছে।” আমি জিজ্ঞাসা করিলাম কী ওয়াজিব হইয়া 
গিয়াছে? তিনি বলিলেন, “জান্নাত ৷” 

আবু ইয়ালা মুসিলী (র) ..... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তোমাদের কেহ কি প্রতি রাতে 
তিনবার সূরা ফাতিহা পড়িতে পারে না? এই সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশের 
সমান ।” 

আবদুল্লাহ ইব্‌ন ইমাম আহমদ (র) ..... আব্দুল্লাহ ইব্‌ন হাবীব (রা) হইতে বর্ণনা 
করেন যে, আব্দুল্লাহ ইব্‌ন হাবীব (রা) বলেন, একদিন আমরা রাসূল (সা)-এর জন্য 
অপেক্ষা করিতেছিলাম যে, তিনি আসিয়া নামায পড়াইবেন। কিছুক্ষণ পর ঘর হইতে 
বাহির হইয়া আসিয়া তিনি আমার হাত ধরিয়া বলিলেন ৪ পড়, আমি চুপ করিয়া 
রহিলাম। তিনি আবারো বলিলেন, পড় । আমি জিজ্ঞাসা করিলাম, কি পড়িব? তিনি 
বলিলেন £ প্রতিদিন সকাল-বিকাল দুইবার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়। 
ইহা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইবে। 

ইমাম আহমদ রে) ..... তামীম দারী (রা) হইতে বর্ণনা করেন যে, তামীম দারী 
(রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেনঃ কেহ 1১:০1351 1০15 ry 
১5115 50 9851151458০ 2০১১5 0!4 এই দু'আটি দশবার পড়িলে 
আল্লাহ্‌ তাআলা তাহার নামে চার কোটি দশ লক্ষ সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবেন। 

ইমাম আহমদ রে) ..... মুআয ইব্‌ন আনাস জুহানী (রা) হইতে বর্ণনা করেন যে, 
মুআয ইব্‌ন আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ “যে ব্যক্তি সূরা ইখলাস 
দশবার পাঠ করিবে আল্লাহ্‌ তা'আলা জান্নাতে তাহার জন্য একটি প্রাসাদ নির্মাণ 
করিবেন ।” শুনিয়া হযরত উমর (রা) বলিলেন £ তাহা হইলে তো আমরা অধিক 
পরিমাণে ইহা পাঠ করিয়া অনেক প্রাসাদের মালিক হইয়া যাইব । রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ৪ “আল্লাহ আরো বেশী ও ভালো দানকারী ।” 

দারিমী রে) ..... সাঈদ ইবৃন মুসায়য়াব (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
মুসায়য়াব (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ “কেহ সূরা ইখলাস দশবার পাঠ 
এবং ত্রিশবার পড়িলে তিনটি প্রাসাদ নির্মাণ করিয়া দিবেন ।” শুনিয়া হযরত উমর (রা) 
বলিলেন, হুযূর! তাহা হইলে তো আমরা প্রাসাদের সংখ্যা বৃদ্ধি করিয়া লইব। রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন ঃ “আল্লাহ্‌ তা'আলা আরো প্রাচুর্যময় !” 


www.quraneralo.com 


Contents 


সূরা ইখলাস ৯ ৬২৭ 


আবু ইয়ালা মুসিলী (র) ...... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস ইব্‌ন মালিক (রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, কেহ পঞ্চাশবার সূরা 
ইখলাস পাঠ করিলে আল্লাহ্‌ তা'আলা তাহার পঞ্চাশ বছরের গুনাহ মাফ করিয়া দেন। 

আবু ইয়ালা (র) ..... আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ কেহ একদিনে দুইশতবার সূরা ইখলাস পাঠ করিলে 
আল্লাহ্‌ তা'আলা তাহার নামে এক হাজার পাঁচশত সওয়াব লিখিয়া দিবেন, যদি তাহার 
কোন খণ না থাকে। 

অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি রাত্রে বিছানায় 
ডান কাতে শুইয়া একশতবার সূরা ইখলাস পাঠ করিবে, কিয়ামতের দিন আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে বলিবেন, হে আমার বান্দা! তুমি তোমার ডান দিক দিয়া জান্নাতে 
ঢুকিয়া পড়।” ্‌ 

আবু বকর বায্যার (র) ....&সানাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন 8 “যে ব্যক্তি দুইশত বার সুরা ইখলাস পাঠ করিবে 
আল্লাহ্‌ তা'আলা তাহার দুইশত বছরের গুনাহ মাফ করিয়া দিবেন।” 

ইমাম নাসায়ী (র)......... বুরায়দা (রা) হইতে বর্ণনা করেন যে, বুরায়দা (রা) 
বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংগে মসজিদে প্রবেশ করি । দেখিলাম যে, 
এক ব্যক্তি নামাযরত অবস্থায় এই দু'আটি পাঠ করিতেছে ঃ 


1:31 71 ১58 ভাসা 201 % চা তিন ৮81 দান এ 221 
EAE ULE MI HMO 

শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ যাহার হাতে আমার জীবন তাহার শপথ করিয়া 
বলিতেছি যে, লোকটি আল্লাহ্‌র এমন একটি মহান নামে তাহার নিকট প্রার্থনা করিল 
যাহার দোহাই দিয়া প্রার্থনা করিলে তিনি দান করেন এবং যেই নামে ডাকিলে তিনি 
সাড়া দেন। 

আবু ইয়ালা মুসিলী রে) ..... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন, “তিনটি কাজ এমন আছে যাহা কেহ ঈমানের সহিত করিলে সে 
জান্নাতের যে কোন দরজা দিয়া প্রবেশ করিতে পারিবে এবং তাহার সহিত ডাগর চোখা 
সুনয়না অপরূপ সুন্দরী হুরদের বিবাহ করাইয়া দেওয়া হবে।' (১) হত্যাকারীকে ক্ষমা 
করিয়া দেওয়া । (২) গোপনে খণ আদায় করা ও (৩) প্রত্যেক ফরয নামাযের পর 
দশবার সূরা ইখলাস পাঠ করা ।” শুনিয়া আবূ বকর রো) বলিলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! 
কেহ ইহার একটি করিলে? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “হ্যা, একটি করিলেও সে এই 
ফযীলত লাভ করিবে ।” 


www.quraneralo.com 


Contents 


৬২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবুল কাসিম তাবারানী (র) ..... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন 
যে, জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “কেহ ঘরে প্রবেশ 
করিবার সময় সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ্‌ তা'আলা তাহার ঘর এবং গোটা 
প্রতিবেশী হইতে দারিদ্র্য দূর করিয়া দিবেন। 

আবু ইয়ালা মুসিলী (র) ..... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস ইবৃন মালিক (রা) বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংগে তাবুকে 
অবস্থান করিতেছিলাম। সেইদিন ভোরবেলা সূর্য এত উজ্জ্বল ও কিরণময় হইয়া উদিত 
হয় যেমনটি ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই। কিছুক্ষণ পর হযরত জিবরীল (আ) 
তথায় আগমন করেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, ভাই জিবরীল! 
ব্যাপার কি? আজকের সকালের সূর্য এত কিরণময় ও উজ্জ্বল হওয়ার কারণ কি? এমনটি 
তো ইতিপূর্বে কখনো দেখি নাই। জিবরীল (আ) বলিলেন $ আজ মদীনায় মুআবিয়া 
ইব্‌ন মুআবিয়া লায়ছীর ইনতিকাল হয়। তাহার জানাযার জন্য আল্লাহ্‌ তাআলা সত্তর 
হাজার ফেরেশতা প্রেরণ করিয়াছেন। রাসূলুল্লাহ্,(সা) জিজ্ঞাসা করিলেন £ কোন্‌ 
আমলের বদৌলতে সে এত ফযীলত লাভ করিল? জিবরীল (আ) বলিলেন ঃ সে 
দিন-রাত হাটা-চলা উঠা-বসা ইত্যাদি সর্বাবস্থায় সূরা ইখলাস পাঠ করিত। আপনি 
তাহার জানাযায় শরীক হইবার ইচ্ছা করিলে যমীনের দূরত্‌ সংকোচন করিয়া আমি 
আপনাকে সেখানে নিয়া যাইতে পারি। ইহাতে সম্মত হইয়া- রাসূলুল্লাহ্‌ (সা) তাহার 
জানাযায় শরীক হন। 

ইমাম আহমদ (র) ..... উকবা ইব্‌ন আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা 
ইব্‌ন আমির (রা) বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংগে আমার সাক্ষাৎ হইলে 
আমি দ্রুত তাহার হাত ধরিয়া ফেলিয়া বলিলাম, হুযুর! ঈমানদার কি করিলে মুক্তি লাভ 
করিতে পারে? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তুমি তোমার মুখ সংযত কর, নিজের ঘরে 
বসিয়া থাক এবং পাপের ক্ষমার জন্য কান্নাকাটি করিতে থাক।” কিছুদিন পর আবার 
দেখা হইলে এইবারও আমি তাহার হাত চাপিয়া ধরিলাম। তিনি বলিলেন, উকবা! 
আমি কি তোমাকে সর্বোত্তম এমন তিনটি সূরা শিখাইয়া দিব যাহা তাওরাত, ইঞ্জীল, 
যবুর ও কুরআন সব কয়টি আসমানী কিতাবেই অবতীর্ণ হইয়াছে। আমি বলিলাম, হ্যা 
বলুন। তখন তিনি আমাকে সুরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করিয়া শুনান। অতঃপর 
বলিলেন, উকবা! এই সূরা তিনটি তুমি ভুলিয়া যাইও না এবং এইগুলি না পড়িয়া 
ঘুমাইও না। উকবা (রা) বলেন, ইহার পর আমি এই সূরাগুলি ভুলিয়াও যাই নাই এবং 
কোন রাতে পড়িতেও ভুলি নাই। ইহার কিছুদিন পর পুনরায় আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
সহিত সাক্ষাত করিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে 
আপনি কয়েকটি ফযীলতপূর্ণ আমল শিখাইয়া দিন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, উকবা! 
যে তোমার সহিত আত্মীয়তা ছিন্ন করে, তুমি তাহার সহিত আত্মীয়তা রক্ষা করিয়া চল, 
যে তোমাকে বঞ্চিত করে তুমি তাহাকে দান কর এবং যে তোমার উপর জুলুম করে 
তুমি তাহাকে ক্ষমা কর।” 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ইখলাস ৬২৯ 


ইমাম বুখারী (র) .... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) প্রতিরাত্রে শুইতে যাইয়া দুই হাতের তালু একত্রিত করিয়া সূরা 
ইখলাস, সুরা ফালাক ও সূরা নাস পাঠ করিয়া উহাতে ফুঁক দিয়া সম্ভব পরিমাণ তিনবার 
নিজের মাথায়, মুখমণ্ডলে ও শরীরের অন্যান্য স্থানে মুছিয়া লইতেন। 


INES SLs. 


১. বল, তিনিই আল্লাহ্‌, একক ও অদ্বিতীয় । . 

২. আল্লাহ্‌ কাহারো মুখাপেক্ষী নহেন, সকলেই তাহার মুখাপেক্ষী ৷. 

৩. তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই। 

৪. এবং তাহার সমতুল্য কেহই নাই। 
তাফসীর ঃ এই সুরার শানে নুযূল ইতিপূর্বে বর্ণনা করা হইয়াছে। ইকরিমা রো) 
বলেন, ইয়াহুদীরা বলিত, আমরা আল্লাহ্‌র পুত্র উযায়রকে উপাসনা করি, নাসারাগণ 
বলিত, আমরা আল্লাহ্‌র বেটা ঈসার উপাসনা করি, মাজুসীরা বলিত, আমরা সূর্য ও 
চন্দ্রের উপাসনা করি, মুশরিকরা বলিত আমরা বিভিন্ন দেব-দেবীর পূজা করিয়া থাকি। 
তো এই সুরাটি অবতীর্ণ করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিলেন যে, হে মুহাম্মদ! আপনি 
বলিয়া দিন, আমাদের মাবুদ হইলেন, মহান আল্লাহ্‌ । তিনি এক, তাহার কোন শরীক 
নাই, তাহার সমকক্ষ বলিতে কেহ নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও 
কেহ জন্ম দেয় নাই। তিনি বে-নজীর, অতুলনীয় ও মুখাপেক্ষীহীন। তিনি ব্যতীত কেহই 
উপাস্য হওয়ার উপযুক্ত নহে। 

২,০11 _ ইকরিমা রে) ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে "১:11 

সেই সত্তাকে বলা হয় বিপদাপদ ও যাবতীয় সমস্যায় গোটা সৃষ্টিজগত যাহার 
শরণাপন্ন হইয়া থাকে । আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন যে, ১5:1 সেই সত্তাকে বলা হয় যিনি একাধারে সরদার, ভদ্র, মহান, 
সহনশীল,. জ্ঞানী ও প্রজ্ঞাময় এবং এই সব কয়টি গুণে যিনি পরিপূর্ণ ও পূর্ণাঙ্জভাবে 
গুণাবিত। তিনি হইলেন, একমাত্র আল্লাহ্‌ । 

মালিক (র) যায়দ ইব্‌ন আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, ১51 অর্থ 
511 তথা নেতা । হাসান ও কাতাদা রে) বলেন, যিনি সৃষ্টি হওয়ার পরও অক্ষয় 


www.quraneralo.com 


Contents 


৬৩০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


থাকিবেন। হাসান (র) আরো বলেন, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ও অক্ষয়। ইকরিমা (র) 
বলেন, যিনি পানাহার করেন না এবং যাহার অভ্যন্তর হইতে কোন কিছু বাহির হয় না। 
রবী ইবৃন আনাস (র) বলেন, যিনি কাহাকেও জন্ম দেন না এবং যাহাকে জন্ম দেওয়া হয় 
নাই এবং পরবর্তী আয়াত :-1১2119 4261 এই ৭11 এরই ব্যাখ্যা। বস্তুত এই 
ব্যাখ্যাটিই সবচেয়ে ভালো। ্‌ ূ 

ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস (রা), সাঈদ ইব্‌ন মুসায়য়াব (রা), মুজাহিদ, আব্দুল্লাহ 
ইব্‌ন বুরায়দা, ইকরিমা, সাঈদ ইবৃন জুবায়র (রা), আতা ইব্‌ন আবু রাবাহ, আতিয়্যা, 
আওফী, যাহ্হাক ও সুদ্দী রে) বলেন, "৮০11 তাহাকে বলা হয়, যাহার পেট নাই । 
শা'বী (র) বলেন, যিনি পানাহার করেন না। হাকিম আবুল কাসিম তাবারানী কিতাবুস 
সুন্নাহ্‌য় ১! -এর ব্যাখ্যা করিতে যাইয়া উক্ত সবক'টি কথাই উল্লেখ করিয়াছেন । 
বস্তুত আল্লাহ্‌ তা'আলা এই সবগুলি গুণেই গুণাৰ্িত। 

৮১119 41 ৮515 15215 421 অর্থাৎ তাহার কোন সন্তান নাই, 


ESE SEE 


পতল Be 


অর্থাৎ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা । তাহার সন্তান হইবে কি করিয়া? 
অথচ তাহার স্ত্রী নাই । বস্তুত তিনিই সবকিছুর সৃষ্টা। 

বুখারী শরীফে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, “কষ্টদায়ক কথায় ধৈর্যধারণকারী 
আল্লাহ্‌ অপেক্ষা আর কেহ নাই। মানুষ তাহার জন্য সন্তান সাব্যস্ত করে কিন্তু ইহার 
পরও তিনি তাহাদিগকে জীবিকা দান করেন ও শান্তি দান করেন।” 

ইমাম বুখারী (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ আল্লাহ্‌ তা'আলা বলেন £ আদমের সন্তানরা 
আমাকে মিথ্যা প্রতিপন্ন করে অথচ তাহাদের পক্ষে ইহা উচিত ছিল না। তাহারা 
আমাকে গালি দেয় ইহা তাহাদের পক্ষে উচিত ছিল না। আমাকে মিথ্যা প্রতিপন্ন 
এইভাবে করে যে, তাহারা বলে, আল্লাহ্‌ প্রথমবারের ন্যায় দ্বিতীয়বার আমাদেরকে 
কিছুতেই সৃষ্টি করিতে পারিবে না। অথচ প্রথমবারের সৃষ্টি দ্বিতীয়বারের তুলনায় মোটেই 
সহজ ছিল না। আর আমাকে গালি দেয়ার অর্থ হইল-_- তাহারা বলে, আল্লাহ্‌ সন্তান 
গ্রহণ করিয়াছেন। অথচ আমি এক ও অমুখাপেক্ষী, কাহাকেও জন্ম দেই নাই এবং 
আমাকে জন্ম দেওয়া হয় নাই, আর আমার সমকক্ষ কেহ নাই। - 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ফালাক ও নাস 


ইমাম আহমদ (র) ....... নিহিত যির ইব্‌ন 
হুবায়শ রে) বলেন, আমি উবাই ইব্‌ন কা'ব রো)-কে বলিলাম, ইব্‌ন মাসউদ (রা), 
তাহার মসহাফে সূরা ফালাক ও নাস লিখেন না। উবাই ইব্‌ন কাব (রা) বলিলেন ঃ 
আমি সাক্ষ্য দিতেছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বলিয়াছেন, জিবরীল (আ) তাহাকে 
বলিয়াছেন ৷ ১১১! এবং 111 ১১১145 পাঠ করুন, আমি 
তাহা পাঠ করিলাম । সুতরাং আমরাও তাহাই বলিব, যাহা রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছিলেন। 

ইমাম আহমদ রে) ...... যির (র) হইতে বর্ণনা করেন যে, যির (র) বলেন, আমি 
ইব্‌ন মাসউদ (রা)-কে সূরা নাস ও ফালাক সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, 
আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে এই সূরা দুইটি সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিলাম। উত্তরে তিনি 
বলিলেন £ “আমাকে বলা হইয়াছে। ফলে আমি তোমাদেরকে বলিয়াছি, অতএব 
তোমরাও বল’ উবাই (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) আমাদেরকে, বলিয়াছেন তাই 
আমরাও বলি। মুসনাদে আবূ ইয়ালা ইত্যাদিতে আছে যে, হযরত ইব্‌ন মাসউদ (রা) 
এই সুরা দুইটিকে কুরআনের অংশ মনে করিতেন না। কারী ও ফকীহদের মধ্যে ইহাই 
প্রসিদ্ধ যে, ইব্‌ন মাসউদ (রা) এই সূরা দুইটিকে কুরআন শরীফে লিখিতেন না৷ কারণ 
সম্ভবত তিনি ইহা নবী করীম (সা)-এর কাছ হইতে শুনেন নাই এবং নির্ভরযোগ্য সূত্রে 
তাহার কানে এই সংবাদ পৌছেও নাই যে, এই সূরা দুইটি পবিত্র কুরআনের অংশ। 
কিন্তু পরবর্তী সময়ে তিনি এইমত প্রত্যাহার করেন। 

ইমাম মুসলিম (র) ..... উকবা ইব্‌ন আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা 
ইব্‌ন আমির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “তোমরা কি জান যে, এই 
রাত্রে আমার উপর এমন কয়টি আয়াত অবতীর্ণ হইয়াছে যাহার সমতুল্য আয়াত আর 
দেখা যায় না।” অতঃপর তিনি সূরা নাস ও ফালাক তিলাওয়াত করেন। 

ইমাম আহমদ (র) .... উকবা ইব্‌ন ‘আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা 
ইব্‌ন আমির রো) বলেন, একদিন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর ঘোড়ার লাগাম ধরিয়া 
মদীনার গলি দিয়া হাটিতেছিলাম । কিছুক্ষণ চলার পর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ উকবা 
এইবার তুমি আসিয়া ঘোড়ায় চড়িয়া বস। আমি পাছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নাফরমানী 
হইয়া যায় এই ভয়ে চড়িয়া বসিলাম আর তিনি নামিয়া গেলেন। কিছুক্ষণ পর তিনিও 
ঘোড়ায় আরোহণ করিলেন। অতঃপর বলিলেন, উকবা! তোমাকে আমি দুইটি উত্তম 


Wwww.quraneralo.com 


Contents 


৬৩২ তাফসীরে ইবৃন কাছীর 


সুরা শিখাইয়া দিব কি? আমি বলিলাম দিন, হে আল্লাহ্র' রাসূল! অতঃপর তিনি 
আমাকে সূরা ফালাক ও সূরা নাস পড়িয়া শুনাইলেন। অতঃপর নামাযের জামাআত 
দীড়াইয়া গেলে রাসূলুল্লাহ্‌ (সা) ইমামত করিলেন এবং নামাযের মধ্যে এই সূরা দুইটি 
পাঠ করিলেন। নামায শেষে তিনি পুনরায় আমাকে লইয়া চলিতে শুরু করেন। 
পথিমধ্যে তিনি আমকে বলিলেন, উকবা! প্রতিদিন ঘুমাইবার পূর্বে ও ঘুম হইতে উঠিয়া 
এই সুরা দুইটি পাঠ করিবে । 

ইমাম আহমদ (র) .....উকবা ইব্‌ন “আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা 
* ইব্‌ন “আমির রো) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) আমাকে প্রত্যেক নামাযের পর সূরা ফালাক 
ও সূরা নাস পাঠ করার নির্দেশ দিয়াছেন। ইমাম আহমদ (র)..উকবা ইবৃন আমির (রা) 
হইতে বর্ণনা করেন যে, উকবা ইব্‌ন আমির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ 
“তুমি সূরা নাস ও ফালাক পাঠ কর। কারণ এমন সূরা তুমি দ্বিতীয়টি আর পড় নাই ৷” 

ইমাম আহমদ (র) .....উকবা ইব্‌ন “আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা 
ইব্‌ন ‘আমির (রা) বলেন, একদা রাসূলুল্লাহ্‌ (সা)-কে একটি খচ্চর হাদিয়া দেওয়া হয়। 
অতঃপর তিনি উহাতে আরোহণ করেন আর আমি উহার রশি ধরিয়া টানিতে থাকি। 
পথিমধ্যে রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বলিলেন, তুমি সূরা ফালাক ও সূরা নাস পাঠ 
করিবে । কিন্তু শুনিয়া আমি বেশী খুশী হই নাই মনে করিয়া তিনি বলিলেন, বোধ হয় 
তুমি ইহাকে ছোট মনে করিয়াছ ? না, তুমি নামাযে পড়ার মত এমন সূরা দ্বিতীয়টি 
তুমি আর পড় নাই । ইমাম নাসায়ী (র) ....... উকবা ইব্‌ন আমির (রা) হইতে বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ আশ্রয় প্রার্থনা করার জন্য সূরা নাস ও 
_ ফালাকের মত অন্য কোন সূরা নাই ।” 

ইমাম নাসায়ী রে) ..... উকবা ইব্‌ন “আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা 
ইব্‌ন ‘আমির (রা) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংগে হাটিতেছিলাম। 
পথিমধ্যে তিনি আমাকে বলিলেন ঃ “উকবা! পড়।” আমি বলিলাম, কি পড়িব? 
কিছুক্ষণ চুপ থাকিয়া তিনি আবারো বলিলেন, “পড় ।” আমি বলিলাম, কি পড়িব হে 
আল্লাহ্‌র রাসূল! এই তিনি বলিলেন £ 711 7০৮ ১১-০14৪ আমি সূরাটি শেষ পর্যন্ত 
পাঠ করিলাম । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন $ “প্রার্থনা করার. এবং আশ্রয় চাওয়ার 
জন্য এই সূরার ন্যায় সূরা দ্বিতীয়টি আর নাই ৷” 

ইমাম নাসায়ী (র) ..... উকবা ইবৃন “আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা 
ইব্‌ন “আমির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) এই দুইটি সূরা ফজর নামাযে পাঠ 
করিয়াছেন। ইমাম নাসায়ী (র) .... উকবা ইব্‌ন “আমির (রা) হইতে বর্ণনা করেন যে, 
উকবা ইব্‌ন “আমির (রা) বলেন, একদা রাসূলুল্লাহ সো) আরোহী অবস্থায় ছিলেন আর 
আমি তাহার অনুসরণ করিতেছিলাম। এক সময় তাহার দুই পায়ে হাত রাখিয়া আমি 
বলিলাম, হুযুর! আমাকে সূরা হুদ অথবা সূরা ইউসুফ পড়িয়া শুনান। তিনি বলিলেন ঃ 
“সূরা ফালাক অপেক্ষা উপকারী সূরা আর নাই।” 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ফালাক ও নাস ৬৩৩ 


ইমাম নাসায়ী (র) ...... ইব্‌ন আবিস আল-জুহানী (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আবিস আল-জুহানী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আমাকে বলিলেন £ হে 
ইব্‌ন আবিস! আমি তোমাকে আশ্রয় প্রার্থনাকারীদের সর্বোত্তম উপকরণ শিখাইয়া দিব 
কি? আমি বলিলাম, বলুন হে আল্লাহ্‌র রাসূল! তিনি বলিলেন, ফালাক ও নাস এই 
দুইটি সূরা । উপরে এক হাদীসে বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “আমি 
কি তোমাকে এমন তিনটি সূরা শিক্ষা দিব কি, যাহার ন্যায় অন্য কোন সুরা 
তাওরাত, ইঞ্জীল, যাবূর ও কুরআন কোন কিতাবেই নাযিল হয় নাই। তাহা হইল সূরা 
ইখলাস ফালাক ও নাস। ইমাম আহমদ (র).... আবুল আ'লা (র) হইতে বর্ণনা করেন 
যে, আবুল আ'লা (র) বলেন, জনৈক ব্যক্তি বর্ণনা করিয়াছেন যে, আমরা এক সফরে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংগে ছিলাম । বাহন কম থাকার দরুন আমরা পালাক্রমে আরোহণ 
করিতেছিলাম। এক সময় আমার কাধে হাত রাখিয়া রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে সূরা 
ফালাক ও নাস পড়িয়া শুনাইয়া বলিলেন ঃ “নামাযে তুমি এই দুইটি সূরা পাঠ করিও ৷” 

ইমাম নাসায়ী (র) .......আব্দল্লাহ ইবন আসলামী রো) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্‌ন আসলামী রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) একদিন আমার বুকে হাত 
রাখিয়া বলিলেন £ পড়। কিন্তু আমি কি পড়িব খুঁজিয়া পাইলাম না। তিনি আবারো 
বলিলেন, পড়। এইবার আমি সূরা ইখলাস পাঠ করিলাম । তিনি পুনরায় বলিলেন, 
“পড় ।” এইবার আমি সূরা ফালাক পাঠ করিলাম । রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় “পড়” 
বলিলেন । আমি এইবার সূরা নাস পাঠ করিলাম । এইবার রাসূলুল্লাহ সো) বলিলেন £ 
“ঠিক এইভাবে আশ্রয় প্রার্থনা করিবে । এই আশ্রয় প্রার্থনা করিবার জন্য এই সূরাগুলির 
ন্যায় দ্বিতীয় আর কোন সূরা নেই।” 

ইমাম নাসায়ী (র) ....... জাবির ইব্‌ন আব্দুল্লাহ হইতে (রা) বর্ণনা করেন যে, 
জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন আমাকে বলিলেন, 
“জাবির! পড়।” আমি বলিলাম, আমার মাতা-পিতা আপনার জন্য উৎসর্গ হোক ? কি 
পড়িব হে আল্লাহ্‌র রাসূল! রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ পড় ৯411511১৮০৪ 
- ১০০1 3৮8 ১১213 আমি এই সূরা দুইটি পাঠ করিলাম । অবশেষে তিনি 
বলিলেন ৪ ‘এই সূরা দুইটি পাঠ করিও, এমন সূরা আর নাই ৷” 

ইমাম মালিক (র) ..... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) অসুস্থ হইলে সূরা ফালাক. ও সূরা নাস পাঠ করিয়া দম 
করিতেন । কিন্তু রোগ বাড়িয়া গেলে আমি নিজে সুরা দুইটি পাঠ করিয়া তাহার হাত 
দ্বারাই তাহার গা মুছিয়া দিতাম। সূরা নূর-এর তাফসীরে হযরত আবু সাঈদ (রা) 
কতৃক বর্ণিত হাদীসে বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) জিন ও মানুষের চোখ হইতে 
আশ্রয় প্রার্থনা করিতেন। কিন্তু এই সূরা ফালাক ও নাস অবতীর্ণ হওয়ার পর সব ছাড়িয়া 
এই দুইটি সূরাই পাঠ করিতেন। 


ইবনে কাছীর ১১তম খণ্ড__৮০ 


www.quraneralo.com 


Contents 


সুরা ফালাক 
৫ আয়াত, ১ রুকু, মাদানী 


AAs 


ও BY 5% ৮০৪ () 
TAN 

6 BI Gels 3 () 
১৫) SRE S25 (9) 
০৩০15১৯৮৯১৪ ৩22 (2) 


. বল, “আমি শরণ লইতেছি উষার স্রষ্টার, 

“অনিষ্ট হইতে রাত্রির যখন উহা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়, 

. এবং সেই সমস্ত নারীদিগের অনিষ্ট হইতে, যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় । 

* “এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে’ 
তাফসীর ঃ ইব্‌ন আবূ হাতিম (র) ...... জাবির (রো) হইতে বর্ণনা করেন যে, 

জাবির (রা) বলেন, 31511 অর্থ উষা । আওফী (র)......ইবৃন আব্বাস (রা) হইতে 

বর্ণনা করেন যে, 51111 অর্থ উষা ৷ মুজাহিদ, সাঈদ, ইব্‌ন জুবায়র, আব্দুল্লাহ ইব্‌ন 

মুহাম্মদ, ইব্‌ন আকীল, হাসান, কাতাদা, মুহাম্মদ ইবৃন কা'ব কুরাধী, ইব্‌ন যায়দ এবং 

মালিক রে) হইতেও এইরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । যেমন আল্লাহ্‌ বলেন, 3118 

০0০31 অর্থাৎ উষার উন্মেষকারী। 4 


সি ০০৫ ৬ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা ফালাক ৬৩৫ 


আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে 31511 
অর্থ সৃষ্টি । অনুরূপভাবে যাহ্হাক (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা তাহার নবী (সা)-কে 
সমস্ত অনিষ্ট হইতে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়াছেন। কা'ব আহবার (র) বলেন, 
1811 জাহান্নামের একটি গুহ যাহা উন্মুক্ত করা হইলে তীব্র গরমের চোটে জাহান্নামীরা 
চিৎকার করিয়া উঠে। 

ইবন আবু হাতিম (র) ....... যায়দ ইব্‌ন আলী (র) হইতে বর্ণনা করেন যে, যায়দ 
ইব্‌ন আলী রে) বলেন, আমি আমার পূর্বপুরুষদের নিকট শুনিয়াছি 31517 জাহান্নামের 
একটি গভীর গর্তের নাম, যাহা ঢাকনা দ্বারা বন্ধ করিয়া রাখা হইয়াছে। উহা খুলিয়া 
দেওয়া হইলে অসহনীয় প্রচণ্ড গরমের চোটে জাহান্নামীরা চিৎকার করিতে শুরু করে। 
আমর ইব্‌ন আব্বাস, ইব্‌ন আব্বাস (রা) ও সুদ্দী (র) প্রমুখ হইতেও এইরূপ বর্ণনা 
পাওয়া যায়। এই প্রসংগে একটি মারফু হাদীসও বর্ণিত হইয়াছে। কিন্তু উহার সনদ 
গ্রহণযোগ্য নহে। আবূ আব্দুর রহমান জাবালী (র) বলেন, 331 আকাশের একটি 
নাম। ইব্‌ন জারীর রে) বলেন, এই সব কয়টি ব্যাখ্যার মধ্যে প্রথম ব্যাখ্যাটিই সঠিক। 
অর্থাৎ 1511 অর্থ উষা ইমাম বুখারী (র)-ও এই ব্যাখ্যাটিই গ্রহণ করিয়াছেন। 

515 1,১ অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করি সমগ্র সৃষ্টির অনিষ্ট হইতে 
ছাবিত বুনানী ও হাসান বসরী (র) বলেন, জাহান্নাম, ইবলীস এবং তাহার বংশধর ও , 
৪715 তথা সৃষ্টির অন্তর্ভুক্ত 

৪3131 5-০৪ ৯৭ মুজাহিদ (র) বলেন ৪,-...১ অর্থ রাত আর 13| 
9 অর্থ সূর্য অন্ত যাওয়া । অর্থাৎ সূর্য অস্ত যাইয়া যখন অন্ধকার রাত আসিয়া পড়ে? 
ইমাম বুখারী রে) মুজাহিদ (র) হইতে এই ব্যাখ্যাটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস 
(রা) মুহাম্মদ ইব্ন কা'ব কুরাযী, যাহ্হাক, খুসাইফ, হাসান এবং কাতাদা (র)-ও 
এইরূপ ব্যাখ্যা করিয়াছেন যে, এই আয়াতের অর্থ রাতের অনিষ্ট হইতে যখন উহা 
অন্ধকার হইয়া যায়। 

যুহরী রে) বলেন, আয়াতের অর্থ সূর্যের অনিষ্ট হইতে যখন উহা অস্ত যায়। আতিয়্যা 
ও কাতাদা রে) হইতে বর্ণিত আছে যে, আয়াতের অর্থ হইল রাতের অনিষ্ট হইতে যখন 
উহা বিলুপ্ত হয়। আবুল মাহযাম (র) .... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, 
২9131 ন অর্থ নক্ষত্র। ইব্‌ন যায়দ রে) বলেন, আরবরা সুরাইয়া নক্ষত্রের 
পতনকে 5 (£ বলিত। 

ইব্‌ন জারীর (র) ... .. আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রো) বলেন, নবী করীম (সা) বলিয়াছেন, ২9131 lt অর্থ ও 
কিন্তু ইহা মূলত রাসূলুল্লাহ্‌ (সা)-এর কথা নয়। অনেকের মতে 4.2 দ্বারা উদ্দেশ্য 
হইল চন্দ্র 


www.quraneralo.com 


Contents 


৬৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র) ....... হারিছ ইব্‌ন আবূ সালামা (র) হইতে বর্ণনা করেন যে, 
হারিছ ইব্‌ন আবু সালামা রে) বলেন, আয়িশা (রা) বলিয়াছেন £ রাসূলুল্লাহ (সা) 
একদিন আমার হাত ধরিয়া উদিত চন্দ্রকে দেখাইয়া বলিলেন £ ১০ GS 
১% 151 5 ৷ 1১৯ ইমাম তিরমিযী এবং নাসায়ী ও কিতাবুত তাফসীরে এই 
হাদীসটি উল্লেখ করিয়াছেন। ইমাম তিরমিযী হাদীসটি হাসান সহীহ বলিয়া মন্তব্য 
করিয়াছেন। ,৪]। ১ ০/:১%11:৮1১-০ মুজাহিদ, ইকরিমা, হাসান, কাতাদা ও 
যাহ্হাক (র) বলেন ০. * ৮11 অর্থ ২1১ অর্থাৎ যাদুকর । মুজাহিদ রে) বলেন, 
যাদুকররা যখন মন্ত্র পড়িয়া গ্রস্থিতে ফুৎকার দেয়। 

ইব্‌ন জারীর (র) ....... তাউস (র) হইতে বর্ণনা করেন যে, তাউস (র) বলেন, 
সাপ এবং জিন-ভূতের মন্ত্রের চেয়ে শিরকের নিকটতম আর কিছু নাই। অন্য এক 
হাদীসে আছে যে, হযরত জিবরীল (আ) একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া 
বলিলেন ঃ ০০০০৪ তখন জিবরীল 
(আ) বলিলেন £ 
২০০৯ 00১,57০ Kt ১ Ss bY is La dps 

আর সম্ভবত ইহা রাসূলুল্লাহ্‌ (সা)-এর যাদুগ্রস্ত হওয়ার পরের ঘটনা । অতঃপর 
রাসূলুল্লাহ্‌ (সা) সুস্থ হইয়া যান । 

ইমাম আহমদ (র) ....... যায়দ ইব্‌ন আরকাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়দ 
ইব্‌ন আরকাম (রা) বলেন, জনৈক ইয়াহুদী রাসূলুল্লাহ্‌ সো) উপর যাদু করে। ইহাতে 
তিনি কয়েকদিন যাবত অসুস্থ হইয়া পড়েন। অতঃপর জিবরীল (আ) আসিয়া বলিলেন £ 
এক ইয়াহুদী আপনাকে যাদু করিয়াছে এবং গ্রন্থি বাধিয়া অমুক অমুক কূপে রাখিয়া 
দিয়াছে। আপনি সেইগুলি উঠাইয়া আনিবার ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ্‌ (সা) লোক 
পাঠাইয়া সেইগুলি উঠাইয়া আনিলেন এবং গ্রন্থিগুলি খুলিয়া ফেলার সংগে সংগে তিনি 
সুস্থ হইয়া যান। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) এই কথা কোন দিন সেই ইয়াহুদীকে বলেনও 
নাই এবং ইন্তিকাল পূর্ব পর্যন্ত তাহার সম্মুখে কখনো মুখ ভার করেন নাই। 

ইমাম বুখারী (র) ....... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন, একদা রাসূলুল্লাহ্‌ (সা)-কে যাদু করা হয়। ফলে স্ত্রীদের কাছে না আসিয়াও 
তাহার মনে হইত তিনি স্ত্রীদের কাছে আসিয়াছেন। একদিন তিনি বলিলেন, আয়িশা! 
আল্লাহ্‌ তা'আলা আমাকে ইহার চিকিৎসা বাতাইয়া দিয়াছেন। দুই ব্যক্তি আসিয়া 
একজন আমার শিয়রের কাছে আর অপরজন আমার পায়ে কাছে বসে । অতঃপর মাথার 
কাছে বসা ব্যক্তি অপরজনকে জিজ্ঞাসা করে, এই লোকটির কি হইয়াছে? উত্তরে সে 
বলিল, ইহাকে যাদু করা হইয়াছে । জিজ্ঞাসা করিল, কে যাদু করিল? উত্তরে সে বলিল, 
লবীদ ইব্‌ন হাসান নামক এক মুনাফিক ইয়াহুদী। জিজ্ঞাসা করিল, এই যাদু কিসে 
করিল? উত্তরে সে বলিল, মাথার চুল ও চিরুনীতে । জিজ্ঞাসা করিল, কোথায় করিল? 
সে বলিল, তাজা খেজুর বৃক্ষের ছালে পাথরের নীচে দরদান কূপে । আয়িশা (রা) বলেনঃ 


www.quraneralo.com 


Contents 


সূরা ফালাক ৬৩৭ 


ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) সেই কূপের নিকট আসিয়া কূপের ভিতর হইতে উহা 
উত্তোলন করান । অতঃপর বলেন, এই কৃপটিকেই আমাকে স্বপ্নে দেখানো হইয়াছিল । 
উহার পানিগুলি যেন মেহেদী মাখানো আর উহার চতুল্পার্শ্বের খেজুর বৃক্ষগুলি যেন 
শয়তানের মাথা । আয়িশা (রা) বলেন, হে আল্লাহ্‌র রাসূল! ইহার তো প্রতিশোধ নেয়া 
০0 “আল্লাহ্‌ আমাকে সুস্থতা দান করিয়াছেন । আমি 
চাই না যে, সমাজে একটা 15199 
এই মর্মে একটি হাদীস বর্ণনা 


চি HU সা HET তারের 
আয়িশা রো) বলিয়াছেন ৪ এক ইয়াহুদী বালক রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমত করিত। 
এই সুযোগে ইয়াহুদীরা তাহাকে বাধ্য করিয়া তাহার মাধ্যমে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
মাথার কিছু চুল ও তাহার চিরুনীর কয়েকটি কাটা সংগ্রহ করিয়া লইয়া উহাতে 
রাসূলুল্লাহ (সা)-এর উপর তাহারা যাদু করে। আর এই কাজে অগ্রণী ভূমিকা পালন 
করে ইব্‌ন আ“সাম নামক এক ব্যক্তি । অতঃপর তাহারা সেই চুল ও চিরুনীর কাটাগুলি 
যারওয়ান নামক একটি কূপে পুঁতিয়া রাখে । ইহাতে রাসূলুল্লাহ্‌ (সা) অসুস্থ হইয়া পড়েন 
এবং তাহার মাথার চুল পড়িয়া যাইতে শুরু করে । এইভাবে ছয় মাস কাটিয়া যায়। এই 
সময়ে তিনি স্ত্রীদের কাছে না আসিয়াও মনে করিতেন আসিয়াছেন। ইতিমধ্যে একদিন 
ঘুমন্ত অবস্থায় দুই ফেরেশতা আসিয়া একজন তাহার শিয়রের কাছে এবং অপরজন 
পায়ের কাছে উপবেশন করে । অতঃপর পায়ের কাছে বসা ফেরেশতা মাথার কাছে বসা 
ফেরেশতাকে জিজ্ঞাসা করে, লোকটির কি হইয়াছে? বলিল, যাদু করা হইয়াছে। 
জিজ্ঞাসা করিল, যাদু কে করিল? বলিল, লবীদ ইবৃন আসাম ইয়াহুদী । জিজ্ঞাসা করিল, 
যাদু কি দ্বারা করিল? বলিল, চুল ও চিরুনী দ্বারা.। জিজ্ঞাসা করিল, উহা কোথায় আছে? 
বলিল, খেজুর বৃক্ষের ছাল ও পাথরে করিয়া কূপের তলে পুতিয়া রাখা হইয়াছে । এই 
স্বপ্ন দেখিয়া রাসূলুল্লাহ ভীত-সনতস্ত হইয়া জাগিয়া উঠিলেন এবং বলিলেন ঃ আয়িশা! 
জান, আল্লাহ্‌ আমাকে আমার রোগ সম্পর্কে অবহিত করিয়া দিয়াছেন? অতঃপর তিনি 
আলী, আম্মার ইব্‌ন ইয়াসির ও যুবায়র (রা)-কে প্রেরণ করেন। তাহারা কূপের তলা 
হইতে পাথরখণ্ড ও খেজুরের ছাল উঠাইয়া আনেন এবং উহাতে রাসূলুল্লাহ (সা)-এর 
মাথার চুল ও চিরুনীর কাটা পাওয়া যায় এবং উহাতে বারটি গ্রন্থি বিশিষ্ট একটি সূতাও 
পাওয়া যায়। অতঃপর আল্লাহ্‌ তা'আলা সূরা ফালাক ও সূরা নাস নাযিল করেন। এই 
সূরা দুইটির একটি আয়াত পড়ার সংগে সংগে সৃতার একটি করিয়া গ্রন্থি আপনা আপনি 
খুলিয়া যায় এবং রাসূলুল্লাহ্‌ (সা) ধীরে ধীরে সুস্থতা ও শান্তি অনুভব করিতে থাকেন। 
এইভাবে সর্বশেষে গ্রন্থিটি খুলিয়া যাওয়ার সংগে সংগে তিনি সম্পূর্ণ সুস্থ হইয়া যান। 
তখন জিবরীল (আ)-ও এই দু'আটি পাঠ করিতেছিলেন ঃ 
পীর YS Sa আল 4118 

অতঃপর তিনি বলিলেন £ “হে আন্রাহ্‌্র রাসূল! এই নরাধমকে ধরিয়া দেন মারিয়া 
ফেলি । উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ আমাকে তো আল্লাহ্‌ তা'আলা সুস্থ করিয়া 
দিয়াছেন। ইহাকে কেন্দ্র করিয়া সমাজে একটি অনিষ্ট সৃষ্টি করা আমি অপছন্দ করি ।” 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা নাস 


৬ আয়াত, ১ রুকু, মাদানী 


০.৪ toa ৮ ০ 
PA es 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে 


০০০৩)।% 55298 ()) 
৩০০১৪) ৯৬ () 


. বল,‘ আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের, 
“মানুষের অধিপতির, 
. “আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে, 
. “যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, 
. “জিনের মধ্য হইতে অথবা মানুষের মধ্য হইতে ৷' 

তাফসীর £ এই সূরায় আল্লাহ্‌ তা'আলার তিনটি গুণের কথা উল্লেখ করা হইয়াছে। 
রব, মালিক ও ইলাহ। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সমগ্র সৃষ্টিকুলের রব, সকলের মালিক ও 
মাবুদ । বন্তুমাত্রই তাহার সৃষ্টি, তাহার মালিকানাধীন সম্পদ ও তাহার দাস। এই জন 
আল্লাহ্‌ তা“আলা আশ্রয় প্রার্থনাকারীদেরকে এই তিনগুণে গুণান্বিত সত্ত্বার নামে 
আত্মগোপনকারী কু-মন্ত্রণা দাতা শয়তানের অনিষ্ট হইতে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ 
দিয়াছেন। বলাবাহুল্য যে, আল্লাহ্‌ তাআলা প্রত্যেক মানুষের উপরই শয়তানকে 
লেলাইয়া দিয়াছেন এই শয়তানের অনিষ্ট হইতে সেই রক্ষা পায়, আল্লাহ্‌ যাহাকে রক্ষা 
করেন। সহীহ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা). বলিয়াছেন ৪ “তোমাদের প্রত্যেকের 
সহিতই শয়তান নিযুক্ত রহিয়াছে।” শুনিয়া সাহাবা কিরাম জিজ্ঞাসা করিলেন, হুযুর! 
আপনার সহিতও আছে কি? রাসুলুল্লাহ সো) বলিলেন ৪ হ্যা, আছে বৈকি । তবে 


তত 


তে নি ০০০ /5 


Wwww.quraneralo.com 


Contents 


চন ৬৩৯ 


আল্লাহ্র সাহায্যে আমার অনুগত হইয়া গিয়াছে । ফলে সে আমাকে ভালো 

টিন ES ও মুসলিমে হযরত আনাস (রা) কর্তৃক বর্ণিত 
হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সো) একদা ইতিকাফ করিতেছিলেন, রাত্রিকালে হযরত 
সফিয়্যা (রা) তাহার সাথে দেখা করিতে আসেন। চলিয়া যাওয়ার সময় তাহাকে 
পৌছাইয়া দেওয়ার জন্য রাসূলুল্লাহ্‌ সো) সাথে যাইতেছিলেন। পথিমধ্যে দুই আনসারী 
সাহাবীর সহিত তাহার সাক্ষাত হয়। তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিয়া দ্রুত কাটিয়া 
পড়েন। সংগে সংগে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে ডাকিয়া আনিয়া বলিলেন 8 এই 
মহিলাটি আমার স্ত্রী সফিয়্যা বিনতে হুয়াই।” তাহারা বলিলেন, সুবহানাল্লাহ! হে 
আল্লাহ্র রসূল! (ইহা বলিবার কি প্রয়োজন ছিল?) রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ' ‘শোন 
শয়তান রক্ত চলাচলের ন্যায় মানুষের শিরায় শিরায় চলাচল করিয়া থাকে। আমার 

আশংকা হইয়াছিল তোমাদের মনে কোন সংশয় বা কু-ধারণা সৃষ্টি হয় কিনা ।” 

আবূ ইয়ালা মুসিলী (র) ....... আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “শয়তান হৃদয়ের উপর হাত রাখিয়া 
বসিয়া আছে। মানুষ আল্লাহ্র যিকরে লিপ্ত হইলে তাহার হাত সরিয়া যায় আর আল্লাহ্‌র 
কথা ভুলিয়া গেলে হৃদয়ের উপর পুরাপরি ক্ষমতা বিস্তার করিয়া ফেলে । কুরআনে 
ইহাকে ওয়াসওয়াসু খান্নাস তথা আত্মগোপনকারী কু-মন্ত্রণাদাতা বলা হইয়াছে।” 

এক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন গাধার পীঠে চড়িয়া কোথাও 
যাইতেছিলেন। পথিমধ্যে হৌচট খাইয়া পড়িলে তাহার সংগী বলিয়া উঠিল, শয়তান 
বরবাদ হউক ৷ শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ নি 
শয়তান গর্বিত হইয়া বলে আমি আমার শক্তি বলে তাহাকে পরাভূত করিয়া দিয়াছি। 
আর যদি তুমি বিসমিল্লাহ বল, তো শয়তান নত হইয়া যায় এবং নিজের পরাজয় স্বীকার ৷ 
করিয়া নেয়। এমনকি নিজেকে মাছির ন্যায় ছোট মনে করে।” ইহাতে প্রমাণিত হয় যে, 
না থাকিলে শয়তান মাথাচাড়া দিয়া উঠে ও নিজেকে বড় মনে করিতে শুরু করে। 

ইমাম আহমদ রে) ....... ইন আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন $ কেহ মসজিদে গিয়া বস্লে জীব-জানোয়ার . 
ফুসলানোর ন্যায় শয়তান তাহাকে ফুসলাইতে শুরু করে । যদি সে চুপ করিয়া থাকে তো 
এই সুযোগে শয়তান তাহাকে নাকে রশি কিংবা মুখে লাগাম লাগাইয়া ফেলে ৷” 

১০০১১1০০৬০৩] -এর ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা) বলেন, শয়তান মানুষের 
হৃদয়ের প্রতি ওৎ পাতিয়া বসিয়া আছে। মানুষ আল্লাহ্‌র যিকর হইতে উদাসীন হইবা 
মাত্র শয়তান কু-মন্ত্রণা দিতে শুরু করে আর যিকরে লিপ্ত হইয়া পড়িলে কাটিয়া পড়ে । 
মুজাহিদ এবং কাতাদা (র)-ও এইরূপ মত পেশ করিয়াছেন মু'তামির ইব্‌ন সুলায়মান 
(র) বলেন, আমি আমার আব্বার মুখে শুনিয়াছি যে, ইন 
' মানুষের অন্তরে ফুঁক দিয়া কু-মন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মানুষ আল্লাহ্‌র 
রণ করিলে সে কাটিয়া পড়ে। আওফী () -... ইবুন আব্বাস রো) হইতে বা 
করেন যে, তিনি বলেন ঃ শয়তান মানুষকে অপকর্মের নির্দেশ দেওয়ার পর মানুষ উহা 
মানিয়া লইলে সে সরিয়া যায়। 


১১০০ ০১০০০ ৩৪ ০০৪০৪ si “যে মানুষের অন্তরে কু-মন্ত্রণা দেয়।” 
০111 বলিতে কি শুধু মানব জাতিকেই বুঝানো হয়, নাকি মানব ও জিন উভয় 


www.quraneralo.com 


Contents 


০০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


জাতিকে বুঝানো হয়, ইহাতে দু'ধরনের মত রহিয়াছে । ১,৮11 বলিয়া মানুষের সহিত 
জিনদেরও বুঝানো হইয়া থাকে । যেমন কুরআনের একস্থানে ৯11১, //৯১+ বলা 
হইয়াছে । সুতরাং জিনদের ক্ষেত্রেও || ব্যবহার করা তো কোন দোষ নাই। 
মোটকথা শয়তান মানুষ ও জিনের অন্তরে কু-মন্ত্রণা দিতে থাকে । পরবর্তী আয়াত 2০ 
১০111) ২% ৯1।-এর দুইটি অর্থ হইতে পারে। প্রথমত, শয়তানযাদের অন্তরে কু-মগ্্রণা 
দেয় তাহারা মানুষ ও জিন উভয়ই হইতে পারে। দ্বিতীয়ত, কুমন্ত্রণা দানকারী মানুষও 
হইতে পারে আবার জিনও হইতে পারে। যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

Lads ১০১১। 5০55 1১০১5 (1৯৯ 41153 অর্থাৎ অনুরূপভাবে 
আমি প্রত্যেক নবীর জন্য জিন ও মানুষ শয়তানদেরকে শত্রু বানাইয়াছি। 

ইমাম আহমদ (র) ....... আবূ যর (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ যর (রা 
বলেন, আমি একদিন র ই (সা)-এর নিকট আসিয়া দেখি, তিনি মসজিদে বসিয়া 
আছেন। ফলে আমিও বসিয়া পড়িলাম। অতঃপর তিনি বলিলেন, আবু যর! নামায 
পড়িয়াছ? আমি বলিলাম, জ্বি না। তিনি বলিলেন ৫ যাও, উঠিয়া নামায পড়িয়া আস। 
আমি উঠিয়া নামায পড়িয়া আবার আসিয়া বসিলে তিনি বলিলেন £ আবূ যর! জিন ও 
মানুষ শয়তানের অনিষ্ট হইতে আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা কর।” আমি বলিলাম, হে 
দল BLD CSSD URL dl 
আমি জিজ্ঞাসা করিলাম, হুযূর! নামায কেমন জিনিস? তিনি বলিলেন ঃ ভালো জিনিস । 
যাহার ইচ্ছা নামায বেশী পড়ুক আর যাহার ইচ্ছা কম পড়ুক । আমি বলিলাম, “হে 
আল্লাহ্‌র রাসূল! রোযা কেমন? তিনি বলিলেন ঃ যথেষ্ট হওয়ার মত ফরয এবং আল্লাহ্র 
নিকট উহার মূল্য অনেক। আমি বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! সাদকা কেমন? তিনি 
বলিলেন £ কয়েকগুণ বৃদ্ধি করিয়া ইহার সওয়াব দেওয়া হয়। আমি বলিলাম, হে 
আল্লাহ্‌র রাসূল! কোন্‌ সাদকা সর্বাপেক্ষা উত্তম? তিনি বলিলেন £ যে সাদকা অভাব 
থাকা সত্তেও দেওয়া হয় আর যাহা গোপনে কোন দরিদ্রকে দেয়া হয় । আমি বলিলাম, 
হে আল্লাহ্‌র রাসূল! সর্বপ্রথম নবী কে? তিনি বলেন 8 আদম (আ)। আমি বলিলাম, 
আদম (আ) কি নবী ছিলেন? তিনি বলিলেন ৫ হ্যা । এবং তাহার সহিত আল্লাহ্‌ কথাও 
বলিয়াছিলেন। আমি বলিলাম, হে আল্লাহ্র রাসূল! রাসূলদের সংখ্যা কত? তিনি 
বলিলেন £ তিনশত তের জন। আমি বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনার উপরে 
নাধিলকৃত সর্বাপেক্ষা সম্মানিত আয়াত কোন্টি? তিনি বলিলেন £ আয়াতুল কুরসী । 

ইমাম আহমদ (র) ....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আববাস (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে 
আল্লাহ্‌র রাসূল! আমার মনে অনেক সময় এমন কু-ধারণা সৃষ্টি হয় যাহা প্রকাশ করা 
অপেক্ষা আসমান হইতে পড়িয়া মরাই আমার নিকট বেশী সহজ ও প্রিয় মনে হয়। 
শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ আল্লাহু আকবর, আল্লাহু আকবর, সমস্ত প্রশংসা সেই 
আল্লাহ্র যিনি শয়তানের ষড়যন্ত্রকে কু-মন্ত্রণায় পরিণত করিয়া দিয়াছেন ।” ইমাম আবূ 
দাউদ ও নাসায়ী (র) মনসূরের হাদীস হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


[০৩ তত শশা 


ইফা-__২০১৪-২০১৫- প্র/৩০২(উ)__৫,২৫০ 


Wwww.quraneralo.com 


| Contents | 


ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 


Wwww.quraneralo.com 


